ভুমিকা 


বিসমিল্লাহির রাহমানির রাহীম 


স্কুলজীবনে যে বিষয়গুলো একেবারেই উপভোগ করিনি, সেগুলোর মধ্যে আছে বাংলা 
এবং ইসলাম শিক্ষা। কখনই এই সাবজেক্টগুলোতে আগ্রহ পাইনি। পড়তে হবে, ভাই 
পড়তাম। না তেমন কিছু শিখেছি, না উপভোগ করেছি। গল্পের বই পড়তে অবশ্য 
ভালোই লাগতো। আর ইসলাম শিক্ষা বই পড়ে যতো লা ইসলাম শিখেছি, তার থেকে 
বেশি শিখেছি পরিবার আর চারপাশের কালচার থেকে। অবশ্য শিখেছি না বলে 
‘জেনেছি’ বলাই ভালো, কারণ সিরিয়াসলি ইসলাম পালন করা শুরু করেছি অনেক 


পরে। 


ইসলাম মানুষকে বদলে দেয়। এই পরিবর্তনটা অন্যরকম, বিশ্বাসে-আদর্শে, কাজে- 
কর্মে, আচার-আচরণে, অনুভূতি আর মানসিকভায়। পুরো পৃথিবীটা অন্যরকম লাগে। 
যে ছেলেটা হুমায়ুন আহমেদের সাহিত্য পড়তো, ইসলাম গ্রহণের পর সে দেখবে 
অর্থহীনতাকে হেয়ালিপনার আবরণ দিয়ে প্রকাশ করা ছাড়া এই লোকটা আসলে কিছুই 
করেনি। যে মেয়েটা জাফর ইকবালের ফান ছিল, সে আবিষ্কার করবে লোকটা কতো 
সুন্ধভাবে ইসলাম আর মুসলিমদের ব্যাপারে অন্তরে বিদ্বেষ আর বিরক্তির আবরণ 
তৈরি করে যত্নের সাথে। কিংবা কেউ যদি পশ্চিমবঙ্গের লেখকদের লেখাগুলো পড়ে, 
তার কাছে মনে হবে কথাগুলো সুন্দর, কিন্তু মিথ্যা। 


আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিছু কথ হচ্ছে জাদুর 
মতো। কথাটার মানে কী? কথাটার একটা মানে হল, কিছু মানুষ খুব সুন্দর করে, 
গুছিয়ে, মন্যু্ধ করার মতো মিথ্যে বলে। এতোটাই সুন্দর, গোছানো আর মায়াকাড়া - 
- থে মিথ্যাকে আর মিথ্যা মনে হয় না, সত্য বলে পাঠক বা শ্রোতা বিশ্বাস করতে 
থাকে। 


বাংলা সাহিত্য বলে লেকুলাররা যে ধারার প্রচলন করেছে, সেই ধারাটাকে আমার 
একটা জাদুর মতো মনে হয়। সুন্দর, কিন্তু মিথ্যা। আকর্ষণীয়, কিন্তু ফাঁপা। চকচকে, 
কিন্তু অন্তঃসারশৃণ্য। পড়ে একটা “ফিল গুড" হয়, কিছু শব্দ আর লেখার ধরণও শেখা 
যায় বটে, কিন্তু এই সাহিত্য আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? 


অন্ধকারে, অর্থহীনতা, পথভ্টতায়। 


বাংলাদেশ কোথায় যাচ্ছে? সবাই সমস্বরে একটাই উত্তর দেয়, রসাতলে! জাতি 
হিসেবে আমরা এ বিষয়ে একমত। ক্ষমতার আসনে বাসে থাকা লোকটি এ কথা স্বীকার 


না করলেও, সে আরো বেশি করে জানে। স্বাদীনতা-উত্তর বাংলাদেশে 
চলছে তো চলছেই। বাংলাদেশ ঠিক কবে ভালো ছিল -- এ কথা কেউ 
পারে না। কেন এমন হল? অনেক কারণ আছে, সেসব নিয়ে বিশ্লেষণ 
তবে এর পেছনে একটা কারণ আছে, মেটা হলো প্রচলিত সাহিতোর ধারা 
কিছুই দিতে পারে নি। যা কিছু দিয়েছে তার পুরোটাই গারবেজ -- দেশাপ্রো 
উন্মাদনা, ভালোবাসার নামে নোংরামি আর মানবতার নামে ফাঁকাবুলি। 


বই একটা জাতিকে বদলে দিতে না পারলেও বদলে দেবার একটা হাতিয়ার বাট 
সেকুলার লাইন থেকে ইসলাম গ্রহণ করার পর বই পড়ার অভ্যাস থাকা মানুষরা একটা 
শূণ্যতা অনুভব করে। কারণ সেকুলার সাহিত্য পড়তে ভালো লাগে না, আর ইসলামী 
বইগুলোর বেশিরভাগের মান ভালো না, নিরন। এই অভিজ্ঞতা অনেকেরহ। 


আমার নিজেরও। ইসলাম সম্পর্কে যা কিছু জেনেছি তার সিংহভাগ ইংরেজি বই বা 
লেকচার থেকে। বাংলা ভাষাভাষীদের মেজরিটি মুসলিম হওয়া সত্তেও সেকুলারদের 
একচ্ছত্র রাজত্‌ দুঃবজনক। আল্লাহর রাসূল সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 
অসাধারণ বক্তা। তাঁর একটি কথায় মানুষ মুসলিম হয়েছে, এক বৈঠকে মানুষ ইসলাম 
গ্রহণ করেছে। মরুভূমি থেকে উঠে আদা ধুলোমলিন বেদুইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কথা মুহূর্তের মাঝে বুঝে ফেলতো বিন্দুমাত্র অসুবিধা ছাড়াই। 
আর আমরা মানুষকে ইসলামের দিকে ভাকছি দুর্বোধ্য ভাষায়, যেখানে যত্রের ছাপ 
নেই, সৌন্দর্যের ছটা নেই। এটা কীভাবে মেনে নেওয়া যায়? 


এই মেনে-নিতে-না-পারা থেকেই রেইনড্রপসের জন্ম। বে বাংলা আর ইসলামশিক্ষাকে 
উপভোগ করতাম না, সে দুটোর মাঝে ইসলাম হয়ে গেলো আমাদের সবচেয়ে প্রিয়, 
আর বাংলা হলো সেই প্রিয়কে ছড়িয়ে দেওয়ার হাতিয়ার! ঠিক করলাম, আলিমরা যে 
কথাগুলো বলেছেন, সেগুলোই বলবো, কিন্তু, গুছিয়ে বলবো, সুপ্দর করে বলবো -- 
যেন মানুষ বুঝতে পারে, ভালোবাসতে পারে। ইসলামের সাথে সাধারণ মানুষের মাঝে 
ভাষার কাঠিন্য আর অস্পষ্টতার যে দেওয়াল তৈরি হয়েছে -- সেটাকে পুরোপুরি ভাঙতে 
না গারি, কয়েকটা ইট হলেও খুলে নেওয়া চাই। 


১ বিলেত মিন এসেছেন। 
১d শক্তিশালী সত্য ন্যারেটিভ তৈরি হবে মিথ্যুকদের বিরুদ্ধে 
মিথ্যার দেওয়ান টোকা দিলেই ভে ছা দীর্ঘদিন ধরে ইনার আলো থেকে 


আদর বত রাখা হয়েছে শন্দের জারিজুরি দিয়ে। ইনশা আল্লাহ এভাবে আর 


সীরাতের দ্বিতীয় বই শেষ বণ এই সীরাতের কাজ করতে গিয়ে বারবার মনে 
হছে আরো কতো কথাই তো বলার ছিল! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 

টাই এমন। যতো জানবো, ততো ভালোবামবো, আর যতো 
ভালোবাসবো, ততো বেশি জানতে ইচ্ছা করবে! কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতা তো আছেই। 


দ্বিতীয় খণ্ড বের করতে অনেক দেরি হয়েছে কাজিক্ষত সময় থেকে। এ জন্য আমরা 
আন্তরিকভাবে দুঃখিত। 


সকল প্রশংসা আল্লাহর যিনি তাঁর নগণ্য কিছু বান্দাকে তাঁর সর্বশেষ্ঠ রাসূলের 
জীবনকথাকে তুলে ধরার তৌফিক দিয়েছেন। যারা যারা এই বইয়ের সাথে জড়িত, 
আল্লাহ যেন তাদের প্রত্যেককে কবুল করে নেন। এই বইয়ে যা কিছু ভুল তা আমাদের 
পক্ষ থেকে, আর কিছু সঠিক তা আল্লাহর পক্ষ থেকে৷ 


সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসায্লামের ওপর, তাঁর 
পরিবার এবং সাহাবীদের ওপর। 


জিম তানভীর 
২৯ জুমাদা আল আওয়াল, ১৪৩৯। 


খাইসামা আবু সাদ ল 
ওয়া আল মুধানী = এগ তাঁর ভাতিজা 
আমর ইবন আল জামূহ ৮ 
হানযাল ইবন আবি আমীর =: ফেরেশতারা গোসল দিল যাকে 
আবুল ইবন আমর ইবন হারাম 

শাহাদাতের মর্যাদা . ৰদ 


রাস্ুকলাহর & সাথে জুয়াইরিযযাহর * বিয়ে . 
মুরাইসী থেকে ফেরার পথে: অনৈক্য তৈরির অপচেষ্টা 


জজ: আলী * বনাম আমর ইবন আন্দ আল-উদ .. 
বিপদের প্রথম কালো যেঘ: ইহদিদের বিশ্বাসঘাতকতা. 
সংকটের কালো মেঘের ঘনঘটা: মুলাফিরুদের পিছুটান . 


১) আল্লাহর সাথে সততাঃনাম-না-জানা এক বেদুইনের গল্প, 
২) নাম-না-জানা এক আবিিনিয়ান রাখালের গল্প ...... 
৩) যুদ্ধের ময়দানের একজন হিরো, আখিরাতের খাতায় যাৰ প্রপ্তিশণ্য 
৪) অনু ইয়াসার কা’ব ইবন আমরের * কাহিনী... 

৫) অগ্লাহরযাসূলের $ জনয ভালোবসাঃউমইযয বিন আবি আস-ালতের এ কাহিনী 


পেছনে থেকে একজন যাওয়া মু মিনঃ কা'ব ইবন মালিকের এ ঘটনা 
কা’ব ইবন মালিকের * ঘটনা থেকে শিক্ষা... 


হিজরা ৯ম বর্ষের যটনাপঝাহ. 


মুনাফিক নেতা আবদুল্লাহ ইবন উবাই এর মৃত্যু. 
আল্লাহ রাসূল ও ও তার ্ীদর মধ্যে একটি ঘটনা. 


আল্লাহর রাসূলের & দুআ 

'আমি যার মাওলা, আলী & তার মাওলা’ . 
উসামা ইবন যায়িদের « নেতৃত্বে অভিযান, 
জীবনসায়াছে রাসূলুল্লাহ উ .. 
বিদায়বেলা.. 
উম্মাহর জীবনে বিদ্বাদতম দিন, 
রাসূলুল্লাহর ৪ দাফন... 


মদীনায় নতুন শত্রু 


বদর যুদ্ধের পর মুনাফিকদের সাথে আরও একটি দল মাথাচাড়া দিয়ে ওঠে। তারা 
হলো ইহুদি। মদীনার নবগঠিত ইসলামী রাষ্ট্রের জন্য ইহুদিরা একটা স্তর প্রতিপক্ষ 


ছিল। 


ইহুদিদের সাথে মুসলিমদের এই বিরোধ জাতিগত বিদ্বেষঘটিত কিছু নয়। এই বিরোধ 
“আরৰ বনাম ইহুদি' বিরোধও নয়, বরং এই বিরোধ বিশ্বাসের বিরোধ, এই বিরোধ 
আদর্শিক দ্বন্দ্ব থেকে উৎসারিত বিরোধ। মুসলিম উম্মাহর একটা বড় অংশ শুরুতে 
জাতিগতভাবে ইহুদিই ছিল। মুসলিমরা একটি বিশ্বাসভিত্তিক জাতি। আরব, বাগ্ালি, 
ভারতীয়, আফ্রিকান বা ইউরোপিয়ান, জাতিপরিচয় (61101) যা-ই হোক -- যে 
কেউই মুসলিম হতে পারে, শুধু তাদের ঈমানের কালিমায় বিশ্বাস এবং নে অনুসারে 
আমল করতে হবে। কিন্তু ইহুদিদের ক্ষেত্রে তেমন নয়। ইহুদি ধর্মের (4048191), 
অনুসারী হতে হলে ইহুদি জাতিরও সদস্য অর্থাৎ জাতিগতভাবেও ইহুদি (6111021/ 
48/19) হতে হবে। আগে এমনটা ছিল না। একটা সময় ইহুদিধর্মও ছিল একটি 
বিশ্বাসভিত্তিক ধর্ম। ইহুদি জাতি না হয়েও একজন মানুষ ইহুদিধর্ গ্রহণ করতে 
পারতো। কিন্তু এখন সেরকম নেই। এখন তারা তাদের ধর্মকে নিজস্ব জাতিসত্তার 
মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। তাই কেউ চাইলেই ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না, 
বরং তাকে জন্মগতভাবে ইহুদি জাতির হতে হবে। 


ইহুদিদের সাথে মুসলিমদের সম্পর্ক কেমন হবে তা কুরআন ও সুন্নাহ দ্বারা নিয়ন্ত্রিত। 
জাতিগত শ্রেষ্ঠত্ব (61110 3131011 মুসলিমরা বিশ্বাস করে না। বংশ, গোত্র, 
জাতিপরিচয় বা রক্তের কারণে কারো ওপর মিছে শ্রেষ্ঠত্বের বড়াই করা মুসলিমদের 
জন্য শোভনীয় নয়, কেননা আল্লাহর রাসূল ড্র বলেছেন, একজন মানুষের শ্রেষ্ঠত্ব হলো 
তাকওয়ায়। নিছক বিরুদ্ধাচারিতা করাও উদ্দেশ্য নয়। তবে কোনো এঁতিহাসিক 
বান্তবতা নিয়ে কথা বলার সময় যা সত্য তা-ই ব্যক্ত করা জরুরি; তা প্রচলিত 
রাজনৈতিক আদর্শ বা ভাবধারার (201109 00178017855) সাথে সংগতিপূর্ণ হোক 
বা না হোক। প্রচলিত রাজনৈতিক বিশ্বাস ও ব্যবস্থার সাথে নিজেদের খাপ খাওয়াতে 
গিয়ে কুরআন ও সু্াহকে প্রত্যাখ্যান বা পরিবর্তন করা যাবে না 


মদীনার সনদ ছিল মদীনার মুসলিম, অমুসলিম এবং ইহুদিদের মধ্যকার সম্পর্ক 
নর্ধারণকারী একটি সাংবিধানিক দলিল বা আইনি চুক্তিপত্র। রাসূলুল্লাহ & 
ইহুদিদেরকে মদীনার নাগরিক হিসেবেই গণ্য করতেন আর শুরু থেকে সেভাবেই 
তাদের সাথে আচরণ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে তাঁর কোনো গোপন এজেন্ডা 
ছিল না। তাদের ব্যাপারে কোনো খারাপ ধারণা বা ঘৃণাও পোষণ করতেন না। সত্যি 
বলতে, আহলে কিতাব হিসেবে মুশরিকদের চাইতে তাদেরকে বরং মুসলিমদের আপন 


বশীর পেম বত 


ভাবা হতো। অথচ তারাই প্রথমে ইসলামী রাষ্ট্রের বিরদ্ধে গড়মঞ্জে বি 
রাসূলুল্লাহর সাথে করা চুক্তি ভগ ফরে। 


মদীনায় রাসূলুল্লাহ পা ফেলার প্রথম দিন 
ব্যাপারটি তারা সহজভাবে মানতে পারেনি। মদীনার 


বিখেষ সম্পর্কে আঁচ করা যায়। এ দু'জন বাক্তি ছিল যথাক্রমে রাপুল্লাহর দ্রা ল 
$ বাবা ও চাচা। তাঁর মুখেই ঘটনাটি শোনা যাক। 


“আমি ছিলাম আমার বাবা ও চাচার সবচেয়ে আদরের, তাঁদের মনোযোগের 
কেন্দ্রিন্দু। যখন আল্লাহর রাসূল গ বনু আমর ইবন আউফদের গ্রাম কুবায় এলেন, 
আমার বাবা ও চাচা সকাল সকালই তাঁর কাছে চলে গেলেন। ফিরে এলেন নেই 
সূর্যাস্তের সময়। ক্লান্ত, পরিশ্রান্ত। প্রচণ্ড ক্লান্তিতে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। 
কোনোরকমে টলতে টলতে বাড়িতে ফিরলেন। সবসময়ের মতো সেদিনও অমি 
তাঁদের সাথে দেখা করতে ছুটে গেলাম। কিন্তু ওয়াল্লাহি! কেউ আমার দিকে ফিরেও 
তাকালেন না! শুনতে পেলাম চাচা আমার বাবাকে জিজ্ঞেস করছেন, 


-আচ্ছা, এই কি সেই রাসূল? (যার কথা আমাদের কিতাবে উল্লেখিত আছে?) 
- আল্লাহর কসম করে বলছি, তিনিই সেই। 

- আপনি কীভাবে এত নিশ্চিত হচ্ছেন? তাঁর বর্ণনা ও চরিত্র দেখে? 

- হাঁ, সেদব দেখেই তো বলছি। 

- তাহলে, আপনি তাঁর সাথে কেমন সম্পর্ক বজায় রাখতে চান? 

- আল্লাহর কসম, যতদিন বেঁচে থাকবো, তাঁর শক্র হয়ে থাকবো।' 


সাফিয়ার (&) বাবা হুয়াই ইবন আখতাব ঠিকই বুঝতে পেরেছিল যে, মুহাম্াদই 
হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু জেনেশুনেও তাঁর অনুসারী না হয়ে সে শত্রুতার 
পথ বেছে নেয়। এর কারণ ছিল আরবদের প্রতি ইহুদিদের পচ হিংসা আর তীব্র 
বিদ্বেষ। তাদের আশা ছিল, শেষ রাসূল হবেন ইহুদি জাতির মধ্য থেকে। আরবদের 
মধ্য থেকে শেষ রাসূল এসেছেন, এটা তারা মেনে নিতে পারেনি। এ ঘটনাই তাদের 
মধ্যে হিংসার জন্ম দেয়। আর এই হিংসা থেকে জন্ম নেয় কুফরি। এমন ভয়্র সে 
কুফরি যে, তারা খোদ রাসূলুল্লাহর গু রিসালাতকেই অস্বীকার করে বসে। এটাই হলো 
নিকৃষ্ট পর্যায়ের কুফরি; সত্য জেনেও তা অস্বীকার করা। কিছু মানুষ মনে করে ইসলাম 
সত্য নয়। তাদের কাছে এটা একটা বানোয়াট ধর্ম। তাই তারা ইসলামে বিশ্বাস করে 
না। কিন্তু কিছু মানুষ আছে যারা খুব ভালো করেই জানে ইসলাম হচ্ছে সত্য দ্বীন। তা 
বত তয় হাদি করা ভাত বব মরার 
। 


মদীনায় নতুন 
দীনায় নুন বক্র |৩ 


ইহুদিদের ষড়যন্ত্রমূলক কার্যক্রম 
মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা 


ইবনে ইসহাক বলেন, শান ইবন কাইস নামের এক 

ইমন তার অভ লা নি এ 
ইসলাম গ্রহণের আগে আওস ও খাযরাজ গোত্র পরস্পরকে ঘৃণা টানা 
রাসূলুল্লাহর আবির্ভাবের পর গোত্র দুটি বন্ধু হয়ে গেছে। করতো। লে দেখলো 


ভারা মিলেমিশে আছে; 
5] এই দৃশ্য তার সহ্য হলো না। সে বলে 


“এই জমিনে আজ আওস আর খানরাজ এক হয়েছে। আল্লাহর 
নেই। আমরা ইহুদিরা এই মদীনার ততদিনই টিকে থাকবো, যতদিন আরবরা বিতত 
থাকবে। আর যতদিন তারা একাবদ থাকবে, ততদিন আমাদের বিপদ” 


সে আওন খাযরাজের জমায়েতে বসে থাকা এক ইহুদি যুবককে ডেকে বললো, 
"আওস-খাযরাজের কাছে যাও! স্মরণ করিয়ে দাও তাদের অতীত জীবনের হানাহানি, 
বু'আস আর অন্য সব যুদ্ধের কাহিনী! অতীতের চেতনা আর উসকানিমূলক 
কবিতাগুলো আবৃত্তি করে করে ক্ষেপিয়ে তোলো! 


কবিতা ছিল সেই যুগের মিডিয়া। সেই তরুণ সাফল্যের সাথেই কাজটি করলো। সে 
দুই দলের জাহিলিয়াতি যুগের ঘটনাগুলো নিয়ে কথা বলা আরম্ভ করে; ধীরে হীরে 
অসন্তোষ দানা বাঁধতে থাকে। তরুণও কবিতা আবৃত্তি চালিয়ে যেতে থাকে। পরিবেশ 
ক্রমেই আরও উত্তপ্ত হয়। এক সময় দুই দলের মাঝে ঝগড়া বেঁধে যায়। সবাই বসা 
থেকে দাঁড়িয়ে পড়ে, একে অপরকে যুদ্ধের দিকে আহ্বান করতে থাকে। এমনকি যুদ্ধ 
করার স্থানও ঠিক করে ফেলে! যুদ্ধের দামামা বেজে ওঠে। কিছু অগ্রীতিকন শব্দ, কিছু 
জাহিলিয়াতি চেতনার বাণী--ব্যস এটুকুই। শান্তিময় পরিবেশকে নষ্ট করে অশান্ত আর 
স্থিতিশীল করে তোলার জন্য এটুকুই যথেষ্ট ছিল। মুসলিমদের ভাই শব্দচয়নের 
টিনেজ হার কচিত। কেননা, শয়তান অসতর্ক কথাকে কেন্ত করে বিভেদ 
করে। 


“(হে নবী) আমার বান্দাদের বলে দিন, তারা যেন (কথা বলার সময়) এমন 
সব কথা বলে যা উত্তম; (কেননা) শয়তান (খারাপ বথা ছারা] তাদের মাঝে 
বিজেন সৃষ্টির উসকানি দেয়; আর শয়তান তো নানুষের প্রকাশ্য দুশমন! 
(সূরা ইসরা, ১৭:৫৩) 


আওস ও খাখযলাজের মধ্যে যুদ্ধের কথা রাসুলুল্লাহর & কানে পৌঁছলে তিনি ছুটে 


| মীরাহ শেষ বন্ড 


এলেন। মুসলিমদের উদ্দেশ্যে বলে উঠলেন, 


(ভোমরা আল্লাহকে ভয় করো! ভোমরা কি আবার সেই জাহিলিয়াতের 
জীবনের ফেলে আসা স্রতাকে ফিরিয়ে আদতে চাও? অথচ আমি এখন 
তোমাদের মাঝে আছি! আল্লাহ তোমাদেরকে ঈমান আর ইসলামের দিকে 
হিদায়াত করেছেন। তোমরা কি কুলে গেছ আল্লাহর সেই অনুগ্রহের কথা যে 
অনুগ্রহের কারণে আজা তোমরা জাহিদিয়াত ও কুফরি দেকে মুক্তি পেয়েছ? বে 
অনুগ্রহ তোমাদের অত্তরে শক্রতার পরিবর্তে ভালোবাস! ও দের বীজ বপন 
করেছে?" 


রাসূলুল্লাহর && এই কথা শুনে তারা যেন সংবিৎ ফিকে পেল। সবকিছু ভুলে একে 
অপরের সাথে কোলাকুলি করা আরম্ভ করল। একে অপরের কাছে ক্ষমা চাইতে 
লাগলো। অথচ কিছুক্ষণ আগেও তারা যুদ্ধে লড়তে প্রস্তুতি নিচ্ছিল। 


“(হে নবী!) আপনি বলুন, হে আহলে কিতাবরা, তোমরা কেন (জেনে বুঝে) 
আল্লাহর আয়াত অস্বীকার করো, অথচ তোমরা যা কিছু করো, আল্লাহ 
তাআলাই তায় ওপর সাক্ষী। আপনি (আরও) বলুন, হে আহলে কিতাবরা, 
যারা ঈমান এনেছে তোমরা কেন তাদের আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা 
করছো? (এভাবেই) তোমরা (আল্লাহর) পথকে বাঁকা করতে চাও অথচ (এই 
লোকদের সত্যপন্থী হবার ব্যাপারে) তোমরাই তো সাক্ষী; আল্লাহ তাআলা 
তোমাদের এই সব (বিদ্রোহমূলক) আচরণ সম্পর্কে মোটেই বেখবর নন। 
তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যদি (আগে) যাদের কিতাব দেওয়া 
হয়েছে তাদের কোনো একটি দলের কথা মেনে চলো, তাহলে (যনে রেখো), 
ঈমান আনার পরও এরা তোমাদের কাফির বানিয়ে দেবে।” (সূরা আলে- 
ইমরান, ৩: ৯৮-১০০) 


আল্লাহ মুসলিমদের সতর্ক করে বলছেন, আহলে কিতাবদের অর্থাৎ ইহুদি ও 
খ্রিস্টানদের অনুসরণ করার ফলাফল খুবই ভয়াবহ। এর পরিণতি কুফর। ইহুদিরা খুব 
ভালো করেই জানতে মুহাম্মাদ $ হচ্ছেন সত্য নবী। তাদের কিতাবেই রাসূলুল্লাহর 
জজ আগমনের কথা লেখা আছে। কিন্তু তবু তারা মুসলিমদের হিংসা করে। কারণ, 
আল্লাহ ইহুদিদের কাছে রাসূলুন্লাহকে প্রেরণ না করে আরবদের কাছে প্রেরণ করেছেন। 
এটা তারা মানতে পারে লা। তাই তারা চায় মুসলিমরা কুফরি করুক। তাদেরকে 
অনুসরণ করলে একটাই গন্তব্য, কুফরি। পেছনে ফেরার আর কোনো পথ নেই। 


“আর তোমরা কীভাবে কুফরি করো, যখন তোমাদের সামনে (বার বার) 
আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে, তা ছাড়া (এ আয়াতে বাহক 
স্বরং) আল্লাহর রাসূল যখন তোমাদের মাঝেই মজুদ রয়েছেন, যে ব্যক্তিই 
আল্লাহ (ও তাঁর বিধান)-কে শক্ত করে আঁকড়ে ধরবে, সে অবশ্যই সোজা 


মশীনার নতুন শক্র (8 


গে পরিচালিত হবে। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় 
করো, ঠিক যতটুকু ভয় তাঁকে করা উচিত, (আল্লাহর কাছে সমপর্ণ 
আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যু বয়ণ কোঝো না। 


তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো 
পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, তোমরা তোমাদের ওপর আল্লাহর (সেই) 
নিআমতের কথা স্বরণ করো, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, 
অতঃপর আল্লাহ তাআলা (তাঁর দ্বীনের বন্ধন দিয়ে) তোমাদের একের জন্যে 
অপরের মনে ভালোবাসার সঞ্চার করে দিলেন, অতঃপর (যুগ-যুগান্তরের 
শত্রুতা ভুলে) তোমরা আল্লাহর অনুগ্রহে একে অপরের “ভাই” হয়ে গেলে, 
অথচ তোমরা ছিলে (হানাহানির) অগ্নিকুণ্ডের প্রান্তসীমায়, অতঃপর সেখান 
থেকে আল্লাহ তাআলা (তাঁর রহমত দিয়ে) তোমাদের উদ্ধার করলেন; আল্লাহ 
তাআলা এভাবেই তাঁর নিদর্শনসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন, 
যাতে করে তোমরা সঠিক পথের সন্ধান পেতে পারো। 


তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত, যারা (মানুষদের 
কল্যাণের দিকে ডাকবে, সত্য ও) ন্যায়ের আদেশ দেবে, আর (অসত্য ও) 
অন্যায় কাজ থেকে (তাদের) বিরত রাখবে; (সত্যিকার অর্থে) এরাই হচ্ছে 
সাফল্যমণ্ডিত। ভোমরা (কখনো) তাদের মতো হয়ে যেও লা, যাদের কাছে 
আল্লাহ পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আসার পরও তারা বিভিন্ন দলে-উপদলে 
বিভক্ত হয়ে পড়েছে এবং (নিজেদের মধ্যে) নানা ধরনের মতানৈক্য সৃষ্টি 
করেছে; এরাই হচ্ছে সে সব মানুষ যাদের জন্যে কঠোর শাস্তি রয়েছে।” (সূরা 
আলেইনরান, ৩: ১০১-১০৫) 


দ্বীন ইসলাম নিয়ে বিদ্রপ ও ঠাট্রা-তামাশা 


আল্লাহ তাআলা কুরআনে ইহুদিদের আরও একটি অপকর্ম উন্মোচন করেন। সেটা 
হলো ধর্ম নিয়ে ঠাট্টা করা (91290107)। তার রাসূলুল্লাহকে নিয়ে, মুসলিমদের 
নিয়ে এবং ইসলাম ও আল্লাহ আযযা ওয়া জালের সম্পর্কে আজেবাজে কথা বলতো। 
এমন একটি ঘটনা ঘটে আবু বকর ও এক ইহুদি পণ্ডিত ফিনহাসের মাঝে। তাদের 
কথোপকথনের পর একটি আয়াত নাখিল হয়। ঘটনাটি ছিল এমন, আবু বকর সিদ্দীক 
*ঃ তাকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। তখন ফিনহাস টিটকিরি মেরে বললো, 
“শোনো, তোমার রব তো গরিব। আমরা হলাম ধনী। যদি তোমাদের রব ধনীই হয়ে 
থাকে, তাহলে তিনি তোমাদেরকে দান-খয়রাত করতে বলেন কেন? এটাই প্রমাণ করে 
থে, তিনি অভাবী আর আমরা ধনী, আমাদেরকেই তর প্রয়োজন।' 


এই কথা শুনে আবু বকরের & মেজাজ প্রচণ্ড খারাপ হলো। তিনি ফিনহাসের মুখে 
ঘুষি মেয়ে বসলেন। ফিনহাসও কম যায় না। সে দৌড়ে গিয়ে রাসূলুল্লাহর ঞ কাছে 


৬[সীরাহ শেষ খঙ্দ 


আবু বকরের নামে নালিশ করে দিলো। রাসুলুল্লাহ আবু বকরের 4 কাছে এই 
বিষয় কৈকিয়ত চাইলেন। আবু বকর _ & রাসৃপুল্লাহকে সব খুলে বললেন। ফিনহাস 
কী কটুক্তি করেছে তাও জানানেন। কিন্তু ফিনহাস একবাক্যে কটুক্তি করার কথা 
অস্বীকার করলো! তখন আল্লাহ আমহা ওয়া জাল আয়াত লাযিল করলেন, 


“আল্লাহ তাআলা সেই (ইহুদি) লোকদের কথা (ভালো করেই) শুনেছেন, যখন 


হত্যা করার বিষয়টিও, (সেদিন) আমি তাদের বলবো, এবার এই জাহান্নামের 
স্বাদ উপভোগ করো। এ (আযাব) হচ্ছে তোমাদের নিজেদেরই হাতের 
কামাই, যা তোমরা (আগেই এখানে) পাঠিয়েছো, আল্লাহ তাআলা কখনো তাঁর 
নিজ বান্দাদের প্রতি অবিচারক নন। (সুরা আলে-ইমরান, ৩: ১৮১-১৮২) 


ইহুদিরা নিয়মিত মুসলিমদের সম্পর্কে আজেবাজে কথা বলতো, উপহাস করতো। 
আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেছেন, 


“অবশ্যই তোমাদেরকে তোমাদের ধন-সম্পদ ও তোমাদের নিজ জীবন 
সম্পর্কে পরীক্ষা করা হবে। আর তোমাদের আগে যাদের কিতাব দেওয়া 
হয়েছে তাদের পক্ষ থেকে এবং মুশরিকদের পক্ষ থেকে অবশ্যই তোমরা 
অনেক কষ্টদায়ক কথা শুনবে। এ অবস্থায় যদি তোমরা ধৈর্য ধরো এবং 
তাকওয়া অবলম্বন করো তবে নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্পের কাজ।” (সূরা 
আলে-ইমরান, ৩: ১৮৬) 


ইহুদিদের কাছ থেকে এমন আচরণ পাওয়াই স্বাভাবিক। তারা মুসলিমদের সম্পর্কে 
নেতিবাচক কথাবার্তা বলবে, পত্র-পত্রিকায় ইসলাম নিয়ে কটুক্তি করবে, মিডিয়ায় 
মুসলিমদের নিয়ে মিথ্যার বেসাতি সাজাবে। কিন্তু আল্লাহ আমাদের বলছেন যদি 
মুসলিমরা ধৈর্যশীল আর তারুওয়াবান হয়, তাহলে তাদের এসব মিথ্যাচার ইসলাম ও 
মুসলিমদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। কারণ সত্য টিকে থাকে আর মিথ্যা 


বিলুপ্ত হয়। 


রাসূলুল্লাহর ষ্ সাথে বেয়াদবি 

ইহুদিরা রামূলুল্লাহকে ® অসম্মান করে কথা বলতো। একবার তারা রাসূলুল্লাহর $ 
কাছে এসে ফাজলামি করে বললো, 'আসদামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ'। কথাটি 
শুনতে ‘আসসালামু আলাইকা’ এর মতোই লাগে, কিন্তু তারা আসলে সালাম এর 
লামকে বাদ দিয়ে সালামের বদলে বললো সাম। যার অর্থ দাঁড়ায়, 'তোমার মৃত্যু 
হোক'। আইশা * এ কথা শুনে খুবই ক্ষেপে গেলেন। “আসসামু আলাইকুম, বানরের 


আনীনয় নন্ুল এ 
নয় নঙ্কুন ক্র |৭ 


দল, করের দল... এই বলে তিনি ইহুদিদের উদ্দেশ্যে অভিশাপ দিতে লাগবেন। 
রাসূলুল্লাহ &্ বললেন, “এভাবে বোলো না আইশা, আল্লাহ তাআলা নোংরা ভাষা 
পছন্দ করেন না।' তখন আল্লাহ আযহা ওয়া জাল আয়াত নাযিল করলেন, 


“তুমি কি তাদের লক্ষ করো না, যাদের (আল্লাহ তাআলা ও তার রাসূল 
সম্পর্কে কোনো) গোপন কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল: (কিন্তু! তারা 
(ঠিক) তারই পুনরাবৃত্তি করলো যা করতে তাদের বারণ করা হয়েছিল। তারা 
একে অপরের সাথে ুস্প্ট গুনাহের কাজ, মাজাতিরিক বাড়াবাড়ি ও রাসূলের 
নাফরমানীর ব্যাপারে কানাঘুষা করতে লাগলো, (অথচ) এরা যখন তোমার 
সামনে আসে তখন তোমাকে এমনভাবে অভিবাদন জানায়, ঘা দিয়ে আল্লাহ 
অআলাও তোমাকে অভিবাদন জানান না। তান্না মনে মনে বলে, আমলা যা 
বলি সেজন্যে অল্লাহ আমাদেরকে শান্তি দেন না কেন? জাহায্নামই তাদের 
উপযুক্ত শাস্তি, সেখানে ভারা প্রবেশ করবে, কত নিকৃষ্ট সেই আবাস!” (সুরা 
মুজাপিলাহ, ৫৮:৮) 


ইহুদিরা নিজেদের মধ্যে বলাবলি করতো, ‘আচ্ছা, আমরা যে এত আজেবাজে কথা 
বলি এজন্যে আল্লাহ আমানের শাস্তি দেন না কেন? তাহলে নিশ্চয়ই মুহাম্মাদ আল্লাহর 
রাসূল নন।’ আল্লাহ বলছেন তাদের জন্য উপযুক্ত শাস্তি হলো জাহান্নামের আশুন। 


ইহুদিরা ছিল মুনাফিকদের আধ্যাত্মিক গুরু 
“(মুনাফিকদের অবস্থা হচ্ছে) তারা যখন ঈমানদার লোকদের সাথে মিলিত 
হয় তখন বলে, আমরা ঈমান এনেছি, (আবার) যখন একাকী তাদের 
শয়তানের সাথে মিলিত হয় তখন বলে, আমরা তো তোমাদের সাথেই আছি, 
(ঈমানের কথা বলে ওদের সাথে) আমরা ঠাট্টা করেছিলাম মাত্র!” (সূরা 
বাকারাহ, ২: ১৪) 


এখানে শয়তান বলতে বোঝানো হচ্ছে ইন্ছদিদেরকে। তাদের সাথেই মুনাফিকরা দেখা 
করতো। 


“যাদের কাছে হিদায়াতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরও তারা তা থেকে 
মুখ ফিরিয়ে নেয়, শয়তান এদের মন্দ কাজগুলো (ভালো লেবাস দিয়ে) 
শোতনীর করে রাখে এবং তাদের জন্যে নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে। 
এটা এ জন্যেই (হয়েছে) যে, (মানুষের জনে) আল্লাহ তাআলা যা কিছু লাধিল 
করেছেন তা যারা পছন্দ করে না -- এরা তাদের বলে, আমরা (ঈমানদারদের 
দলে থাকলেও) কিছু কিছু ব্যাপারে তোমাদের কথামতোই চলবো, আল্লাহ 
তাআলা এদের গোপন অভিসন্ধি সম্পর্কে খবর রাখেন।” (সূরা মুহাম্মাদ, 8৭: 
২৫-২৬) 


লাগরহ শেষ ও 


“কিছ কিছু ব্যাপারে আমরা তোমাদের কথামতো চলবো » এ কণাটি হওদি 
উদ্দেশো মুনাফিকদের বলা কথা। আল্লাহ আমযা ওয়া জাল বলছেন যে, কাফির 
হওয়ার জন্য ইহুদি হওয়ার দরকার নেই বা তাদের সাথে পুরো 
দরকার নেই। কিছু ব্যাপারে একমত হওয়াই কাফির হবার জনা যণেষ্ট হতে গাবে। 
মুসলিমদের এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত। ইহুদি কিংবা খ্রিস্টানদের মড়মা্ের 


ব্যাপারে সাবধান হওয়া জরুরি। 


(হে নবী) আপনি কি সে সম্প্রদায়ের অবস্থা কখনো লক্ষ করেননি, যারা এমন 
জাতির সাথে বন্ধুত্ব পাতায় যাদের ওপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন 
(ইহুদি জাতি); এ (সুযোগসঙ্ধানী) লোকেরা যেমন তোমাদের আপন নয়, 
(তেমনি) তারাও ওদের আপন নয়, এরা জেনে শুনে আল্লাহর ওপর মিথ্যা 
শপথ করে। আল্লাহ তাআলা তাদের জন্যে জাহান্নামের) কঠোর আযাব প্রস্তুত 
করে রেখেছেন; তারা যে কাজ করছে ভা সত্যই এক (জঘন) অপরাধের 
কাজ। তারা তাদের (মিথ্যা) শপথণ্ুলোকে (নিজেদের স্বার্থ রক্ষায়) ঢাল 
বানিয়ে নিতো, অতপর তারা মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখতো, 
অতএব তাদের জন্যে (রয়েছে) এক লাঙ্থনাদায়ক শান্তি।” (সূরা মুজাদিলাহ, 


৫৮:১৪-১৬) 


ইসলামী দাওয়াহর বিরোধিতা 

মদীনায় ইহুদিদের ষড়যন্ত্রের আরেকটি কৌশল ছিল মানুষকে নুসলিম হওয়া থেকে 
বিরত রাখা। যখন আবদুল্লাহ ইবন সালাম মুসলিম হলেন, তারা তাঁকে মিথ্যাক, 
বিশ্বাসঘাতক বলে অপবাদ দিতে শুরু করে। শুধু যে আবদুল্লাহ ইবন সালামের মতো 
ইহুদিদের সাথে ভারা এমন আচরণ করতো তা নয়, আরবদের সাথেও এমনটাই 
করতো। 


মদীনার সনদ অনুসারে মুসলিমদের সাথে সুসম্পর্ক ও ামূলল্লাহর প্রতি 

কথা খাবলেও ইহারা লা ধারন নার 
পন্থা ছিল শত্রুতা আর ঝগড়া-বিবাদ। ইহুদিদের ক্রমাগত ষড়যন্ত্র ও অপকর্ম মুসলিম 
ও ইহুদিদের মুখোমুখি দাঁড় করায়। বদর বুদ্ধের পর তাদের কর্মকাণ্ড সীমা ছাড়িয়ে 
যায়। রাসূলুল্লাহ ঞ তখন বনু কায়নুকাকে বলেন, ‘ইহুদিদের বলছি, তোমরা সতর্ক 
হও। নয়তো আল্লাহ কুরাইশদের মতো করে তোমাদের শান্তি দিবেন। তোমরা ইসলাম 
ই ই আই 

পাবে 
অস্কারে আবদ্ধ তাতেও এর প্রমাণ পাবে গানে এবং আল সাথে তোমরা থে 


'রে তারা বললো, ‘মুহাম্মাদ! তুমি কি মনে তোমাদের 
সাথে আছি? আবির মধ্যে থেক না বাদে তুমি হিচাপে 


মণীনয় নতুন পত্র | 


তেমন জ্ঞান নেই, তাই ভুমি তানের হারাতে পেরেছ। আমাদের সাথে 
আসলেই টের পাবে সত্যিকারের যোদ্ধা কাকে বলে!" এ প্রেক্ষিতে আল্লাহ আযহা ওয়া 
জাল বদরের কথা স্বরণ করিয়ে দিলেন, 


“(হে নব) যায়া আল্লাহকে অস্বীকার করে সেসব (বিদ্রোহী) কাফিরদের 
৮:১-১৮১5৮৮১ 
এবং (পরকালে) তোমাদের জাহান্নামের (আগুনের) কাছে জড়ো করা 
হবে;(আর জাহান্নাম) তা তো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান! সে দল দৃ'টোর 
মধ্যে তোমাদের জন্যে (শিক্ষণীয়) কিছু নিদর্শন (মজুদ) ছিল, যারা (বদরের) 
সমুখসমরে একে অপরের সামনাসামনি হয়েছিল; (এদের মধ্যে) এক বাহিনী 
লড়ছিল আল্লাহর (দ্বীনের) পথে, আর অপর বাহিনীটা ছিল (অবিশ্বাসী) 
কাফিরদের, (এ লম্মুখসমরে) তারা তানের (প্রতিপক্ষকে) তাদের দ্বিগুণ 
দেখতে পাচ্ছিল, আল্লাহ তাআলা যাকে চান তাঁকে সাহায্য (ও বিজয়) দান 
করেন; এ (সব ঘটনার) মাঝে অন্তর্দ্টিসম্পন্ন লোকেদের জন্যে অনেক কিছু 
শেখার আছে।” (সূরা আলে ইমরান, ৩: ১২-১৩) 


বদর যুদ্ধে সত্যের জয় হয়েছিল। যেকোনো দূরদৃষ্টিসম্পন্ন মানুষের জন্য বদর একটি 
শিক্ষা। মুসলিমরা যে সত্যের ওপর আছে--বদর তার প্রমাণ। এ যুদ্ধের সময় ইহুদিরা 
চোখের সামনে দেখেছিল, কীভাবে আল্লাহর সাহায্যে মুসলিমরা বিজয় অর্জন করেছে। 
কিন্তু তু তারা শত্রুতায় অটল থাকলো; ইসলামের সত্যতা উপলব্ধির সুযোগ পেয়েও 
তারা কাজে লাগালো না। 


বনু কায়নুকার বিরুদ্ধে অভিযান 


ইহুদি গোত্র বনু কায়নুকা মদীনা সনদের প্রতি শ্রদ্ধাশীল ছিল না। ক্রমাগত হুমকি- 
ধামকি, প্রকাশ্য শত্রুতা আর হড়যন্তে লিপ্ত ছিল তারা। মুসলিমদের সাথে তাদের 
বিরোধ হয়ে পড়ে অবশ্যন্তাবী। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে একটি ঘটনা ঘটে: 


বদর যুদ্ধের পর। একদিন এক মুসলিম মহিলা বাজারে গেলেন। মদীনায় অলংকারের 
ব্যবসা ছিল ইহুদিদের হাতে। সেই মুসলিম মহিলা অলংকার কেনা বা বেচার জন্য 
বাজারে গিয়েছিলেন। বাজারে এক দোকানের পাশে মেঝেতে বসলেন, ইহুদি দোকান 
মালিকের হাতে অলংকার দিলেন। সেখানে আরও কিছু ইহুদি লোক ছিল। তায়া তাঁর 
মুখের পর্দা সরানোর জন্য পটাতে চাইলো। কিনতু তিনি অস্বীকৃতি জানালেন। এর মধ্যে 
দোকানের মালিক চুপিচুপি তাঁর পেছনে গিয়ে দাঁড়ালো। মেঝেতে ছড়িয়ে থাকা 
কাপড়ের নিচ দিকটা পেরেক দিয়ে মাটির সাথে গেঁথে দিলো। মহিলা এসব খেয়াল 
করেননি। যখনই উঠে দাঁড়াতে গেলেন, পেরেকের টান খেয়ে তাঁর শরীর থেকে কাপড় 
সরে গেল। তিনি চিৎকার দিয়ে উঠলেন। একজন মুসলিম নারীকে এভাবে অপদস্থ 
হত দেখে বাজারেরই এক মুসলিম পুরুষ পরচ রেগে গেলেন। ভিনি ইছদি 


১০।মীরহ পৰ অন্ত 


'দোকানদারকে আক্রমণ করে মেরে ফেললেন। আর তার পরপরই ইহুদি মাস্তানগুলে ও 
মুসলিম লোকটার ওপর চড়াও হলো। তাঁকে মারতে মারতে তারা মেরেই ফেললো। 
এর জের ধরে নিহত মুসলিম ব্যক্তির গোত্রের সাথে বনু কায়নুকার মারামারি বেধে 
গেল। 


এই সংবাদ তাৎক্ষণিকভাবে রাসূলুল্লাহর $ কাছে প্রেরণ করা হলে তিনি মুহাজির ও 
আনসারদের লমবে সেনাদল শর্ত করে অভিযানে নামশেন। ঘটনাটি দ্বিতীয় হিজরা 
বছরের শাওয়াল মাসে। মদীনার অস্থায়ী গভর্নর ছিলেন আবু লুবাবাহ ইবন আল- 
মুনযির 4। রাসূলুল্লাহ $ তাদের দুর্গ আরু্ণ করে অবরোধ করনেন। তাদের 
জানিয়ে দিলেন, তাদের সাথে চুক্তি বাতিল হয়ে গেছে। 


১৫ দিনের জন্য তাদের দুর্গ অবরোধ করে রাখা হলো। আর এই ইহুদিরা, যারা কিনা 
দু'দিন আগেও নিজেদের যুদ্ধ দক্ষতা নিয়ে আস্ফালন করছিল, তারা তখন দুর্গের মধ্যে 
ভয়ে কেঁপে অহির! উপায় না দেখে ভারা আত্মসমর্পণ করতেও রাজি হয়ে গেল; 
কোনো প্রতিরোধ গড়লো না। রাসুলুল্লাহ & আল মুনযির ইবন কুদামাহকে আদেশ 
দিলেন বনু কায়নুকার ইহুদিদের বেঁধে রাখতে। 


ইহুদিদের বন্ধু, যুনাফিরুদের নেতা আবদুল্লাহ ইবন উবাই খুব কট পাচ্ছিল। ইহুদিদের 
এই করুণ পরাজয়ের দৃশ্য তাকে খুব পীড়া দিচ্ছিল। সে আল মুনযিরকে আদেশের 
স্বরেই বললো, 


-ওদের ছেড়ে দাও! 
- কী! ছেড়ে দেবো মানে? আল্লাহর রাসূল আদেশ করেছেন এদের বেঁধে রাখতে আর 
তুমি বলছো এদের ছেড়ে দিতে? যে এদেরকে বাঁধন খুলে দেবে, আমি তাকে হত্যা 
করবো। 


আল মুনধির্রের কড়া জবাব পেয়ে আবদুল্লাহ ইবন উবাই বুঝতে পারলো এই মদীনা 
আর তার মদীনা নয়। এই মদীনা এখন আল্লাহর রাসূলের মদীনা, এখানে তার কথা 
চলে না। বাধ্য হয়ে সে রাসূলুল্লাহর & কাছে গেল। ইহুদিদেরকে ছেড়ে দেওয়ার জন্য 
অনুনয়-বিনয় করতে লাগলো। বললো, “আমার মিত্রদের প্রতি একটু সদয় হোন, ইয়া 
রাসূলাল্লাহ" রাসূলুল্লাহ & কোনো সাড়া দিলেন না। ইবন উবাই দ্বিতীয়বার একই 
কথা বললো, “আমার মিত্রদের প্রতি সদয় হোন, আপনার দোহাই লাগে!” রাসূলুল্লাহ 
পেছনে ফিরলেন, কিন্তু এবারও কোনো সাড়া দিলেন না। ইবন উবাই মরিয়া হয়ে 
উঠলো, সে রাসূলল্লাহর পকেটে আর বর্মের ভেতর হাত ঢুকিয়ে দিল মেন রাসূলুল্লাহ 
তাকে উপেক্ষা করতে না পারেন। 


"ছাড়ো আমাকে!' রাসূলূল্লাহকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি প্রচণ্ড রেগে গেছেন। তিনি 
বললেন, “তোমার ওপর অভিশাপ পড়ুক! আমাকে যেতে দাও!” 


_ মদীনার অঙ্গুন 


ইবনে উবাই তার হাতের মুষ্টি আরও শক্ত করে 
১ 9 বললো, “যতক্ষণ পর্বন্ত আপনি আমার 


ক্র 1১১ 


এক সকালে মেরে সা ফতে চান? আমি তো আমার নিরাপত্র নিযে শি 


“ঠিক আছে, তবে ভারা তোমারই থাকবে।' ইমন উবাইয়ের চাপাচাপিতে রানূলুপ্রাহ 
উ তাদেরকে ছেড়ে দিলেন; হত্যা করলেন না। তবে মদীনা থেকে বের করার আদেশ 
দিলেন। 


বনু ক্রায়নুক্কার লোকজন এ যাত্রায় জানে বেঁচে গেল। মদীনা থেকে বের হয়ে শামের 
(সিরিয়া) দিকে যাত্রা করল। যাত্রার তদারকিতে ছিলেন উবাদা ইবন সামিত &। 
মদীনা থেকে বেরোবার আগে তাদের কাছে থেকে যুদ্ধের গনিমত হিসেবে টাকা নেয়া 
হয়। এই টাকা মুসলিমদের মাঝে বণ্টন করে দেওয়া হয়। 


বনু কায়নুকার অভিযান থেকে শিক্ষা 

প্রথমত, বিচক্ষণতা। রাসূলুল্লাহ প ইবন টনাইর সাগে সরাসরি শত্রুতা এড়িয়ে 
গেছেন। বরং ধৈর্যের সাথে তাকে সামাল দিয়েছেন। নম্রতা দেখানোর কারণে সম্ভাবনা 
ছিল যে, সে সত্যিকারের মুসলিম হবে আর মদীনায় এক্য ফিরে আসবে, যদিও সেটা 
হয়নি। তবে সংঘাত এড়িয়ে লাভ হয়েছে এই যে, তার মুনাফিকী ধীরে ধীরে আপনিই 
প্রকাশ হয়ে গেছে। পরবর্তীতে বেশিরভাগ লোকই তার আসল উদ্দেশ্য ধরতে পেরে 
তাকে এড়িয়ে চলতে শুরু করে। 


বিত মী মান আল্লার মাল পরো একটি গোছের বিরুদ্ধ মু 
ঘোষণা করেছেন শুধু একজন মুসলিম নারীর সমান র্র্থে। মুসলিম নারীর 

ও ইত রক্ষা করা কটা গরুর তা বালা এই একটি ম্ধ্ত থেকেই 
বোঝা যায়। আজকে মুসলিম বিশ্বে কত বোন কেঁদে চলেছেন, অথচ সাড়া দেওয়ার 
কেউ নেই। যেন দুনিয়া থেকে পুর মানুষ উঠে গেছে। অথচ কথা ছিল, মুসলিম শুরু 
মারই তর বোনের ইজ্জত রক্ষা করতে ঝাঁপিয়ে পড়বে। রাসূলুল্লাহও $ আমাদের দে 
শিক্ষাই দিয়েছেন। পরবর্তী যমানার খলিফারাও সেই সুমাতেরই অনুসরণ করেছেন। 
অব্বসীয় খলিফা আল মু'তাসিমের সময়ে এক মহিলাকে রোমান এক সৈনিক লাদ্ছিত 
করেছিল। আল-মু’্তাসিম সেই বোনের আর্তিতে সাড়া দিয়ে তংকালীন সুপারপাওয়ার 
রোমানদের বিরুদ্ধে পুরো একদল সৈন্য পাঠিয়ে দেন। 


১২|মীৱহ শেষ খন্ড 


কাফিরদের সাথে সম্পর্কচ্ছেদ করলান। যত যাই হোক, তাদেরকে আমি আর সমর্থন 
করবো না।' আবদুল্লাহ ইবন উবাই ঠিক সেই মুহূর্তে এসে উবাদাকে বললো, 'তুনি কী 
করে পারলে এই লোকণগুলোকে ভুলে যেতে? এরা কি তোমাকে অমুক-অমুক সময়ে 
সাহাযা করেনি?" জবাবে উৰাদা দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, 


“সেই দিন আর নেই আবদুরাহ, আমার অর বদলে গেছে। ইসলাম আগের সকল 
বফ়ড়কে বরে দিরেছে। তামি আজকে এমন কিছুকে আকড়ে ধরে আছো, যা 
আগামীকাল কুল হিসেবে জানবে!” 


বনু কায়নুকাকে মদীনা ছেড়ে যাওয়ার জন্য তিন দিন সময় দেওয়া হয়েছিল। তারা 
উবাদাকে তাদের অতীত জীবনের বন্ধুত্বের দোহাই দিয়ে অনুরোধ করে যেন তাদের 
সময় বাড়িয়ে দেওয়া হয়, তিনি তাদের বলেন, “না, একটা ণ্টাও বাড়ানো হবে না। 
যেদিন থেকে তোমরা আল্লাহর রাসূলের বিরুদ্ধ যুদ্ধ করেছ, সেদিন থেকে তোনরা আর 
আমার বন্ধু নও।' 


ইবনে উবাই আর উবাদা -- দুটি মানুষ, দু'ভালেই জাছিলিয়াতে ইহুদিদের বন্ধু ছিলেন, 
দুজনেই ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু ইসলাম পেয়ে উবাদা বদলে যান। আর ইবন 
উবাই যা ছিলো তাই রয়ে যায়। ইসলাম কিছু মানুষকে আপন করে, কিছু মানুষকে 
করে পর। জাহিলিয়াতে ইহুদিরা উবাদার বন্ধু হলেও ইসলাম গ্রহণের পর তারা 
উবাদার শক্রুতে পরিণত হয়। ইসলাম বন্ধুত্ব, আনুগত্য ও মিত্রতার নতুন সংজ্ঞা 
শেখায়। এ ঘটনায় কুরআনের আয়াত নাযিল হয়। 


“হে ঈমাননার লোকেরা, তোমরা (কখনো) ইহদি-রিস্টানদের নিজেদের বন্ধু 
হিসেবে গ্রহণ করো না। (কেননা) এরা নিজেরা (সব সময়ই) একে অপরের 
বন্ধু; তোমাদের মধ্যে কেউ যদি (কখনো) এদের কাউকে বন্ধু বানিয়ে নেয় 
তাহলে সে তাদেরই দলতুক্ত হয়ে যাবে; আর আপ্লাহ তাআলা কখনো জালিম 
সম্প্রদায়কে হিদায়াত করেন না। অতপর যাদের অন্তরে (মূনাফিকীর) ব্যাধি 
রয়েছে তাদের তুমি দেখবে, তারা দৌড়ে গিয়ে তাদের সাথে এই বলে মিলিত 
হচ্ছে যে, ‘আমাদের আশংকা হচ্ছে, কোনো বিপর্যয় এসে আমাদের ওপর 
আপতিত হবে।” পরে হয়তো আল্লাহ তাআলা (তোমাদের কাছে) বিজয় নিয়ে 
আসবেন কিংবা তার কাছ থেকে অন্য কিছু (অনুগ্রহ তিনি দান করবেন), তখন 
(তো দেখে এ) লোকেরা নিজেদের মনের ভেতর যে কপটতা লুকিয়ে 
রেখেছিল, তার জন্যে ভীষণ অনুতপ্ত হবে।” (সূরা মায়িদা, ৫: ৫১, ৫২) 


দ্বিতীয় আয়াতে ইবন উবাইয়ের কথা বলা হরেছে। সে আশঙ্কা করছিল, যদি তার মিত্র 
ইহুদিদের সাথে সম্পর্ক হিল করা হয়, তাহলে সে বিপদে পড়বে। সে ধরেই নিয়েছিল 
ইহুদিদের সাথে থাকলেই সে নিরাপদে থাকবে। মুনাফিকরা সাধারণত কাফিরদের 
কাছেই আশ্রয় ও নিরাপত্তা খোঁজে, এটাই তাদের স্বভাব। আয়াতের বাকি অংশে 


মন নতুন শক্র [১৩ 


আল্লাহ বলেন তিনি মু'মিননের বিজয় লেষেন। এর ফলে মু"মিনরা মুনাফিকদের প্রভু 
আর রক্ষক বধিরের উপর বিজয় লাভ বাবে id 


(তখন) ঈমানদার লোকেরা বলবে, এরাই কি ছিল সেসব মানুষ, যারা 
আল্লাহ তাআলার নামে বড় বড় শপথ করতে (যে), তারা অবশ্যই তোমাদের 
সঙ্গে আছে? (এই আচরণের ফলে) তাদের কার্যকলাগ বিনষ্ট হয়ে গেল, 
অতপর তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হে মানুষ, তোমরা যারা আল্লাহর 
ওপর ঈমান এনেছো, তোমাদের মধ্যে কোনো লোক যদি নিজের ছন 
(ইসলাম) থেকে (মুরতাদ হয়ে) ফিয়ে আসে, (তাতে আল্লাহ তাআলার কোনো 
ক্ষতি নেই) তবে আল্লাহ তাআলা অচিরেই এমন এক সম্প্রদায়ের উথান 
ঘটাবেন যাদের তিনি ভালোবাসবেন, তারাও তাঁকে ভালোবঝসবে। তারা হবে 
মু’মিনদের প্রতি কোমল ও কাফিরদের প্রতি কঠোর, তারা আল্লাহর পথে 
জিহাদ করবে, কোনো নিন্দুকের নিন্দার পরোয়া তারা করবে না। (মূলত) এ 
(সাহসটুকু) হচ্ছে আল্লাহর একটি অনুগ্রহ, যাকে চান তাকেই তিনি তা দান 
করেন। আল্লাহ তাআলা প্রাচ্য ও প্রজ্ঞার আধার!” (সূরা আল-মায়িদা, ৫: 
৩, ৫8) 


মিডিয়া বা কাফিররা কী বলছে বিজয়ী দল কখনো তা নিয়ে মাথা ঘামাবে না। যতক্ষণ 
পর্বন্ত তারা আল্লাহ আবযা ওয়া জালকে লতুষ্ট রাখবে ততক্ষণ তা-ই যথেষ্ট। 


কথার যুদ্ধ, মিডিয়ার যুদ্ধ 


মদীনায় কিছু লোক মুসলিমদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধে লিপ্ত ছিল। এরা রাসূলুল্লাহর &ঁ 
বিরুদ্ধে আজেবাজে কথা বলতো এবং মুসলিমদের বিরুদ্ধে লোকদের ক্ষেপিয়ে 
তুলতো। এই লোকগুলো কিছু ক্ষেত্রে ইসলামের সরাসরি শত্রু থেকেও ভয়ঙ্কর; 
এদেরকে রাসূলুল্লাহ ছেড়ে দেননি। শাইখ ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ তাঁর বিখ্যাত 
পরন্থ “আস-সারিম আল-মাসনুল আলা শাতিমির রাসূল’ কিতাবে এ প্রসঙ্গে বলেন: 


“যহারাবাহ, অধার্ৎ, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ দুই প্রকারে হতে পারে: জের যুদ্ধ এবং 
কথার বুদ্ধ কথ দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হতে পারে জের সু থেকেও ভয়াংকর। 
আমরা দেখেছি, যারা মুখের কথা দিয়ে ইসলামের বিরুদ্ধে হজ করেছে, রাধৃলুযাহ 
সাললারাহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করেছেন, কিছু যারা কেবল অন্ত দিয়ে 
ইসলামের বিরুদ্ধে লাড়েছে তাদের কাউকে কাউকে তিনি কমা করে দিয়েছেন 
যাসুুল্লাহর & মৃড্ঠার পর এই আইনাটিকে কঠোরতাবে বাজবারাল করাতে হবে। 


কথা ও কাজ -- দুভাবেই ফিতনা বা অশাভি ছড়াতে পারে। কিছু কথার ফিতনা, 
কাজের ফিতনা খেকেও বহুঙণ বোশি তরংকর। আবার অন্যদিকে কথার মাধ্যমে বে 
কল্যাণ অঙ্জিতি হয়, তা কাজের মাধ্যমে আজি কল্যাণ থেকে অনেক ওলে বেশি। এটা 


১৪ |সীৱাহ শেষ খণ্ড 


এমাণিত বে, আল্লাহ ও রাসুলের & বিরু্ধে কথা দিয়ে যু করা অধিকতর নিট 
অপরাধ। হীনকে ধ্বংস করে দেওয়ার জন্য যত এচেস্টা আছে, সেগুলোর মধ্যে এটিই 
সবচেয়ে কাযর্করী।"! 


মদীনায় এরকম বেশ কিছু লোককে শায়েস্তা করা হয়, যারা আল্লাহর দীন ও রাসূলুল্লাহ 
ফু সম্পর্কে আজেবাজে বকতো। একাধিক ঘটনার মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘটনা হলো 
কা’ব ইবন আশরাফের ঘটনা। 


কা’ব ইবন আশরাফ: কাফির মিডিয়ার মুখপাত্র 


মুসলিমদের বিরুদ্ধে কথার কারণে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে 
আলোচিত ছিল কা’ব ইবন আল-আশরাফের গুপ্তহত্যা। কা'ব ছিল জাতিণতভাবে 
আরব। বনু নাযিরের এক ইহুদি মহিলাকে বিয়ে করে সে ইহুদি ধর্ম গ্রহণ করে। তার 
ধনদৌলতের কমতি ছিল না। একাধারে সে ভালো কবি আর ৰাকপটু। আরবরা তাকে 
বেশ সম্যান করতো। মুসলিমদের বিরুদ্ধে মিডিয়া ক্যাম্পেইনে সে ছিল সবচেয়ে সরব। 
ইসলামের প্রতি বিদ্বেষ তৈরিতে তার ছিল সক্রিয় ভূমিকা। 


বদর যুদ্ধে মুসলিমদের জয়ে শোকাহত কবি কা’ব ইবন আশরাফ অস্ত্র হিসেবে বেছে 
নিল কবিতার ভাখা। সে বলে বেড়াতে থাকে, মহান কুরাইশদের এতাবে পরাজিত 
হওয়ার চাইতে মরে যাওয়াই ভালো ছিল। কবিতার মাধ্যমে সে রাসূলুল্লাহ $ ও 
মুসলিমদের বিরুদ্ধে সবাইকে ক্ষেপিয়ে তুলতো। মক্কায় গিয়ে কুরাইশদের সাথে সময় 
কাটাতো, তাদের দুঃখের সঙ্গী হতো, প্রতিশোধ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতো। মক্কায় 
বসেই রাসূলুল্লাহকে ঙুঁ ব্যঙ্গ-বিদ্রপ করে সে বহু কবিতা লেখে। তার কবিতায় আরও 
এমন সব কথা থাকতো যা সহা করার মতো নয়। নাম উল্লেখ করে সে সাহাবিদের স্ত্রী 
ও তাঁদের সৌন্দর্য নিয়ে নোংরা কবিতা লেখা শুরু করে। 


মুসলিমদের কাছে নারীদের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। 
তাদের একান্ত গোপন বিষয় প্রকাশ করে দেওয়া ইসলামে মারাত্মক অপরাধ। কা'ব 
ইবন আশরাফের মিডিয়া যুদ্ধের মোকাবেলায় রাসূলুল্লাহ প্রথমে বেছে নিলেন এই 
কাজের যোগ্য সাহাবি কবি হাসসান ইবন সাবিতকে &&। তিনি ছিলেন মুসলিমদের 
মাঝে সেরা কবি। হাসসান ইবন সাবিত এমন সব কবিতা লিখলেন যে মক্কার লোকেরা 
একে একে সবাই কা'ব ইবন আশরাফকে তাদের ঘর থেকে বের করে দিল। 
তৎকালীন আরবে কবিতাই ছিল মিডিয়া। একটি তীক্ষ, সাহিত্যরসময় কবিতা মুহূর্তের 
মাঝে পুরো আরবে ছড়িয়ে পড়তো; অনেকটা যেভাবে আজকাল কোনো একটি লেখা 
বা ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। কবিতা যেমন কাউকে সম্মান এনে দিত, তেমনি এই 
কবিতাই ছিল কারো ইজ্জতহানি করার মোক্ষম অন্তর 


" জাস-দারিম ভাল মাসলুল ১/৩৯২ (শামেলা সংস্করণ) 


5 মদীনায় নতুন 


আজকের দিনের মিডিয়াও সেরকম। মিডিয়া 


সজ |১৫ 


মানুষকে যা বলে তা-ই মান্য বিশাস 


মন্তা থেকে বিতাড়িত কা'ব মদীনায় ফিরে আসতে বাধ্য হলো। ফলে সে আবায় 
মুদলিমদের হাতের নাগালের ভেতর চলে এল। সালমা তীর পাহারা 
জিজ্ঞেস করলেন, ‘আল্লাহ ও তাঁর রাসূলের ক্ষতি করেছে যে পাপিষ্ঠ, সেই কা'ৰ ইবন 
অল-আশরাফের হাত থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে এমন কে আছে?” এগিয়ে 
এলেন আনসারী সাহাবি মুহাম্মাদ ইবন মাসলামা &। 

- আল্লাহর রাসূল, আপনি কি চান আমি তাকে হত্যা করি? 

- হাঁ, চাই। 

- তাহলে আমাকে কিছু (মিথ্যা) কথা বলার অনুমতি দিন। 

- ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। 


মুহামাদ ইবন মাসলামাহ একা একাই কাবের কাছে গেলেন। বললেন, ‘দেখো, কষ্টের 
কথা আর তোমাকে কী বলবো, এই মুহাম্মাদ লোকটা আমাদের কাছে সাদাকা (দান) 
চায় অথচ আমাদের নিজেদের পেটেই ঠিকমতো দানাপানি পড়ে না। তোমার কাছে 
এসেছি কিছু খণের জন্য" মুহাম্মাদ ইবন মাসলামা এসব কথা বলে কা'ব ইবন 
আশরাফের আহ্থাভাজন হওয়ার চেষ্টা করছিলেন। 


কাব বললো, 'সবে তো শুরু। আল্লাহর কসম, এ লোক তোমাদেরকে ততিষ্ঠ করে 
তুলবে!” 

- ছু, তার শেষ আমি দেখে ছাড়াবো। তবে যেহেতু তাকে মেনে চলছি, এখনই তার 
সঙ্গভাগ করা মনে হয় ঠিক হবে না। সে যাই হোক, আমি তোমার কাছে কিছু খাবার 
ধার চাই। এই ধরো, দু-এক ওয়াসাক হলেই চলবে” 

-ঠিক আছে, কিছু একটা বন্ধক রাখো আমার কাছে। 

-কী চাও তুমি? 

- তোমাদের নারীদের বন্ধক রাখো। 

- কী যে বলো দুমি! এটা কী করে হয়! তুমি হলে আরবের সবচেয়ে সুদর্শন পুরুষ! 

- আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের ছেলেদের বন্ধক রাখো। 


- না লা, সেটাই বা কীভাবে করি! এটা খুব লজ্জার ব্যাপার হবে। লোকে আমাদের 
ব্যাগানে বলাবলি করবে। সামান্য কিছু খাবারের জন্য আমরা আমাদের সন্তানকে বন্ধক 


১৬|সীরাহ শেষ হজ 


দিয়েছি! তারচেয়ে বরং তোমার কাছে কিছু অন্তর বদ্ধক রাখি। 
= আচ্ছা ঠিক আছে, তা-ই করো। 


মুহাম্মাদ ইবন মাসলামাহ & অস্ত্র আনতে চলে গেলেন। ইবন ইসহাকের বর্ণনায় 
আরেকজন সাহাবি, কাবের দুধ ভাই আবু নাইলাও কাবের কাছে গিয়ে রাসূলুল্লাহর 
ব্যাপারে একইভাবে ক্ষোভ প্রকাশ করতে লাগলেন, ‘এই এক লোক মুহাম্মাদ 
কারণে আজ আমাদের যত দুর্ভোগ! আরবরা আজ আমাদের বিরুদ্ধে এক 
আমাদের সব পথ বন্ধ হয়ে গেছে। পরিবার-পরিজন ধ্বংস হতে চলেছে। জীবন 
হয়ে গেছে। ছেলে-মেয়েরা দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে” 


কাব বললো, 'আল-আশরাফের ছেলে আমি। পরিস্থিতি যে এই পর্যায়ে গড়াবে তাকি 
আমি তোমাদের বলিনি? 


রাসূলুল্লাহর &ঁ বিরুদ্ধে এসব বথাবার্তা বলে আবু নাইলা কাবের কাছে বিশ্বস্ত হবার 
চেষ্টা করছিলেন। তিনিও কাবের সাথে কিছু অস্ত্রের বিনিময়ে খাবার কেনার চুক্তি 
করলেন। সেইসাথে আরও কিছু বন্ধুকে নিয়ে আসতে চাইলেন। বললেন যে তারাও 
অস্ত্র বন্ধক রেখে কিছু খাবার নিতে চায়। কা’ব রাজি হলো। 


সেদিনের মতো তিনি চলে গেলেন। ফিরে এল পাঁচ জানের একটি দল। দিনটি ছিল ওয় 
হিজরী, ১৪ রবিউল আউয়াল। রাসূলুল্লাহ  তাঁরদেরকে বাকী আল-গারকাদ পর্যন্ত 
এগিয়ে দিলেন। তাদের মিশন সফল হওয়ার জন্য আল্লাহর কাছে দু'আ করলেন। 


আবু নাইলা কাবের বাসায় এসে তাকে ডাক দিলেন। কা'ব তখন মাত্র বিয়ে করেছে। 
তার সদ্য বিবাহিতা স্ত্রী রাতের অন্ধকারে আবু নাইলার ডাক শুনে ভয় পেয়ে গেল। 
স্বামীকে বললো, ‘কোথায় যাচ্ছো তুমি?" 

কাৰ বললো, "আমার ভাই আবু নাইলা আমাকে ডাকছে।' 

- তুমি যেও না! আমি এই ডাকে রক্তের গন্ধ পাচ্ছি! 

-আরে চিন্তা কোরো না, ও আমার ভাই আবু নাইলা! যার পৌরুষ আছে, সে বর্শর 
লড়াইয়ে সাড়া দিতেও ভয় করে না। 


নতুন স্ত্রীর কাছে নিজেকে সাহসী প্রমাণ করে কা'ব নিচে নেমে এল। তাঁরা প্রস্তাব 
দিলেন, ‘এক কাজ করি, চলো আজুজ ঘাঁটির দিকে যাই।' কা'ব রাজি হলো। তারা 
তাকে তার দুর্গ থেকে সরিয়ে দূরে নিতে চাচ্ছিলেন। পূর্বপরিকল্পনা অনুসারে, আবু 
নাইলা অথবা মুহাম্মাদ ইবন মাসলামা -- দুজনের একজন কাবের চুলে হাত রেখে 
জিজ্ঞেস করলেন, ‘বাহ! তোমার শরীর থেকে কী সুন্দর ঘ্রাণ আসছো” কা'ব বললো 
এই মুম্াণ তার স্ত্রীর থেকে এসেছে। 


মনীলায নুন শক্ত |১৭ 


মান ইবন মাসলামা তাকে জিদ করলেন, যা, আমি কি তোমার এই সুযাণ 


“অবশ্যই পারো।' কা'ব বললো। 


মুহাম্মাদ ইবন মাসলামা কাবের চুল ধরে সুমা নিলেন। দলের অন্য সদস্যদের তিনি 
আগেই বলে রেখেছিলেন, তিনি সংকেত দেওয়া মাৱ যেন তাঁরা একযোগে কাবের 
ওপর ঝাঁপিয়ে পড়েন। কিছুক্ষণ হাঁটার পর মুহাম্মাদ ইবন মাসলামা আবার গন্ধ ডুকে 
দেখতে চাইলেন, কা'ব এবারও রাজি হলো। এইবার তিনি সুযোগমতো তার মাথা 
জাপটে ধরলেন, অন্যদের ডেকে বললেন, ‘আসো তোমরা!' বাকিরাও এগিয়ে এলেন 
আর তরবারি দিয়ে কাবকে কোপাতে লাগলেন। কিন্তু শরীরে বর্ম থাকায় হত্যা করলে 
পারলেন না। কা’ব চিৎকার করে উঠলো, সাথে সাথে দুর্গের আলো স্থলে উঠলো। 
মুহাম্মাদ ইবন মাসলামা ৬ বুঝলেন সময় কম। একটা ছুরি বের করে কাবের 
তলপেটে সজোরে চালিয়ে দিলেন। কা'ব শেষ হয়ে গেল। 


সবাই চলে এলেন। খাতির সময় এলোপাতাড়ি তরবারি চালনার ফলে পাঁচ জনের 
একজন আহত হয়েছিলেন। তাঁর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাঁকে কোলে করে মদীনায় 
নিয়ে আসতে হয়। মদীনার উপকণ্ঠে পৌঁছেই তাঁরা দেখা পেলেন রাসুলুল্লাহর। 
রাসূলুল্লাহ ক্র মিশনের সাফল্য দেখে খুশিতে বললেন, 'এই মুখগ্ডলো উজ্জ্বল হোক!" 
আর তাঁরাও বললেন, ‘আপনার চেহারাও উজ্জল হোক, ইয়া রাসূলুল্লাহ!” রাসলুললাহ ও 
এগিয়ে এসে আহত সাহাবির ক্ষতস্থানে হাত রাখলেন, সঙ্গে সঙ্গে তিনি আগের মতো 
সুস্থ হয়ে গেলেন।2 


কা’ব ইবন আল-আশরাফের হত্যা থেকে প্রাপ্ত শিক্ষা 

১) সাহাবিদের নিবেদিত আত্মা। রাসূলুল্লাহর $ যেকোনো আদেশ সাহাবিরা খুব 
গুরুত্বের সাথে গ্রহণ করতেন। কা'ব ইবন আশরাফকে হত্যার দায়িত্ব নেওয়ার পর 
মুহাম্মাদ ইবন মাসলামা দুশ্চিভায় তিন দিন কিছু খেতে পারেননি। এই খবর 
রাসৃণুল্লাহর গু পৌঁছলে তিনি বললেন, ‘মুহাম্মাদ ইবন মাসলামা, কী হয়েছে 
তোমার?” তিনি জবাব দিলেন, ‘হে আল্লাহর রাসূল, আমি তো আপনাকে কথা নিয়েছি, 
কিন্তু জানি না সে কথা রাখতে পারবো কিনা।" 


মুহাম্মাদ ইবন মাসলামা খুব ট্িগ্ন ছিলেন। ভয় পাচ্ছিলেন এমনটা নয়। বরং 
রাসূলুল্লাহর গু দেওয়া মিশন সফলতার সাথে সম্পন্ন করতে পারবেন কিনা ভা নিয়ে 
চিন্তিত ছিলেন। চিন্তায়, উদ্বেগে তিন দিনের জন্য তার খাওয়া-দাওয়াই বন্ধ হয়ে যায়। 
এটাই বলে দেয়, সাহাবিরা তাদের কাজের ব্যাপারে কতটা নিবেদিত ছিলেন। তারা 


* সহীহ বুখারি, অ্যার জিহাদ, হাদীস ২৩৮, ২৩৯; অধ্যায় বন্ধক, হাদীস ৩; অধ্যায় মাদাধি, 
হাদীস ৮৪। কিতাবুল সহীহ মুসলিম, কিতাবুল জিহাদ, হাদীস ১৪৬৷ সুনান আৰু দাউদ, 
কিতাবুল জিহাদ, ২৯২। 


১৮সরাহ শেষ খন্ড 


রাহ $ কোনো আদেশকে হালকাভাবে নিতেন না। যদি কথা দিতেন 


রাতেই ছাড়তেন। রাসুলুল্লাহ & তাকে শান্ত ও নির্ভার করতে বললেন, "তুমি 
নধ্যের সর্বোচ্ষটা কারো, ফলাফল আল্লাহর হাতে ।' অর্ণাৎ তুমি সাং্যের 


ভানো কাজে সর্বাত্বক চেষ্টা করতে হবে। যাই করি না কেন, মেনতেনভাবে না করে তা 
সুন্দর ও সুচারুরূপে করা চাই। এবং একই সাথে দরকার নিজোনে করা প্রতিজ্ঞা পূর্ণ 
করার ব্যাপারে সচেষ্ট হওয়া। কথা না রাখা সুনাফিকের লক্ষণ । 


২ ঘটনার প্রতিক্কিয়া। আবু দাউদের একটি বর্ণনা’ অনুসারে, এই ঘটনার পর ইহুদি 
এবং খুব ভয় পেয়ে যায়। তারা পরদিন সকালে রাসূলুল্লাহর কাছে এসে 
বলে, ‘গতকাল রাতে আমাদের নেতাকে হত্যা করা হয়েছে।' তখন রাসূলুল্লাহ & 
তাদেরকে কা'বকে বেন হত্যা করা হয়েছে সে কথা উল্লেখ করেন। এরপর তাদের 
সাথে কৃত চুক্তি নবায়ন করেন বা তাদেরকে একটি অঙ্গীকারনামা লিষে নিয়ে আসতে 
বলেন যেখানে তারা এই ধরনের কাজ দিতীয়বার না করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়। 


ও হত্যার কারণ। কাবকে কেন এবং কোন পন্থায় হত্যা করা হয়েছিল সে ব্যাপারে 
বিস্তারিত আলোচনা করা হয়েছে শাইখ ইবন তাইমিয়্যার বিখ্যাত কিতাব আস-দারিম 
আল-মাদলুল আলা শাতিম আর-রামূল। সেখানে আল-ওয়াকীদির একটি বর্ণনা 
এসেছে, যেখানে বলা হয়েছে, 


পরদিন সকালে ইহদিয়া মৃশারিক্দের সাথে নিয়ে রাসুলুলাহর & কাছে এসে বললো, 
জামাদের নেতাকে গত রাতে ওওহত্যা করা হয়েছে। অথচ আমরা জানি সে কোনো 
অপরাধ করেনি। তখন রাসুনুললাহ & তাদের বললেন, যদি সে অন্যদের মতো চুপ 
খাকতো, তাহলে তাকে হত্যা করা হতো না। কিছু সে আমাদের কট দিয়েছে, তার 
কবিতার মাধ্যমে আমাদের ব্যঙ্গ করেছে। তোমাদের মধ্যে কেউ যাদি একই রকম কাল 
করে, তাহলে তরবারি দিয়েই আমরা তার সাথে বোঝাপড়া করবো।" 


অর্থাৎ, ইহুদি ও মুশরিকদের অভিযোগ ছিল, কেন রাতের আঁধারে হামলা চালিয়ে 
অতর্কিতে কা'বকে হত্যা করা হয়েছে। তারা এই হত্যাকাণ্কে চুক্তিৰিরোধী এবং 

ভূত হিসেবে সাব্যস্ত করতে চাইছিল। রাসূলুল্লাহ পু তখন তাদের বলেন, 
ক্যাবের মতো অনেকেই আছে যাদের অন্তরে ইসলামবিছেষ আছে। কিন্তু কেবল 


5 আৰু দাউদ, অধ্যায় কর, খাজনা, প্রশাসনিক 
4 আস-সারিম আল-মাললুণ, oy দা সম্পর্কে, হাদীস ৭৩। 


মদীনায় নতুন শক্ত 1১৯ 


কা’বকেই হত্যা করা হয়েছে ব 
্ঙগাত্ক কৰিতা লিখেছে কারণ সে কথার [মে মুসলিমদের বষ্ট দিয়েছে এবং 


কেন কা'ব ইবন আশরাফকে হত্যা ফরা হয়েছ, 
তাইমিয়্যা মন্তব্য করেন, * সে আলোচনায় শাইখ ইবন 


বাবাকে হত্যা করা হয়েছে তার কবিতার জন্য, যা সে মক্কায় যাওয়ার আগেই 
লিখেছিল... কা'ব যা (আপক্ষট করেছে সেঙলো করেছে জবান দিয়ে। বানি 


কাফ্রিদের দীনকে প্রাধান্য দেওয়া -- সবকিছুই সে করেছে জবান ঘারা। সে 


৪) সামরিক অপারেশনে ধোঁকা দেওয়ার বৈধতা। মুহাম্মাদ ইবন মাসলামার কাছে মনে 
হয়েছিল মিথ্যার আশ্রয় নিয়ে শত্রুর আস্থাভাজন হতে পারলে এই অপারেশনটি 
সফলভাবে করা যাবে। তাই তিনি মিথ্যা বলার অনুমতি চেয়েছিলেন। রাসূলুল্লাহ সেটার 
অনুমতি দিয়েছিলেন। এ থেকে বোঝা যায় যে, মুহাম্মাদ ইবন মাসলামাহ যদি তার এ 
মিশন সফল করার জন্য কুফরি করার অনুমতি পান, তাহলে একজন মুসলিম এ 
ধরনের কাজ সম্পন্ন করার জন্য নিদেনপক্ষে কুফরি থেকে ছোট কাজ করার অনুমতি 
রাখে। উদাহরণস্বরূপ, যদি শক্রবাহিনীর মধ্যে একজন মুসলিমকে গোয়েন্দাগিরি 
করতে হয়, সেক্ষেত্রে আলিমরা বলেছেন যে, সে দাঁড়িয়ে নামায় গড়তে না পারলে বসে 
পড়বে এবং বসে পড়তে না পারলে আঙুলের ইশারায় নামায পড়বে। সেটাও সম্ভব না 
হলে চোখের ইশারায় নামায পড়বে। মুহাম্মাদ ইবন মাসলামাহ নবীজি ৬ সম্পর্কে 
কটুক্তি করেছিলেন। সাধারণ অবস্থায় এটা ভয়াবহ কুফরি। কিন্তু বিশেষ প্রয়োজনে 
সেটা অনুমোদিত ছিল। অর্থাৎ, সামরিক অভিযানের ক্ষেত্রে সাধারণ নিয়মের ব্যতিক্রম 


আছে। 


৫) ইহুদিদের সাথে শত্রুতা জাতিগত কারণে লয়। ধর্মবিশ্বাসে কাস্ৰ ইহুদি হলেও 
জাতিগতভাবে ছিল আরব। এটিই প্রমাণ করে, ইহুদিদের প্রতি মুসলিমদের যে 
নেতিবাচক দৃষ্টিভঙ্গি তা জাতিগত কারণে নয়। হিটলারের আদর্শ ছিল 
জাতীয়তাকন্দ্রক। সে ভাবতো, ইহুদি জাতি থেকে জার্মান জাতি উত্তম আমরা 
সেরকযটা মনে করি না। জাতিপরিচয় নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমাদের 
আপত্তি মনমানসিকতা নিয়ে। ইুদিরা তাদের হীন মনমানসিকতার জন্যই মুহামাদ $ঁ 


5 আস সারিম আল মাসলুল, ১/৮৪ (শামেলা সংস্করণ) । 


২০|সীৱাহ শেষ খণ্ড 


এবং মুসলিমদের নামে কটুক্তি করে। মুসলমানদের বিরদ্ধে যড়যপ্তরে লিপ্ত হয় এবং 
যোঁকা দেয়। তাদের পরিচয় নয়. বরং তাদের কাজই তাদেরকে মুসলিমদের প্রতিপক্ষ 
হিসেবে দাঁড় করায়। 


৬) সব যুদ্ধ ময়দানে হয় না। অনেক সময় গুপ্তহত্যার মাধ্যমে আল্লাহর দুশমনদের 
অনেক বেশি ক্ষতি করা সম্ভব। কা'ব ইবন আল-আশরাফের ক্ষেত্রে তাই হয়েছে। 
তাকে গুপ্তহত্যা করা হয়েছে। অনেকে মনে করেন, ইসলামবিষেমীদের মিডিয়া 
প্রোপাগান্ডার জবাব কেবল মিডিয়া দিয়েই দিতে হবে। কিন্তু আমরা দেখেছি, আল্লাহর 
রাসূল ঞ্ হাসসান ইবন সাবিতকে দিয়ে যেমন কা'ব ইবন আশরাফকে মিডিয়ার 
ময়দানে মোকাবেলা করেছেন, তেমনি তিনি মুহাম্মাদ ইবন মাসলামাহকে পাঠিয়েছেন 
তাকে হত্যা করার জন্য। আল্লাহর রাসূলকে গালি দেওয়া কুফরি, আর এই কাজের 
শান্তি হলো মৃত্যুদ্ড। 


বদর এবং উহুদের মধ্যবর্তী সামরিক কর্মকাণ্ড 


১) গাযওয়াহ আল কুদর 
বদর যুদ্ধের মাত্র সাত দিন পরেই এই অভিযান সংঘটিত হয়। রাসূলুল্লাহর $ 
শোয়েন্দা বিভাগ জানতে পারে যে, বনু সালিম গোত্র মুসলিমদের ওপর আক্রমণের 


পাঁচশো উট রেখে পালিয়ে যায়। উটগুলো মুসলিমদের মাঝে গনিমত হিসেবে ভাগ 
করে দেওয়া হয়। প্রত্যেকের ভাগে দুটো করে উট পড়ে। 


২) গাযওয়াহ আস-লাউয়ীক 

বদরের যুদ্ধে পরাজিত হওয়ার লজ্জা মোচন করতে কুরাইশ নেতা আৰু সুফিয়ান ইহুদি 
গোত্র বনু লাধিরের কাছে যায়। বনু নাখির গোত্রের প্রধান সাল্লাম ইবন মিশকামের 
বাসাতেই মেহমান হিসেবে ওঠে। মদীনার উপকষ্ঠে কীভাবে আকস্মিক আক্রমণ 
করতে হবে সে বিষয়ে বিস্তর আলাপ-আলোচনা হয়। ইহুদিদের কাছ থেকে কুরাইশরা 
অনেক মূল্যবান তথ্য লাভ করে। আবু সুফিয়ান ঠিক বলো, আকস্মিক আক্রমণ করে 
মুসলিমদের ভড়কে দেবে। সে কিছু সৈন্য নিয়ে মদীনার উপকণ্ঠে উরাইদ নামের এক 
স্থানে অতর্কিতে আক্রমণ করে দুইজন মুসলিমকে হত্যা করে। এরপর একটা খেজুর 
বাগানে আগুন লাগিয়ে পালিয়ে যায়। রাসুলুল্লাহ ঞ দুইশো সৈন্য নিয়ে তাদের তাড়া 
করেন। কিন্তু আবু সুফিয়ান তার সৈন্যসমেত পালিয়ে যায়। পালাবার সময় নিজেদের 
খাবার ফেলে চলে ঘায়। তবে কোনো সমুখ যুদ্ধ সংঘটিত হয়নি। 


ও) গাযওয়াহ যি আমর 
রাসূলুল্লাহর & গোয়েন্দা বিভাগ এবারও খবর পেয়ে যায় সালাবা এবং সুহারিৰ - এ 


মশীলায় নতুন খক্র|২১ 


দুটি গো মদীনা আক্রমণের পরিকল্পনা করছে। তিনি সাড়ে চারশো মুজাহিদের 
সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে গোত্র দুটোর দিকে অগ্রসর হন। পথে ভ্বার লাদে 
শত্রুপক্ষের এক লোককে গ্রেফতার করা হলো। তাকে ইসলামের দাওয়াত দেওয়া হলে 
সে মুসলিম হয়ে ঘায়। ওদিকে রাসূলুল্লাহর সেনাবাহিনী আসছে খবর পেয়ে গোর দুটো 
আশেপাশের পাহাড়ী এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে যায়। এরপরও রাসূলুল্লাহ ও 
সেখানে এক মাস অবস্থান করেন। উদ্দেশ্য ছিল স্থানীয়দেরকে দাপট দেখানো আর 
বেদুইনদের সনতস্ত করে রাখা। 


এ অভিযানে একটি মজার ঘটনা ঘটে, একটি মু'জিযা। যখন মুসলিমরা সেখানে 
পৌঁছালো, তখন বৃষ্টি হচ্ছিলো। রাসূলুল্লাহর $ কাপড় ভিজে চুপসে একাকার। তিনি 
বর্ম খুলে গায়ের কাপড় একটা গাছের সাথে কুলিয়ে রেখে কাপড় শুকানোর অপেক্ষায় 
গাছের নিচেই শুয়ে পড়লেন। কখন যেন চোখ লেগে গেল। এমন সময় শত্রুপক্ষের 
মুহারিব গোত্রপ্রধান দাসুর ইবন আল-হারিস চুপিচুপি সেখানে চলে এল, হাতে খোলা 
তরবারি! রাসূলুল্লাহর ওপর দাঁড়িয়ে তাকে ঘুম থেকে জাগিয়ে তুলে জিজ্ঞেস করল, 
‘এই যে মুহাম্মাদ! কে তোমাকে এখন আমার হাত থেকে বাঁচাবে?" 


রাসূলুল্লাহ ষ এই অকস্মাৎ আক্রমণে একটুও না ভড়কে আত্মবিশ্বাসের সাথে জবাব 
দিলেন, ‘আল্লাহ আমায় রক্ষা করবেন ।' আর এ কথা বলার সাথে সাথে দাসুরের হাত 
থেকে তার তরবারি পড়ে যায়। রাসুলুল্লাহ ষ্ঠ তরবারিটি কুড়িয়ে নিয়ে দাসুরের সামনে 
দাঁড়ালেন, ‘দাসুর! তোমাকে এখন কে আমার হাত থেকে রক্ষা করবে?' 


মুহূর্তের মাঝে দৃশ্যপট বদলে গেল। দাদুর ভড়কে যায়। রাসূলুল্লাহর $ কাছে নিজের 
প্রাণ ভিক্মা চাইতে থাকে, আল্লাহর রামূলও তাকে মাফ করে দিলেন। দাসুর এরপর 
মুসলিম হয়ে যায়। এই কাহিনী গিয়ে তার গোত্রকে শোনায়, ‘জানো কী হয়েছে? এক 
ইয়া লঙ্বা লোক আমার সামনে এসে দাঁড়ালো আর আমার বুকে ধাকা দিল।' 


এই লঘ্বা লোকটি ছিলেন আসলে জিবরীল। ঘটনাটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি 
মু'জিযা। দাসুর তার গোত্রের লোকদের ইসলামের দাওয়াত দিলে অনেকেই মুসলিম 
হয়ে যায়। 


8) সারিয়াহ আল কারদাহ নিন্দা 
ক্রমাগত সামরিক অভিযানের মুখে কুরাইশরা আর্থিক সংকটে পড়ে যায়। 
থেকে সিরিয়াগামী যে বাণিজ্যপথ ছিল তাও হুমকির মুখে। হন্যে হয়ে কুরাইশরা ভিন 


মুসলিম বিশিষ্ট সারিয়া প্রেরণ করেন। তাঁরা সফলভাবে বুকমাইশ কাফেলা আক্রমং 
করেন। কাফেলার প্রহর পালিয়ে যায় আর মুসলিমরা কাফেলা দখল করে নেয় 


২২|সীরাহ শেষ বন্ড 


সামরিক অভিযানগুলোর উদ্দেশ্য 


#১ এই অভিযানগুলো মুসলিমদের জন্য নিছক সামরিক প্রশিক্ষণ ছিল না। বরং 
অন্যান্য ইবাদতগুলোর মতোই জিহাদ করাও একটি ইবাদত। আবার যখন জিহাদ 
করা ফরয হয়, তখন এর প্রশিক্ষণ নেওয়াও ফরয। এই ভভিযানগুলোর মাধ্যমে তাঁরা 
আল্লাহর ইবাদতও করছিলেন। 


#২ এই যুদ্ধগুলো চলাকালীন সময়ে সাহাবিরা রাসূলুল্লাহর $ সাথে ঘনিষ্ঠ সময় 
কাটাতে পারতেন। তাঁর সাথে ভ্রমণ, খাওয়া-দাওয়া, ঘোরাফেরা করতে করতে 
রাসূলুল্লাহর পু অসাধারণ ব্যক্তিত্বের কতরকম পরিচয় যে সাহাবিদের সামনে ফুটে 
উঠতো তার ইয়ন্তা নেই। ফলে সাহাবিরা অনেক কিছু শিখতেও পারতেন। এভাবেই 
আমরা বহসুন্নাহ সম্পর্কে জানতে পেরেছি। 


#৩ এই অভিযানগুলো মুসলিমদের জমাতবদ্ধ হয়ে থাকতে শেখায়। দলবন্ধ হয়ে 
থাকতে হলে আনুগত্য, নিয়ম মেনে চলা, আত্মত্যাগের মতো গুণ থাকা চাই। 
রাসূলুল্লাহর & সাথে দীর্ঘ সময় থাকতে থাকতে সাহাবিরা এই কঠিন গুণডলো আত্ম 
করতে শিখেছিলেন। উম্াহর সক্রিয় অংশ হিসাবে কীভাবে বাস করা যায় তার জন্য 
এটি ছিল একটি শিক্ষা। এই শিক্ষা খুব জরুরি। কারণ ইসলাম কোনো ব্যক্তিকেন্দ্রিক 
ধর্ম নয়, এটি সামষ্টিক ধর্ম। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ইবাদতই সমষ্টিগতভাবে 
পালন করা হয় যেমন সালাত, হজ্জ, উমরা, জিহাদ ইত্যাদি। 


#3 এই অভিযানগুলোতে শর্রুরা পালিয়ে যাওয়ার পরেও বাসপুপ্লাহ তার বাহিনী নিয়ে 
শত্রুর ঘাঁটিতে বেশ কিছুদিন অবস্থান করেছেন। এই অবস্থানকে আধুনিক যুগের 
“সাময়িক মহড়ার সাথে তুলনা করা যেতে পারে। এর মাধামে প্রতিবেশী 
গোত্রগুলোকে মুসলিম সামরিক শক্তি ও রাজনৈতিক প্রভাব সম্পর্কে ধারণা দিয়ে সতর্ক 
করে দেওয়াই ছিল উদ্েশ্য। 


সাহাবিদের সাথে আত্মীয়তার সম্পর্ক 


রাসূলুল্লাহ ষ তাঁর ঘনিষ্ঠ সাহাবিদের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধির জন্য তাদের সাথে 
'আতীয়তার সম্পর্ক তৈরি করেন। যেমন তিনি উমারের & মেয়ে হাফদাকে উঠ বিয়ে 
করেন। হাফসার প্রথম স্বামী মারা যাবার পর উমার ৬ গেলেন উসমানের & কাছে, 
নিজেই মেয়ের প্রস্তাব নিয়ে গেলেন। উসমান ফিরিয়ে দিলে এরপর গেলেন আনু 
বকরের & কাছে, আৰু বকর কিছুই বললেন না। এর কিছুদিন পর আল্লাহর রাসূল ৪ 
নিজেই প্রভাব পাঠিয়ে হাফসাকে বিয়ে করে নেন। হাফসা এভাবে হয়ে গেলেন উমূল 
ু'মিনীনদের একজন এখানে দেখার মতো বিষয়, সাহাবিনের উদারচেতা আচরণ 


৪ আন-নাসাঈ, অধ্যায় বিবাহ, হাদীস ৫৩। 


চু ২৩ মদীনার নতুন শক্র 1২৩ 


যোগ্য পাত্র পেলে তাঁরা নিজেরাই মেয়ের বিয়ের প্রস্তাব তুলতেন। এ নিয়ে তাঁদের 
মধ্যে কোনোরকম অহম বোধ বা অযথা সংকোচ কাজ করতো লা। 


অন্যদিকে রাসুলুল্লাহ & নিজের মেয়ে ফাতিমার ৬ বিয়ে দেন আলীর ৬ সাথে। 
আলী তখন যুবক, হাতে তাঁর অর্থকড়ি নেই বললেই চলে। এদিকে ফাতিদার ৬ 
বিয়ের বয়স। আলী তাঁকে বিয়ে করতে টান, রাসূলুল্লাহর কাছেও আসেন। কিন্তু জ্জায় 
বিয়ের কথা তুলতে গারেন না। রাসূলুল্লাহ ষ্ একদিন নিজ থেকেই জানতে চাইলেন 
আলী কি ফাতিমাকে বিয়ে করতে চান কিনা। আলী বললেন, 


- হাঁ চাই, কিন্তু মোহরানা আদায় করার মতো কিছুই আমার নেই। 
- তোমরা একটা বর্ম আছে না? ওতেই চলবে, রাসূলুল্লাহ রর বললেন। 


আলী সেই বর্ম দিয়েই মোহরানা আদায় করলেন। বিয়ে হয়ে গেল আলী আর 
ফাতিমার। মদীনার নেতার মেয়ের বিয়ের মোহর হলো সামান্য একটি বর্ম । রাসূলুল্লাহ 
নিজে যেমন অনাড়ন্কর জীবনযাপন করতেন, তেমনি নিজ পরিবারকেও সাদামাটা 
জীবনে উৎসাহ দেন। আলী আর ফাতিমার সংসার ছিল সাদাসিধে সংসার। বিলাসিতা 
তাঁদের জীবনে কখনোই ছিল না। 


উহদের যুদ্ধ 


প্রেক্ষাপট 


১) ধৰ্মীয় বিরোধ 
কুরাইশের লোকজন দ্বীন ইসলামের অগ্রগতি মেনে নিতে পারছিল না। 


“নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং নিজেদের ধন-সম্পদ (এ খাতেই) ব্যয় 
করেছে যে, (এর দ্বারা) মানুষদের আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে 
রাখবে; (এদের জন তুমি ভেবো না)। এরা (এ পথে) ধন-সম্পদ আরও ব্যয় 
করবে, অতপর একদিন সে (ব্যয় করা) টাই তাদের জন্যে মনস্তাপের কারণ 
হবে। এরপর (দুনিয়ার জীবনেও) তারা পরাভূত হবে, আর যারা কুফরি 
করেছে আখিরাতে তাদের সবাইকে জাহান্নামের পাশে একত্রিত করা হবে।” 
(সূরা আনফাল, ৮: ৩৬) 


কাফিররা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখতে তাদের সম্পদ খরচ করবে। ইমাম 
আশ-শাওকানি এই আয়াত প্রসঙ্গে বলেন, ‘এই কাফিররা রাসূলের ৬ সাথে যুদ্ধ 
করে, সৈন্যসামন্ত প্রেরণ করে, তার জন্য যত লাগে অর্থ খরচ করে। তাদের উদ্দেশ্য 
হলো মানুষকে মুসলিম হওয়া থেকে বিরত রাখা।” বর্তমানকালেও এই ইতিহাসের 
পুনরাবৃত্তি ঘটছে। ইসলামের সাথে বুদ্ধ করার জন্যে আল্লাহর দুশমনরা ব্যয় করছে লক্ষ 
লক্ষ ডলার, যেন আল্লাহর আউনিয়াদের হত্যা করতে পারে. তাদের পাকড়াও করতে 
পারে, ইসলামের সুনাম মিটিয়ে দিতে পারে। এ যুগের কাফিররাও কুরাইশদের চেয়ে 
ব্যতিক্রম নয়। 


২) প্রতিশোধ 
কুরাইশরা চাচ্ছিল বদর যুদ্ধের গ্লানি মুছে যাক। বদরে পরাজয় তাদের অন্তর্তানা 
বাড়িয়ে দেয়, তাই তারা প্রতিশোধের পথ খুঁজছিল। 


৩) অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ 

কুরাইশদের ওপর ক্রমাগত সামরিক হামলা তাদেরকে চাপের মুখে ফেলে দেয়। 
কুরাইশরা ছিল আরব গোত্রগুলোর চোখে শ্রদ্ধার পাত্র। তাদের ব্যবহারের জন্য সিরিয়া 
ও ইয়েমেনের বাণিজ্যিক পথ বেদুইনরা উন্মুক্ত রেখেছিল। কিন্তু মুসলিমদের উত্থানের 
সাথে পরিস্থিতি ইতিমধ্যে অনেকটাই বদলে গেছে। কুরাইশরা ছিল কাবা মরের 
অভিভাৰক। কিন্তু যেহেতু আল্লাহর দ্বীনকে তারা পরিত্যাগ করেছে, তাই আল্লাহ তাদের 


₹ তাফসির ফাতহুল কাদির, ৩/১৭৮ । 


৮৪৪৯৯, ওদের যুদ্ধ |২৫ 


জন্য পরিহিতি কঠিন করে দিলেন। মক্কা খেকে সিরিয়া যাওয়ার পথ অনিরাপদ হওয়ার 


৪) রাজনৈতিক আধিপত্য পুনরুদ্ধার 

আরব উপদ্থীপের সবাই কুরাইশদের সমীহের চোখে দেখত। কিন্তু মুসলিমদের উত্থান 
তাদের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপতাকে প্রশ্নের সমুখীন করে দেয়। তাই আরেকটি 
যুদ্ধে মুসলিমদের হারানোর মাধ্যমে তারা এই আধিপতা ফিরে পেতে মরিয়া হয়ে 
পড়ে। 


কুরাইশদের যুদ্ধ প্রস্তুতি 


সময়টি ছিল হিজরী ৩য় বহর, শাওয়াল মাস। কুরাইশরা যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি 
নেয়। তিন হাজার সৈনাবিশিষ্ট এক শক্তিশালী সেনাবাহিনীর সমাবেশ ঘটায়। এই 

পুরুষদের সাথে নারী, দাস, এমনকি প্রতিবেশী গোত্রগুলোও অংশ নেয়। 
আবু সুফিয়ান, সাফওয়ান ইবন উমাইয়্যা, ইকরিমা ইবন আবু জাহলের মতো 
কুরাইশদের নেতৃত্থানীয় ব্যক্তিবর্গের অনেকেই তাদের স্ত্রীকে সাথে নিয়ে যুদ্ধে আসে। 
নারীদের মূল ভূমিকা ছিল পুরুষদের যুদ্ধে উদুদ্ধ করা, বদরে পরাজয়ের তিক্ত 

কথা স্বরণ করিয়ে দিয়ে যোদ্ধাদের উদ্বুদ্ধ করে রাখা। এই যুদ্ধের অর্থায়ন 
করা হয় বদরের সময় আাবু সুফিয়ানের হাতে রক্ষিত সেই বিশাল কাফেলার মালামাল 
বিক্রি করে। সেই কাফেলাকে কেন্দ্র করেই বদরের যুদ্ধ সংঘটিত হয়। বলা হয়ে থাকে, 
এই কাফেলায় মক্কার প্রত্যেক পরিবার কিছু না কিছু বিনিয়োগ করেছিল। 


রাসূলুল্লাহর গোয়েন্দা বিভাগ ছিল সদা সক্রিয়। এবার আল-আব্মাস ইবন আব্দুল 
মুন্তাপিব % মক্কায় বসে রাসূলুল্লাহর & হয়ে কাজ করছেন। তিনি নিয়মিত 


২৬]সরাহ শেষ যন্ড 


রাসূলুল্লাহকে গু মক্কার তথ্য পাঠাতেন। মদীনায় চলে আসার জন্য তাঁর অন্তর আঁ রর 
হয়ে ছিল। কিনতু তিনি মায় থেকে যে অর কাজ করছিলেন, তায ন 
রাসূলুল্লাহ & তাঁকে মন্তাতেই থাকতে বলেন। কুরাইশপের যুদ্ধের পরিকল্পনার কথা 
রাসূলুল্লাহকে & মাত্র তিনদিনের মধ্যে বার্তা পাঠিয়ে জানাতে সক্ষম হন। সে 
সময়কার যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করলে মাত্র তিনদিনে খবর দিতে পারটা 
খুবই আশ্চর্যের ব্যাপার। চিঠির ভাষ্য ছিল অনেকটা এমন, 


“কুরাইশরা আপনার বিরুফে হজ লড়তে বিশাল সেনাবাহিনী জড়ো করেছে। আপনি 
আপনার পরিকল্পনা মোতাবেক তাদের মোকাবেলা করদ্ন। তাদের সেনাদলে আছে 
ভিন হাজার সৈনিক, দু'শো ঘোড়া, বম পরিহিত সাতশো যোদ্ধা এবং তিন হাজার উট। 
তারা তাদের সমজ অন্শ্র নিয়ে এ বুদ্ধে নামতে যাচ্ছে।' 


চিঠিটি পড়ে শোনান উবাই ইবন কা’ব *। তাঁকে খবরটি গোপন রাখার আদেশ করা 
হয়। আববাসের পাঠানো তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য রাসূলুল্লাহ $ আল-হ্বাৰ 
ইবন আল-মুনযিরকে কুরাইশ বাহিনীর মাঝে পাঠান। তিনিও মোটামুটি একই তথ্য 
নিয়ে ফিরে আসেন। 


রাসূলুল্লাহর &্ পাল্টা পরিকল্পনা 


কুরাইশদের পরিকল্পনার কথা জানার পরও রাসূলুল্লাহ গ সাধারণ মানুষের কাছে 
এসব খবর গোপন রাখেন। তিনি প্রথমে ষান আনসারদের প্রধান সাদ ইবন রাবীর 
কাছে। কুরাইশদের মদীনা আক্রমণের পরিকল্পনার কথা তাঁর কাছে সবিস্তারে বর্ণনা 
করে তাঁর মতামত জানতে চান। চলে যাওয়ার আগে সাদকে পুরো বিষয়টি গোপন 
রাখার নির্দেশ দেন। 


রাসূলুল্লাহ ক্র চলে যাবার পর, সাদ ইবন রাবীর স্ত্রী এসে জানতে চাইলো, 

- আচ্ছা, রাসুলুল্লাহ & তোমাকে কী বলে গেলেন? 

-লেটা তোমার না জানলেও চলবে, সাদ জবাব দিলেন। 

- আমি কিন্তু সবই শুনে ফেলেছি! 

- ইয়া লিল্লাহি ওয়া ইয়া ইলাইহি রাজিউন! 

সাদ চিন্তায় পড়ে গেলেন। স্ত্রীর সাথে খুব রাগ করলেন। রাসূলুল্লাহকে জানালেন যে 


তাঁর স্ত্রী তাদের কথোপকথন শুনতে পেয়েছে, তিনি নিজে থেকে কিছু জানাননি। 
রাসূলুল্লাহ & বললেন, “আচ্ছা, বাদ দাও, তাকে ছেড়ে দাও।' 


এখানে শিক্ষা হলো, গোপনীয়তা রক্ষা করার গুরুত্ব। গোপন কথা গোপনই থাকবে, 
কাউকে বলা যাবে না। নিজের পরিবারের সদস্যদেরকেও না। মুসলিমদের নিরাপভা 


উনের যুদ্ধ |২৭ 


ও স্বার্থ সংশ্লিষ্ট গুরুতর বিবয়ে রাসূপুল্লাহ & শুধু সেসব সাহাবিদের সাথেই যোগাযোগ 


করতেন, যাদের বিষয়টি জানার প্রয়োজন আছে। এই নীতিটিকে বলা হয়ে 'দরকারের 
ভিত্তিতে জানা’ (৪৪৫ {০ ৷৷০W $5), শুধু সে-ই জানবে, যার জানা দরকার। 


সা'দ ইবন রাবী তার স্ত্রীকে নিজ থেকে তাই কিছুই বলেননি। অৎচ তিনি বলতে 
পারতেন, 'দেখেছো! আল্লাহর রাসূল এসেছিলেন আমার কাছে পরামর্শের জন্য" 
এমন নয় যে তাঁর স্ত্রীকে তিনি বিশ্বাস করতেন না। বরং তাঁর স্ত্রীর জানার দরকার নেই 
বলেই তাকে কিছু বলেননি। বিশ্বাসই সবকিছু নয়, প্রয়োজনের কথা মাথায় রেখেই 
তথ্য আদান-প্রদান করা উচিত। 


অনেকে মনে করে স্বামীর তার স্ত্রীর সাথে সব কথা ভাগাভাগি করা উচিত, এ ধারণাটা 
ঠিক নয়। কিছু ব্যাপার আছে, যেগুলো কাছের মানুষদেরও বলতে হয় না। অনেক 
নারীর হয়তো কথাটা পছন্দ হবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রকৃতিগতভাবেই মেয়েরা 
ছেলেদের চেয়ে বেশি আবেগী হয়। তাই তারা অনেকসময় পুরুষদের মতো পরিস্থিতি 
সামাল দিতে পারে না। এর মানে এই নয় যে, এই ঘটনার ধুয়া তুলে পুরুষরা 
সবকিছুই স্ত্রীর কাছে গোপন রাখবে! যেগুলো জানার অধিকার একজন স্ত্রীর আছে, 
সেসব তাকে বলতে হবে। তবে বিশেষ করে উমাাহর বৃহত্তর স্বার্থ সংক্রান্ত বা 
নিরাপন্তাজনিত বিষয়গুলো গোপন রাখতে হবে। 


রাসূলুল্লাহ $ সাহাবিদের ডাকলেন, আলোচনা শুরু হলো। কীভাবে কী করা যায়। 
মূলত দুটি মত পাওয়া গেল। 


এক পক্ষ বললো, আমাদের মদীনার ভেতরে থেকে যুদ্ধ করা উচিত। মদীনাকে আমরা 
দুর্গ হিসেবে ব্যবহার করবো। এভাবে যুদ্ধ করনে নারী আর শিশুরাও ছাদ থেকে পাথর 
ছোঁড়ার মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। এটা ছিল রাসূলুল্লাহ ষ্৯ আর মুনাফিক 
নেতা আবদুল্লাহ ইবন উবাইয়ের প্রস্তাব। রাসূলুল্লাহ ফুঁ এই প্রস্তাব করেছিলেন 
কৌশলগত কারণে। কিনতু আবদুল্লাহ ইবন উবাই এই মতামত দিয়েছিল কেননা সে 
মদীনার বাইরে গিয়ে যুদ্ধ করার ব্যাপারে খুবই তয় পাচ্ছিল। 


অপরদিকে অধিকাংশের মতামত ছিল মদীনার বাইরে গিয়ে খোলা ময়দানে শত্রুর 
মোকাবেলা করা। মদীনার ভেতরে কাফিরবাহিনী ঢুকবে, ঢুকে মুসলিমদের ঘরবাড়ি 
আক্রমণ করবে-তাদের মতে এটা খুবই লজ্জার বিষয়। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ 
করেনি তারাই মূলত এই মত দিচ্ছিল। বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে না পেরে তাদের 
কেবলই মনে হচ্ছিল যেন তারা অনেক কিছু হারিয়ে ফেলেছেন। তাই এবারের যুদ্ধে 
যেতে তারা উন্মুখ হয়ে ছিলেন! তাদের আশঙ্কা ছিল যে শত্রুরা হয়তো মদীনায় ঢোকার 
সাহসই করবে না। আর সেক্ষেত্রে যুদ্ধ যদি না হয় তাহলে তারা লড়বেন কার সাথে! 
তাদের চাপাচাপিতে রাসূলুল্লাহ $ দ্বিতীয় মতটাই গ্রহণ করলেন। 


২৮|সীরাহ শেষ খন্ড 


সভা শেষে রাসূলুল্লাহ ৬ উঠে দাঁড়ালেন। ঘরে গিয়ে বর্ম পরে ফিরে এলেন। 
সাহাবিদের তখন মনে হলো রাস্লুল্লাহকে ধর এত চাপাচাপি করা হয়নি। তখন তারা 
নিজেদের মধোই তর্ক জুড়ে দিল, “আল্লাহর রাসূল একটা মত দিলেন আর তোমরা 
ভিন্নমত দিচ্ছো। হামযা, তুমি যাও, এখনই গিয়ে তাঁকে বলো যে উনি যা ভালো মনে 
করবেন, আমরা সেটাই করতে রাজি আছি।" 


হামযা রাসূলুল্লাহর $ কাছে গিয়ে সে কথা বললেন। কিনতু রাসূলুল্লাহ বললেন “যখন 
বর্ম পরে একজন নবী যুদ্ধের ভন্য শরপ্তত হন, তখন সে বর্ম খুলে ফেলা তাঁর জন্য 
সংগত নয়, যতক্ষণ না আল্লাহ তাঁর ও তাঁর শত্রুদের মধ্যে ফায়সালা করেন।' অর্থাৎ 
সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এখন বাস্তবায়নের পালা। সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে লা। 
যদি একজন রাসূল শুরা বা আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন তখন তিনি 
সেই গৃহীত সিদ্ধান্তই বাস্তবায়ন করবেন। 


নেতৃত্বের দুটো শিক্ষা 

১) সিদ্ধান্তে দৃঢ়তা 

একজন নেতার সিদ্ধান্তহীনতায় ভোগা উচিত নয়। তার যখন-তখন সিদ্ধান্ত বদল করা 
চলবে না। কারো কথা বা চাপাচাপিতে তার সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে দোলাচলে পড়া 
কাম্য নয়। সে সকলের মতামত শুনবে, আলোচনা করবে এবং তারপর একটি সিদ্ধান্তে 
উপনীত হবে। সেই সিদ্ধান্ত থেকে পিছু হটা যাবে না; সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে 
যদি কোনো নতুন তথা আসে, অথবা ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে 
সিদ্ধান্ত পরিবর্তন করার বিষয়টি ভেবে দেখা যেতে পারে। নতুবা আগের সিদ্ধান্তই 
চূড়ান্ত হিসেবে কার্যকর থাকবে। নেতা যদি সিদ্ধান্তহীনতায় ভোগে, তাহলে তার 
'অধীনঙ্থরাও নিরাপত্তাহীনতায় ভুগবে। যুদ্ধের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা সৈনিকদের কাছে 
খুবই অপছন্দনীয় একটি বিষয়। কেননা যুদ্ধক্ষেত্রে একেকটা সিদ্ধান্তের ওপর জীবন- 
মরণ নির্ভর করে। রাসূলুল্লাহ ৬ প্রত্যেক নেতার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে 
গেছেন। যখনই কোনো নেতা কোনো বিষয়ে সিদ্ধান্ত প্রহণ করবে, সেটা চুড়ান্ত হবে। 
লোকের কথায় চট করে তা পাল্টে ফেলা যাবে না। 


২) মতপ্রদানের আবহ বিরাজ করা 

রাসূলুল্লাহ পু সাহাবিদেরকে তাদের নিজস্ব মতামত দেওয়ার জন্য যথেষ্ট সুযোগ 
দিতেন। ব্যাপারটা এমন হতো না যে, সাহাবিরা রাসূলুল্লাহর সামনে নিজেদের মত 
দিতে ভয় পাচ্ছেন বা অস্বস্তি বোধ করছেন। রাসূলুল্লাহ ছিলেন মিশুক প্রকৃতির, খোলা 
মনের মানুষ। যেসব বিষয়ে ওয়াহী নাযিল হয়নি, সেসব ব্যাপারে তিনি অন্যদের মত 
শুনতেন, ভালো মনে হলে গ্রহণ করতেন। চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিতেন, যেহেতু তিনিই 
নেতা। 


EY 2 ওদের সুদ | ২৯ 
ময়দানের উদ্দেশে যাত্রা 
উহুদ পাহাড়ের পাশে তাঁরা তাঁদের গন্তব্য স্থির করলেন। মদীনা থেকে 

॥ মাইলখানেক 
দূরে অবস্থিত উহুদ একটি বিশাল পর্বত। রাসূলুল্লাহ ও তাঁর যাত্রার সময় হিসেবে 
ইচ্ছে করেই বেছে নিলেন মধ্যরাত। এসময় ক্লান্ত কুরাইশ বাহিনীর ঘুমিয়ে থাকার 
কথা। মুসলিম সৈন্যবাহিনী যাত্রা শুরু করলো। রাসূলুল্লাহ প্রশ্ন ছুড়ে দিলেন, কেউ 
কি এমন পথ দেখাতে পারবে যেটা দিয়ে গেলে শক্ররা আমাদের গতিবিধি টের পাবে 
না?’ আবু খাইতামা স্বেচ্ছাসেবী হিসেবে এ কাজে এগিয়ে এলেন। তাঁরা সাধারণের 
চলাচলের পথ ছেড়ে কৃষিজমির ওপর উঠলেন। রওনা হলেন মদীনার বাইরে উহুদ 
অভিমুখে। 


পথিমধ্যে মিরবা ইবন কবাইযী নামের এক অন্ধ মুনাফিকের কৃষিজমি পড়ল। যখন 
অনার যি বান রুপ তর 
এড়ানো সম্ভব হয়নি। মিরবা ক্ষেপে গেল, সে মুসলিম সেনাদলকে উদ্দেশ্য করে কাদা 
ছুড়তে লাগলো। রাগে অন্ধ হয়ে বললো, ‘তুমি যদি আল্লাহর রাসূলও হও, তাহলেও 
আমি তোমাকে আমার বাগানে প্রবেশ করার অনুমতি দেবো না’ রাসূলুল্লাহ &্ তাকে 
কোনো পাস্তা দিলেন না। বাহিনী নিয়ে যেমন চলছিলেন চলতে লাগলেন। অন্ধ লোকন্টা 
এবার বললো, “আল্লাহর কসম! আমি যদি পারতাম, তাহলে মুহাম্মাদ আমি শুধু 
তোমার মুখেই কাদা ছুঁড়ে মারতাম।” সাহাবিরা রেগে গেলেন, তাকে মেরে ফেলতে 
চাইলেন। রাসূলুল্লাহ & বললেন, “ওকে ছেড়ে দাও, এই অন্ধের অন্তর আর চোখ 
দুটোই অন্ধ", তাঁরা তাকে একা রেখে চলে গেলেন। 


এই ঘটনা থেকে শিক্ষা হলো, ইসলামে ব্যক্তিগত স্বার্থের ওপর সামষ্টিক স্বার্থ প্রাধান্য 
পায়। উপরোক্ত ঘটনায় ক্ষতি হয়েছে একজনের, কিন্তু তার বিনিময়ে অন্য সকলে 
লাভবান হয়েছে। কাজেই, যখন প্রয়োজন হবে, তখন ব্যক্তির ওপর সমাজের স্বার্থ 
অগ্রাধিকার পাবে। 


যুদ্ধে যাওয়ার আকাঙ্ক্ষা: মুনাফিক বনাম মু’মিন 

মুসলিম সেনাবাহিনীতে ছিল এক হাজার লেনা। তারা আশ-শাউত বাগানে পৌঁছার গর 
মাঝপথে এসে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবন উবাই হঠাৎ করেই তার তিনশো সেনা 
নিয়ে বেরিয়ে গেল। “মুহাম্মাদ ছেলে-ছোকড়াদের কথা শুনে মদীনার বাইরে যুদ্ধ করতে 
যাচ্ছে। এদের কথার কী কোনো দাম আছে! আর সে আমার মতামতকে দামই দিল 
না।’ _ এই খোঁড়া যুক্তি দেখিয়ে সে মদীনার পথ ধরলো। 


ইবন উবাইয়ের উদ্দেশ্য ছিল মুসলিম ক্যাম্পে বিশৃঙ্খলা তৈরি করা, তাদের মনোবল 
ভেঙে দেওযা। কিনতু আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল ভিন্ন। তিনি চেয়েছিলেন মুমিন ও 


মুনাফিকদের পৃথক করে দিতে। 


৩০|সীরাহ শেষ খণ্ড 


সাধারণ শান্তিময় পরিবেশে মু'মিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য করা খুব কঠিন। যে 
কেউ মুনাফিক হতে পারে। হতে পারে মসজিদে বসে ইবাদত করা লোকটা একজান 
মুনাফিক। এমনকি একজন আলিম, হুজুর বা মুফতিও মুনাফিক হতে পারে। কিন্তু 
একটা জায়গায় মুনাফিকদের পরিচয় বের হয়ে যায়, তা হলো যুদ্ধের ময়দান। 


“তোমরা বর্তমানে যে (ভালো মন্দে মিশানো) অবস্থার ওপর আছো, আল্লাহ 
তাআলা কখনো তার ঈমানদার বান্দাদের সে অবস্থা ওপর ছেড়ে দিতে চান 
না, যতক্ষণ না তিনি সথলোকদের অসৎ লোকদের থেকে আলাদা করে 
দেবেন।” (সূরা আলে-ইমরান, ৩: ১৭৯) 


“(উছদের ময়দানে) দুদলের সম্মুখ লড়াইয়ের দিনে যে (সাময়িক) বিপর্য় 
তোমাদের ওপর এসেছিল, তা (এসেছে) আল্লাহর ইচ্ছায়, এ (বিপর্যয়) দিয়ে 
আল্লাহ তাআলা (এ কথাটা) জেনে নিতে চান, কারা তাঁর ওপর (সঠিক অর্থে) 
ঈমান এনেছে। (এর মাধ্যমে) তাদের (পরিচয়ও) তিনি জেনে নেবেন, যারা 
(এই চরম মুহুর্তে মুনাফিকী) করেছে। এ মুনাফিকদের যখন বলা হয়েছিল যে, 
(সবাই একসাথে) আল্লাহর পথে লড়াই করো, অথবা (অন্ততপক্ষে নিজেদের 
শহরের) প্রতিন্ষাটুফু তোমরা করো, তখন তারা বললো, যদি আমরা 
জানতাম আজ (সত্যিই) যুদ্ধ হবে, তাহলে অবশ্যই আমরা তোমাদের 
অনুসরণ করতাম। এ সময় তারা ঈমানের চাইতে কুফরিরই বেশি কাছাকাছি 
অবস্থান করছিল, এরা মুখে যা কিছু গোপন করে আল্লাহ্‌ তাআলা তা সম্যক 
অবগত আছেন।” (সূরা আলে-ইমরান, ৩: ১৬৬-১৬৭) 


অর্থাৎ মুনাফিরুদের পিছু হটার কারণ হলো জিহাদ। আরও দুটি গোত্র পিছু হটার 
উপক্রম করেছিল-- বনু সালিমা এবং বনু হারিসা গোত্র। কিন্তু আল্লাহ্‌ আযযা ওয়া জাল 
তাদেরকে দৃঢ়পদ রাখেন। 


“(সেই নাজুক পরিস্থিতিতে) যখন তোমাদের দুটো দল মনোবল হারাবার 
উপক্রম করলো, (তখন) আল্লাহ তাআলাই তাদের উভয় দলের (সেই ভগ্ন 
মনোবল জোড়া লাগাবার কাজে) অভিভাবক ছিলেন, আর আল্লাহ ওপর 
যারা ঈমান আনে তাদের তো (সর্বাবস্থায়) তাঁর ওপরই ভরসা করা টচিত।” 
(সূরা আলে-ইমরান, ৩: ১২২) 


এ দুই গোত্রের মনোবল হারিয়ে ফেলাটা ইচ্ছাকৃত ছিল না। তাই আল্লাহ্‌ তাদের দৃঢ়পদ 
রাখলেন। তাদের মাঝে সংকল্প ফিরে এল। জাবির ইবন আবদুল্লাহ বলেন, ‘এই 
আয়াতটি আমাদের ব্যাপারে নাখিল হয়। তারা এই আয়াতটাকে খুব পছন্দ করতেন, 
কারণ এখানে আল্লাহ বলছেন, আল্লাহ ছিলেন তাদের ওয়ালী।* 


৪ সহী বুখারি, অধ্যায় কুরআনের তাফসীর, হাগীল ৮১। 


নি টিটি ভহদের যুদ্ধ |৩১ 


রাসলুললাহ স্ মুশরিকদের কাছ থেকে সাহায্য নিতে অস্বীকৃতি জানান 

তাঁকে সাহায্য করতে এসেছিল। তিনি সাফ জানিয়ে দেন, “ নন বদ 
আমাদের কোনো সাহাযোর প্রয়োজন নেই।' রাসূলুল্লাহ $ অল্পবয়সীদেরও সৈন্যদলে 
গ্রহন করেননি, তাদের বেশ কয়েকজনকে মদীনায় পাঠিয়ে দেন। চোখের আন্দাজে 
বয়স দেখে কম মনে হলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। কম বয়সী ছেলেপেলেরা 
ভাই রাসূলুল্লাহর & চোখের আড়াল হয়ে ছিল যেন তিনি তাদের দেখতে না পান! 


এ প্রসঙ্গে একটি মজার ঘটনা আছে। রাফী ইবন খাতীয নামে এক কমবয়সী ছেলে 
ছিল। তাকে মদীনায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সে বললো, “ইয়া 

আমি ভালো তীর চালাতে পা" এটা শুনে রাসূলুল্লাহ তাকে থাকার অনুমতি দিলেন। 
রাফীর কথা শুনে তার বন্ধু সামুরাহ তার পালক বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে 
অভিযোগ করলো, 'রাসূলুরাহ গু রাফাইকে অনুমতি দিয়েছেন, কিন্তু আমাকে 
অনুমতি দেলনি। অথচ কুপ্তিতে তো আমি রাফীকে হারিয়ে দেই।' রাসূলুল্লাহ $ এই 
অভিযোগ শুনে বললেন, ‘ঠিক আছে, তোমরা কুত্তি লড়ো” জামূরা রাফীকে হারিয়ে 
'দিল। রাসুলুল্লাহ ক্রু তখন সামুরাহকেও বাহিনীতে নিয়ে নিলেন। 


পুরো সীরাহ জুড়ে এমন কিছু উৎসাহী ও স্বতঃস্ফূর্ত সাহাবিদের দেখা মেলে। ঘরে 
বসে থাকার সুযোগ পেলেও তাঁরা সেটা ছেড়ে ময়দানে নেমে এসেছেন ইসলামের জনা 
কিছু করার আশায়। রাস্বুল্লাহও ঁ ভাদের উৎসাহের তারিফ করেছেন। বিশেষ 
দক্ষতা থাকায় কমবয়স্ক ছেলেদেরও তাঁর বাহিনীতে অংশ নিতে দিয়েছেন। তাঁরা ছিল 
সাধারণ নিয়মের ব্যতিক্রম। 


সেনাদের উদ্দেশ্যে নবীজির ৬ বক্তব্য 

রাসুলুল্লাহ & মূল সেনাবাহিনীকে তিনটি বাহিনীতে বিভক্ত করলেন: 

-আল মুহাজিরীন, তাদের পতাকা দেওয়া হয় মুসআব ইবন উমাহরকে *। 
-অল-আওস, তাদের পতাকা তুলে দেওয়া উসাইব ইবন খুযাইরের হাতে *। 

- এবং আল-খাযরাজ, আল-হুবার ইবন মুনবির & তাদের হয়ে পতাকা বহন করেন। 
যুদ্ধের আগে সৈনিকদের উদ্দেশ্যে একজন কমান্ডারের বক্তবা খুবই গুরত্বপূর্ণ 
ইসলামের ইতিহাস জুড়ে এমন অনেক ঘটনা পাওয়া যায়, যেখানে কমান্ডার 
সৈনিকদের উদ্দেশ্যে এমন তেজোদীন্ত ঝাঁঝালো বক্তব্য দিয়েছেন যে সৈনিকরা প্রবল 
সাহসিকতায় ময়দানে ঝাঁপিয়ে পড়ে শহীদ হতে চেয়েছে। উহুদের প্রাকালেও এমন 


একটি ঘটনা পাওয়া যায়। রাসূনুল্লাহ তীর বাহিনীর সামনে দাঁড়িয়ে ছোট্ট একটি 
বক্তব্য রাখলেন, 


৩২।সঈীরাহ শেষ খণ্ড 


"ভাইয়েরা, আল্লাহ তাআলা তাঁর কিতাবে আমাকে যা আদেশ করেছেন, আমি 
তোমাদের তা-ই আদেশ করছি: আল্লাহর আনুগত্য করো। যা কিছু তিনি 
নিষেধ করেছেন তা থেকে বিরত থাতো। তোমরা যারা নিজেদের দাগ 
সম্পকে জানো এবং ধর দৃঢ় বিশ্বাস; আজরিক্তা আর নিষ্ঠার সাথে 
নিজেদের এত করেছো, আজ তাদের জন্য পরার পুষে নেওয়ার সুষোগ/ 
নিশ্চয়ই শঙ্কর সাথে জিহাদ করা সহজ কাজ নয়, বরং কট্টকরই বটে। খুব 
জল্প ক'জনই খৈবেরি সাথে ভা করতে গারে। তবে আল্লাহ তাদের সাথে 
আছেন যারা তাঁকে মেনে চলে। আর যারা তাঁকে মানে না, তাদের সাথে থাকে 
শয়তান। তাই ধৈবের সাথে জিহাদ করো আর খুঁজে ফেরো সেই এতিশরণতি 
(শাহাদাহ। যা আল্লাহ তোমাদের দিয়েহেন। আর আমি তোমাদের যা আদেশ 
করেছি তোমরা তা অবশ্যই পালন করবে। কেননা, আমি তোমাদেরকে তা-ই 
করতে বলি, যা সঠিক। মনে রেখো, অনৈক্য মতভেদ আর হতাশাই হলো 
দৃবর্লতা আর শক্তিহীনতার কারগ। যারা এমন করে, আলোহ না তাদের 
ভালোবাসেন, আর না বিজ দান করেন” 


যুদ্ধের আগের মুহূর্তগুলো 


রাসূলুল্লাহ উ উহুদ পাহাড়ের সামনে দাঁড়ালেন, যুদ্ধক্ষেত্রের দিকে তাঁর তীক্ষ দৃষ্টি 
নিবদ্ধ হয়ে আছে। লক্ষ করলেন পেছনের দিক থেকে আক্রমণের একটি সম্ভাবনা 
আছে। সেখানে একটি ছোটখাটো পাহাড়। উহুদ পাহাড়ের ঠিক বরাবর। রাসূলুল্লাহ $ 
পঞ্চাশ জন তীরন্দাজকে সেই আইনাইন পাহাড়ের ওপর অবস্থান নিতে বললেন। 
আগ পর্যন্ত তোমরা এই পাহাড়েই অবস্থান করবে। যদি তোমরা দেখ শকুন এসে 
আমাদের মৃতদেহ খুবলে খাচ্ছে, তবু আমার ইশারা ছাড়া এক পা-ও নড়ে না। যদি 
দেখ শত্রুদের ওপর আমরা বিজয় লাভ করেছি, আর তাদেরকে পায়ের নিচে পিষে 
ফেলছি, তবুও আমার ইশারা ছাড়া তোমরা এখান থেকে সরবে না।" 


দিনের আলোর মতো পরিক্ষার নির্দেশনা। যুদ্ধক্ষেত্রে জয় পরাজয় যা-ই হোক না কেন- 
-তীরন্দাজরা তাদের অবস্থানেই থাকবে আর শক্রপক্ষকে পেছন থেকে আক্রমণ করতে 
দেখলে তীরবর্ষণ করবে। কেননা শত্রয়া অসতর্কতার সুযোগ নিয়ে পাশ থেকে কিংবা 
পেছন থেকে হামলা করে মুসলিমদেরকে বিপদে ফেলে দিতে পারে। 


কুরাইশদের কুটচাল 


যুদ্ধের শুরুতে কুরাইশরা একটি কূট কৌশন অবলহ্ন করলো। তারা মুসলিমদের 
ধনে ফাউল ধরাতে চাইলো। আবু সুয়ন আল-আনসারকে সংবাদ পঠালো, 
“দেখো, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের বোঝাপড়া 
আমাদের ভাইদের সাথে। কাজেই তোমরা আমাদের পথ থেকে সরে দাঁড়াও।" 


টি EE উদ্দর যুত |০০ 
আনসাররা জবাব দিল, 
আগে, রাসৃনুলাহ & মদীনায় হিজরত করার পর আমাদেরকে চিঠি লিখে হুমকি 


টাকাপরসা ছিনিয়ে নেবে? আর এখন হঠাৎ বলছো আমাদের সাথে তোমাদের কোনো 
শত্রুতা নেই? এটা মিৎ্যা, এসব তোমাদের ছলন//' 


কুরাইশরা চেয়েছিল মুসলিমদের মধ্যে অনৈক্য তৈরি করতে, যাতে করে এক এক 
করে সবাইকে শেষ করতে পারে। আজকের দিনে কাফিরয়া যেমন করে বলে 
মুসলিমদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা তো শুধু 'সন্াসী'দের দমন 
করছি। এটা আধুনিক সামরিক সংস্কৃতির একটি কৌশল যার মাধ্যমে শত্রুর মধ্যে 
অনৈক্য তৈরি করা হয়। বলা যেতে পারে এটি বনপার যুদ্ধের (Psychological 
2216) একটি অন্ত্র। কাফিররা এ কথা বলে উম্মাহর একটি অংশের কাছে বিশ্বাস 
বা আস্থা অর্জন করে তাদের বন্ধু সাজতে চায় এবং যারা উম্মাহর পক্ষে লড়ছে 
তাদেরকে ভিলেন বানাতে ঢায়। বাত্তবতা হলো, প্রথমে তারা তথাকথিত 'সনত্াসী'দের 
দমন করবে, আর এরপর বাদ বাকি উম্মাহর বিরুদ্ধে মাঠে নামবে। এরকম হওয়ার 
আগে মুসলিমদের এক হতে হবে। 


কুরাইশরা আওস গোত্রের আবু আমরকে পাঠিয়ে মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টির 
দ্বিতীয় চেষ্টা চালালো। সে আগে মদীনাতেই থাকতো। ইসলাম যখন মদীনায় আলে 
তখন সে মুসলিম হতে অস্বীকৃতি জানায় আর মদীনা ছেড়ে কুরাইশদের সেনাবাহিনীতে 
যোগদান করে। আগে তার গোৱের লোকেরা তাকে অনেক ভালবাসত, তাকে 'রাহিব” 
বা যাজক বলে ডাকতো। তাই কুরাইশদের সে বললো, “আমি আমার লোকদের গিয়ে 
বুঝিয়ে শুনিয়ে মুহাম্মাদের সাথে যুদ্ধ করতে রাজি করাবো।" আবু আমর খুব 
আত্মবিশ্বাসী। গোত্রের লোকজন তাকে অনেক ভালবাসতো, তার কথা মেনে নেবে-- 
এটাই তার মাথায় ঘুরছে। কিন্তু ইসলাম যে মানুষের ভালো-লাগা, ভালোবাসা, 
আনুগত্য সবকিছু বদলে দিতে পারে সেটা আবু আমরের ধারণা ছিল না। তার গোত্রের 
কাছে এই বিদঘুটে প্রস্তাব নেওয়ামাত্র তারা তাকে প্রত্যাখ্যান করলো। তাকে অভিশাপ 
দিতে লাগলো। সে কী বুঝলো কে জানে, বললো, 'নাহ, আমি চলে যাবার পর আমার 
লোকদের উপর শয়তান ভর করেছে।" 


আসলে শয়তান না, আনসারদের অন্তরকে বদলে দিয়েছিল ইসলাম। এভাবে শত্রুদের 
দ্বিতীয় প্রচেষ্টাও বার্থ হয়ে গেল, আলহামদুলিল্লাহ । 


৩৪|সরাহ শেব খণ্ড 


শুরু হলো যুদ্ধ 

ছিল আরবদের প্রথা। টহুদেও তার বা তিক্রম হলো না। 
মূল যুদ্ধের আগে তানহা ইবন উসমান মুসলিমদের উদ্দেশ্যে চ্যালেজ ছুঁড়ে 
দিল, “মুসলিমদের মধ্যে কে আছো আমার সাথে লড়বে? আসো, আসো, পারলে 


আমাকে দোজবে পঠাও। নইলে নিজেই বেহেশতে জায়গা করে নাও!" 


তার উদ্বত্যতরা কথা শুনে আলী & শান্ত থাকতে পারলেন না। তার চ্যালেন্ গ্রহণ 
করে এগিয়ে গেলেন। তরবারির এক কোপে তালহার শরীর থেকে তার পা বিচ্ছিন্ন 
করে দিয়ে তাকে সেভাবেই ফেলে রেখে চলে এলেন। তবে ভিন্ন বর্ণনায় এই ঘন্রযুদ্ধে 


আলী নয়, যুবায়ের & অংশ নিয়েছেন। 


যুদ্ধের আগে রাসুলুল্লাহ $ একটি তরবারি হাতে নিয়ে সাহাবিদের জিজ্ঞেস করলেন, 
-কে আছে আমার হাত থেকে এই তরবারি নিতে চায়? 

-আমি নেব! আমি৷ -- অনেক সাহাবি আগ্রহ দেখালেন। 

-এই তরবারি নিতে চাইলে তার হক্ু আদায় করা চাই। কে আছে এই তরবারির হক 
আদায়ের ক্ষমতা রাখে? রাসূলুল্লাহ শর্ত যোগ করলেন। 

-কী এই তরবারি হরু? জানতে চাইলেন আবু দুজানা। 

- এর হক হচ্ছে এটা দিয়ে শরুকে এমনভাবে আঘাত হানবে হবে যেন এটা বেঁকে 
যার! 


শক্ত ধাতব তরবারি বাঁকিয়ে ফেলা যেনতেন কাজ নয়! সবাই যেন কিছুটা চুপসে গেল, 
কিন্তু এগিয়ে এলেন আবু দুজানা &, “অমি এই তরবারির হক আদায় করবো, ইয়া 
রাসূলাল্লাহ!” রাসূলুল্লাহ $ তরবারি আবু দুজানার হাতে তুলে দিলেন। আৰু দুজানা 
জেলা আন বক মে যে 
মাথায় লাল পট্টি বেঁধে নিতেন, এটা ছিল তাঁর যুদ্ধের সাজ। এরপর শত্রদলের সামনে 
দাপটের সাথে হেঁটে বেড়াতেন। তাঁর প্রতিটি পদক্ষেপে যেন শক্তি বরে পড়তো। 


তীর এই বিশেষ হাঁটার ধরন দেখে রাসূলুল্লাহ $ বলেছিলেন, ‘এইভাবে দর্পভরে হাঁটা 
আল্লাহ্‌ তাআলা পছন্দ করেন না। তবে এই পরিস্থিতির কথা ভিন্ন।", অর্থাৎ যুদ্ধের 
সময় শত্রুদের সামনে এভাবে হাঁটলে আল্লাহ্‌ তা পছন্দ করেন। একজন মুসলিম 
কখনই দান্তিক হবে না, তার মাঝে নমরভা আর বিনয় থাকবে। কিন্তু নযতা থাকা 
মানেই দুৰ্বলতা লয়। তাই শত্রুদের সামনে হাটাচলয় কোনো দুর্বলতা দেখানো যাবে 
না। রাসূলুল্লাহর বাঁা় দৃঢ়তা ও শক্তির ছাপ প্রকাশ পেত। আলী ইবন আবি তালিবের 
ভাষায়, ‘তিনি যখন হাঁটতেন, দেখে মনে হতো যেন পাহাড় বেয়ে নামছেন।' 


1887657: 
সহীহ মুসলিম, অধ্যায় সাহাবিদের মর্যাদা, হাদীস ১৮৩। 


২২ OU Gnin 0 ডহদর যু | ০৫ 
যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলিমরাই ছিল এগিয়ে 

যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলিমদের আক্রমণের সামনে 

বালান ছেড়ে পালিয়ে বাঁ চে কলা হন দাঁড়াই পারেন, 
তাদের নারীদের পর্যন্ত গায়ের নূপুর দেখা যাচ্ছিলো। আবু সুফিয়ানের সী হি 
দেখা গেল পালিয়ে পাহাড়ের ওপর আশ্রয় নিতে। কুরাইশদের বিপর্যয় এতটাই 


সাংঘাতিক ছিল যে তাদের নারীদের প্রতিরক্ষা দেওয়ার মতো কোনে 
ছিল না। যে যেভাবে পেরেছে, নিজের জান নিয়ে পালিয়েছে। করার 


তবু কুরাইশদের মধ্যে কিছু লোক ছিল মরিয়া। সেদিন যে পরিবারের হাতে কুরাইশ 
বাহিনীর পতাকা ছিল তারা হলো বনু আব্দুদ দার। আবু সুফিয়ান তাদের আগেই বলে 
দিয়েছিল, ‘দেখো, বদরের দিনেও তোমরা পতাকা বহন করেছ আর সেবার কী ঘটেছে 
নিশ্চয়ই তোমাদের মনে জাছে। যদি এই পতাকার মর্যাদা রাখতে না পারো, তবে এই 
দায়িত্ব ছেড়ে দাও।” 


যুদ্ধক্ষেত্রে পতাকা মানে বিশাল কিছু! পতাকার জন্য সৈনিকরা লড়ে যায়, পতাকা 
তাদের সাহস যোগায়, পতাকা তাদের প্রেরণার উৎস। পতাকা সমুন্নত থাকার অর্থ যুদ্ধ 
এখনও জারি আছে, এখনও শেষ হয়ে যায়নি। যদি কোনো দলের পতাকা পড়ে যায়, 
তার প্রতীকি অর্থ দলটি যুদ্ধে পরাজিত হয়েছে। 


উুদের যুদ্ধে বনু আব্দুদ দারের লোকেরা পতাকার সম্মান রক্ষার্থে বীরের মতো লড়ে 
যায়। একে একে সেই পরিবারের সাত জন লোক নিজের জান দিয়ে দেয়। প্রথমে 
একজন পতাকা ধরে, তাকে হত্যা করা হয়, এরপর দ্বিতীয় জন, তাকেও হত্যা করা 
হয়, এমনি করে সাত-দাত জন পতাকা ধরে রাখতে গিয়ে মৃত্যুবরণ করে। এরপর 
তাদের এক আবিসিনিয়ান দাস পতাকা উঁচু করে ধরে। তার হাতে মারাত্মক আঘাত 
পাবার পরেও সে পতাকাটি কোনোরকমে তুলে রাখার চেষ্টা চালিয়ে যায়, এ কঠিন 
মুহূর্তেও বলতে থাকে, "আমি কি আমার দায়িত্ব ঠিক মতো পালন করেছি?” তারপর 
পতাকা মাটিতে পড়ে যায়, আর তখনই কুরাইশরা ময়দান ছেড়ে পালিয়ে যেতে শুরু 
করে। কুরআনের পর্দায় দের যুদ্ধের এই পর্যায়কে আল্লাহ বর্ণনা করেছেন, 


“আর আল্লাহ তোমাদের কাছে তাঁর ওয়াদা সত্যে পরিণত করেল, যখন 
তোমরা তাদেরকে হত্যা করছিলে তাঁর নির্দেশে...” (সূরা আলে-ইমরান, ৩: 
১৫২) 


রাসূলুল্লাহর ষ্ সীরাতে যুদ্ধের বর্ণনাকে ঠিক ধারাভাষ্যের ঢঙে বর্ণনা করা যায় না। 
কারণ ইতিহাসের গ্রশ্থগুলোতে কিছু টুকরো টুকরো ঘটনা আকারে যুদ্ধের বর্ণনাগুলো 
এসেছে। উদর যুদ্ধে এমনই একটি ঘটনা হলো আবু দুজানার বীরত্ব 


ও সীরাহ লেখ খড 
র দিন! আবু দুজানা তরবারি নিয়ে সোজা মুশরিক 
উর দিন ন পাত রর চালিয়ে তল কে দিবে 
যতক্ষণ না তার তরবারি বে 'যায। আয যুবাইর ইবন আউয়াম গু সেদিনের 'হিয়ো' 
আবু দুজানার কাহিনী নিজ চোখে দেখলেন তিনি বলেন, 
আল্লাহর আমাকে তরবারি না দিযে আবু দুজানাকে দিলেন, আমি মনে 
রহ বু লা ভাবলাম, দেখে নেব সু দুজনা কাঁ এমন বীর দেখার 
- জানা হিলের জিব তার সামনে বেছে 
২ অপরদিকে কুরাইশাদের মাঝেও ছিল এক মুলারিক সৈনিক, 
১524 তাকেই হত্যা করছে। যুদ্ধের এক পায়ে সেই নুশরিক যোদ্ধা 


পাল্টা আঘাত করছে। সেই 
গেলে আৰু দৃজানা ৬ তৎক্ষণাৎ তাঁর ঢাল দিয়ে সে আঘাত এভিরোধ করলেন। কি 


তরবারি আটকে গেল আর দানার ঢালে, আর সেই সুবোগে আর দুজানা তাকে 
তরবারি চালিয়ে হত্যা করলেন!" 


কাব ইবন মালিক  উহদের একইরকম আরেকটি কাহিনী উল্লেখ করেছেন। তাঁর 
বর্ণনায়, 


“জামি এক মুশরিককে সেদিন দেখেছি সে মুসলিমদের উদ্দেশো বলাহিল, কোথায় 
আছিস ভেড়ার দল, জবাই হতে চাস রাবি! এরপর দেখলাম আপাদমজক বরে ঢাকা 
এক মুসলিম যোদ্ধা সেই মুশরিকের চ্যালেঞ্জের জবাব দিতে এগিয়ে এলেন। আমি মনে 
মনে দুজনের মধ্যে ভুলনা করতে লাগলান--সেই মুশারিবচ সৈনিক পোশাক, অসত্রসজ্জা 
সবদিক দিয়েই বেশি এগিয়ে । দুজন কথন মৃখোয়াধি হবে আমি সেই অপেক্ষা করতে 
লাগলাম। এক সময় ঠিকই তারা সমুখ্যুকে অবতীণর হলো, আপাদমভক ঢাকা সেই 
মুসলিম যোদ্ধা তাঁর তরবারি দিয়ে মুশরিক যোদ্ধার কাঁধে এত জোরে আঘাত হানলেন 
যে, তরবারি তার শরীর চিরে পায়ের কাছে উরু গন চলে এল! এরপর সেই মুসলিম 
নিজের মুখ থেকে কাপড় সরিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, কেমন উপভোগ করলে 
বাব? আমি হচ্ছি আবু দুানা/০ 


অর্থাৎ, তরবারির আঘাত এতটাই জোরালো ছিল ক 
পর্যন্ত দুভাগ হয়ে যায়। পির হালৰ বলছ 


মের এই পরা রমলা & অত্যন্ত প্রিয় একজন মানুষ, তাঁর চাচা হামযা & 


1 আলবিদায়া য়া নিহায়া রথ খণ্ড, পৃষ্ঠা ৪৩। 


পরহছমর হু] ৩৭ 


শহীদ হন। এই পর্যায়ে আরও শহীদ হন হানযালা ৷ উছদের শহীদদের ঘটনায় এই 
দুজনের কাহিনী বর্ণনা করা হবে। Es 


হঠাৎ বিপর্যয় 


মুসলিম বাহিনীর হামলায় কুরাইশরা বিপর্যন্ত হয়ে ময়দান ছেড়ে চলে যেতে গাকে। 
মুসলিম শিবিরে তখন বিজয়ের সুবাস। কিন্তু যুদ্ধ তখনো শেষ হয়নি। অবস্থাদৃষ্টে মনে 
হচ্ছিল কুরাইশরা আর প্রতিরোধ বা পাল্টা আক্ৰমণ গড়তে সক্ষম হৰে না। জার সেটা 
ভেবেই একটা তুল সিদ্ধান্ত নিয়ে বসলেন ক'জন সাহাবি। 


সেই সাহাবিরা ছিলেন তীরন্দাজ বাহিনী। তাঁদেরকে রাসূলুল্লাহ & পাহাড়ের ওপর 
থাকতে কড়া নির্দেশ দিয়েছিলেন। বখন তীরন্দাজ সাহাবিরা & দেখলেন মুসলিমরা 
গনিমতের মাল সংগ্রহ করছে, তখন তাঁদেরও ইচ্ছে হলো নিচে নেমে সবার সাথে এই 
কাজে যোগ দিতে। সম্ভবত যুদ্ধের উদ্দীপনায় তাঁরা আবেগী হয়ে পড়েছিলেন আর 
নারত্বকে হালকাভাবে নিয়েছিলেন। কিন্তু তাঁদের আমীর আবদুল্লাহ ইবন যুবাইর ৪৫ 
উত্তেজনায় গা ভাসাননি। তিনি বললেন, ‘তোমরা কি আল্লাহর রাসূলের & আদেশ 
ছুলে গেছো? তোমাদের কি মনে নেই যে তাঁর নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত আমাদের 
নিচে যাওয়া ঠিক হবে না?" কিন্তু তাঁরা বললো, 'যুদ্ধ তো শেষ হয়ে গেছে।" এই বলে 
পঞ্চাশ জনের মাঝে চল্লিশ জনই রাসূলুল্লাহর $ স্পষ্ট নির্দেশ উপেক্ষা করে চলে যায়। 


শত্রুদের ক্যাম্পে একজন তখনো যুদ্ধে অংশ নেন নেননি। তিনি হলেন খালিদ ইবন 
ওয়ালিদ। সেই যুদ্ধে তিনি ছিলেন কুরাইশদের অশ্ববাহিনীর প্রধান। মুসলিম তীরন্দাজ 
বাহিনী পাহাড় থেকে নেমে যাওয়া মাত্র, তিনি আর আবু জাহালের ছেলে ইকরিমা 
মুসলিম বাহিনীর দুর্বল অবস্থানটি লক্ষ করলেন। এই সুযোগের সম্ধাবহার করতে তাঁরা 
এতটুকু দেরি করলেন না। তাঁরা তাঁদের একশো থেকে দেড়শো সৈন্যের অশ্ব 
বাহিনীকে আইনান পাহাড়ের পাশ দিয়ে এগিয়ে নিলেন আর আচমকাই মুসলিমদেরকে 
পেছন থেকে আক্রমণ করে বসলেন। আচমকা আক্রমণে মুসলিম বাহিনী হতভত্ব হয়ে 
পড়ে। কুরাইশদের মূল সেনাদল এ দৃশ্য দেখে সাহস ফিরে পায়। তারা পালানো 
ফেলে এবার সামনের দিক থেকে মুসলিমদেরকে আক্রমণ করা শুরু করে। দু'দিক 
থেকে হামলা আসায় মুসলিম বাহিনী তাল হারিয়ে ফেলে। 


খালিদ ইবন ওয়ালিদ তাঁর বাহিনীকে নিয়ে এমন দিক থেকে হামলা চালান যে মুসলিম 
বাহিনী কাৰ্যত দুভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ ছিল তাঁর বাম পাশে। এরা গনিমাহ 
সংগ্রহে ব্যপ্ত ছিল। আর ডান পাশে হিল রাসূলুল্লাহর ক্যাম্প। আকস্মিক আক্রমণে 
মুসলিম মুজাহিদদের সারি ভেঙে যায়। তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এটা ছিল একটা 
ছোটখাটো হত্যাযজ্ঞ । দিশেহারা হয়ে বন্ধু-শক্রকে চিফিত করতেও ভুল হয়ে যায়, 
নিজেরাই নিজের দলের লোককে মেরে ফেলে। এরকমই একটি আত্মঘাতী আক্রমণে 
মারা যান ছ্যাইফা ইবন আল-য়ামানের * বাবা ইয়ামান &। ওদিকে মুশরিকরা 


৩৮|সারাহ শেষ খণ্ড 
মুসলিম বাহিনীর ভেতরে ঢুকে পড়ে সমানে হত্যা করতে থাকে। 


উদেশ্য ছিল রাসূলুল্লাহকে & হত্যা করা। হামলার এক পর্মায়ে তারা 
হরর ক্যাম্পের রাহি চলে আলে। রবৃলুাহকে & ঘিরে তখন মাত 
নয়জন সাহাবি। এটা ছিল রাসূলুল্লাহর $ জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের একটি। 
তিনি কী করবেন এখন? নয়জন সাহাধিকে সাথে নিয়ে নিরাপদ দুরত্বে চলে গিয়ে 


কী করবেন তিনি? 


রাসুুল্লাহ & সিদ্ধাত নিলেন নিজের জীবন বিপম করে হলেও মুসলিমদের ময়দানে 
ফিরিয়ে আনবেন। তিনি ডেকে উঠলেন, ‘আল্লাহর বান্দারা! তোমরা এগিয়ে আসো! 
আর যা হওয়ার তাই হলো, সেই ডাক শুনে ফেলে কুরাইশ বাহিনীও। কাফিরদের 
একটি দল রাষূলুল্লাহর & অবস্থান আন্দাজ করে মুসলিমরা এগিয়ে আসার আগেই 
সেদিকে হামলা চালিয়ে বসলো ৷ 


রাসূলুল্লাহর & জীবনে এতটা অনিশ্চয়তাঘেরা, এতটা সংকন্টাচ্ছযন, এতটা বিপদগ্রস্ত 
মুহূর্ত আর কখনো আসেনি। তাইফের লোকেরা তাঁকে পাথর ছুড়ে তাড়া করেছিল, 
কিন্তু তাকে হত্যা কনা তাদের উদ্দেশ্য ছিল না। হিজরতের রাতে কুরাইশরা তাঁকে 
হত্যা করতে চেয়েছিল, কিন্তু এতটা কাছাকাছি আর কখনো আসতে পারেনি। 
হিজরতের সময় সুরাকা ইবন মালিক রাসূলুল্লাহকে ঝর বন্দী করতে চেয়েছিল। কিন্তু 
উহুদের ময়দানে কুরাইশরা মরিয়া হয়ে চাইছিল যেকোনো মূল্যে রাস্লুল্লাহকে $ 
পুরোগুরি শেষ করে দিতে। 


সেই প্রচেষ্টায় উতবা ইবন আবি ওয়া্কাস রাসূলুল্লাহর ৬ গায়ে পাথর ছুঁড়ে মারে। 
নিন দিতেন টে বউ 
আঘাতটিও হানে ॥ এই আঘাতটি ছিল একটি তীরের অঘাত। রাসূলুল্লাহর ৪ 
বকে টাণেট করে! এই আমে রাস্ুরাহর দা ভে খায়। আর ভূত 
বল লে 
রাসূলুল্লাহর আঘাত করার চেষ্টা করে। তালহা তাঁর ঢাল দিয়ে সেই আঘাতকে 
রুখে দিতে চাইলেন, কিন্তু পারলেন না, রা ইবন 

লিপি না, রাসূলুল্লাহর & শিরা 


ভা যেভাবে করে নিজের জীবনকে বিপন্ন করে সাহাবিদের বাঁচানোর জন্য 
॥ সেভাবে করে সাহাবিরা এবার নিজের জীবন বিপন্ন করে এগিয়ে 


ভহদের যু | ০৯ 


এলেন রাসূলুল্লাহকে $ বাঁচানোর জন্য। তবে তার আগে জেনে নেওয়া যাক ছত্ৰহঙ্গ 
মুসলিম শিবিরের কিছু অদম্য সাহাবরা তখন কী করছিলেন। 


পাহাড়সম দৃঢ়তা! 


কুরাইশদের অতর্কিত হামলায় মুসলিমরা দিশেহারা হয়ে পড়ে। বিশৃঙ্খল এই 
পরিস্থিতিতে কুরাইশরা মুসআব ইবন উমায়েরকে & হত্যা করে । তারা তাঁকে 
চারদিক থেকে ছিরে ফেলে। সুসমাবকে কাফিররা ঘিরে রেখেছে, আর মুসআব 
দেবলেন রাসূলুপ্লাহকে & কাফিররা ঘিরে রেখেছে। সংকটের সেই মুহূর্তে, বিপদের 
সেই ঘনঘটায়, মুসআব বলে উঠলেন, 


“আর মুহাম্মাদ কেবল একজন রাসূল। তাঁর আগে নিশ্চয়ই অনেক রাসূল গত হয়েছেন। 
যদি তিনি মারা যান, অথবা তাঁকে হত্যা করা হয়, তবে কি পশ্চাদপসরণ করবে?" 


এটাই তো ঈমান! মৃত্যুর আগ মুহূর্তে মুসআবের বলা এই কথাগুলো আল্লাহ পবিত্র 
কুরআনে নাযিল করেছেন। 


“আর মুহাম্মাদ তো কেবল একজন রাসূল! তাঁর আগে নিশ্চয়ই অনেক রাসূল 
বিগত হয়েছে। যদি তিনি মারা যান অথবা তাকে হত্যা করা হয়, তবে তোমরা 
কি তোমাদের পেছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পেছনে ফিরে যায়, সে 
কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। আর আল্লাহ অচিরেই 
কৃতজ্ঞদের প্রতিদান দেবেন।” (সূরা আল-ইমরান, ৩: ১৪৪) 


মুসআৰ ইবন উমায়ের এই কথাগুলো বলার পর ইবন কামিয়াহ মুদআব ইবন 
উমায়েরকে হত্যা করে। মুসআব ছিলেন এই যুদ্ধের পত্াকাবাহী। শত্রুরা তার ডান 
হাত কেটে ফেলে, তিনি বাম হাতে পতাকা জড়িয়ে ধরেন! শত্রুরা তার বাম হাতও 
কেটে ফেলে, এরপর দুই হাতের কাটা অংশ নিয়ে তিনি পতাকা জড়িয়ে ধরেন জার 
সেই অবস্থায় শহীদ হয়ে যান। 


মুসআব ইবন উমায়েবের অবয়ব ছিল কিছুটা রাসূলুল্লাহর & মতো। সুসভাবের মৃত্যুর 
পর হঠাৎ গুজন রটলো -.রাসূলু্লাহ জু মারা গেছেন! মুসলিমরা একটা বড় ধাক্কা 
খেল। কেন লড়ছেন তারা? কীসের জন্য লড়ছেন? কার জন্য লড়ছেন? 


এই ধারা সইতে না পেরে মুসলিমদের এক দল মনোবল হারিয়ে হাত থেকে অন্ত ছুঁড়ে 
ফেলে মদীনার দিকে পালিয়ে যেতে থাকে। কেউ কেউ পালিয়ে উহুদ পাহাড়ে আশ্রয় 
নে়। কেউ ভাবলো যুদ্ধ করে কী হবে, তার চাইতে বরং আবদুল্লাহ ইবন বাইরের 
কাছে ফিরে যাই। সে একটা সন্ধি করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুক। 


৪০|সীৱাহ শেষ খন্ড 


কিনু একদল মুসলিম ব্যতিক্রম। তাঁরা ছিলেন অপরাজেয়। তারা ছিলেন হার-না-মান 
মানুষ। তাঁদের ছিল সামর্থোর শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাওয়ায় মানসিকত। রাসূলুল্লাহ 
জঁ মৃত্যুর গুজবে তাঁরা এতটুকু দমলেন না, দ্বিগুণ উৎসাহে যুদ্ধ চালিয়ে গেলেন শহীদ 
হবার আশায়। এমনই একজন ছিলেন আনাস ইবন নযর &&। 


আনাস ইবন নযর অনেকদিন ধরেই বদরের যুদ্ধে অংশ নিতে না পারার যন্ত্রণায় 
ভুগছিলেন। তিনি শুধু এতটুকুই বালছিলেন, ‘আল্লাহ যদি আর একটা যুদ্ধে অংশ 
নেওয়ার সুযোগ দেন তাহলে তিনি দেখবেন আমি কী করি" তিনি তাঁর ফথ 
রাখলেন। উহ্নদের যুদ্ধে যখন সবাই ছত্রভ হয়ে এদিক-ওদিক পালিয়ে যাচ্ছে, তিনি 
তখন এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে, আজ তাঁর দিন৷ 
আজ তাঁর দেখানোর পালা! অস্ত্র রেখে পালিয়ে খাওয়া কিছু মুসলিমকে তিনি জিজ্ঞেস 
করলেন, "কোথায় যাচ্ছো তোমরা?" তারা উত্তর দিল, 'মুথামমাণের মৃত্যু হয়েছে" 
তিনি বললেন, ‘তোমরা জেনে রাখো, মূহাম্যাদ & যদি মারাও যান, তাঁর রবের মৃত্য 
হয়নি। যে কারণে মুহাম্মাদ মারা গেছেন, তোমরাও সে কারণে মরে যাও!' 


সাদ ইবন মুয়াজকে বললেন, “সাদ! আমি তো উহুদের পাদদেশে জান্নাতের সুবাস 
পাচ্ছি! এই বলে অদম্য আনাস ছুটে গেলেন ময়দানে ঢুকে পড়লেন শত্রুদের মাঝে। 
দুর্নাভ্তাবে যুদ্ধ চালিয়ে গেলেন শ্রবল সাহসিকতার সাখে। তাঁর কৃত অদীকার পূর্ণ 
করলেন, তরবারি চালিয়ে গেলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। 


যুদ্ধ শেষে একটি নৃতদেহ পড়ে হিল ময়দানে। শরীরে ছিল আশিটি আঘাতের চিহ্ন, 
দেখে বোবা যাচ্ছিল না এটা কার লাশ। এক মুসলিম নারী এলেন, লাশের শরীর দেখে 
কিছু বোঝার উপায় ছিল না এত আঘাত পুরো দেহে। একটা আঙুল দেখে সনাক্ত করে 
বললেন, এটা তাঁর ভাই, আনান ইবন নযরের লাশ। এই ছিলেন আনাস ইবন নযর, 
আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে বলেছেন, 


ৰ মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত তাদের 
অঙ্গীকার পূর্ণ করেছে। তাদের কেউ কেউ (যুদ্ধে শাহাদাত বরণ করে) তার 
দায়িত পূর্ণ করেছে, আবার কেউ কেউ (শাহাদাত বরণের) প্রতীক্ষায় রয়েছে। 
তারা তাদের অঙ্গীকারে কোনোই পরিবর্তন করেনি।" (সূরা আহমাব, ৩৩: 
২৩) 


এমন আরেক সাহাবি ছিলেন সাৰিত ইবন দাহদাহ *৫। তিনি বলে উঠলেন, 
“নবীজিকে স যদি হত্যা করা হয়েও থাকে, আল্লাহ তো জীবিত রয়েছেন! তিনি তো 
চিরঞ্জীব! কাজেই তোমরা স্বীনের জনা লড়ে যাও. আল্লাহ তোমাদের সাহায্য করবেন, 
তোমাদের বিজয় দেবেন!” 


1? সহীহ বুখারি, অধ্যায় জিহাদ, হাদীস ২২। 


অপরাজেয় সাহাবিদের একজন ছিলেন আনসারী। তাঁর নাম আমরা জানি না। এক 
মুহাজির সাহাবির ভাষায়, "আমরা এক আনসারীর পাশ দিয়ে যাচ্ছিলাম, তার সারা গা 
রক্তে ভেসে যাচ্ছে। তাকে বললাম, তুমি কি জানো নুহামাদকে হত্যা করা হয়েছে? সে 
বললো, ঠিক আছে, যদি মুহাম্মাদকে হত্যা করে হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তাঁর দ্বীন- 
প্রচারের মিশন পরিপূর্ণ হয়ে গেছে! সুতরাং তোমরা লড়াই চালিয়ে যাও দীনের জন্য। 
তাঁর মতো করেই মৃত্যুর স্বাদ নিই, ইসলামের জন্য লড়াই করে শহীদ হয়ে যাই।' 


উৎদের বু | ৪১ 


এই সাহাবিরা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেন এবং শেষ পর্যন্ত তাঁরা রাসূলুল্লাহর $ 
কাছাকাছি যেতে সক্ষম হলেন। ইতিমধ্যে খবর এল, রাসূলুল্লাহর মৃত্যুর খবরটি 
একটি গুজব। তখন মুসলিমরা আরও সাহস ফিরে পেলেন। মুসলিম বাহিনীর মাঝে 
শৃঙ্খলা ফিরে এল। 


রাসূলুল্লাহকে & ঘিরে সাহসী সাহাবিরা 


রাসূলুল্লাহর গু ওপর যখন কাফিররা হামলা চালালো, তখন তিনি বলে উঠলেন, ‘যে 
আজ শত্রুদের রুখে দিতে পারবে, সে জান্নাতে আমার সঙ্গী হবে!” এই আহবান শুনে 
এগিয়ে গেলেন এক আনসার। শক্রদের দিকে তীর ছুড়তে ছুঁড়তে শহীদ হয়ে গেলেন। 
এরপর এলেন আরও একজন আনসার, তিনিও শহীদ হলেন। এরপর আরও একজন, 
এভাবে সাত সাতজন আনসার সাহাবি রাসূলুল্লাহকে বাঁচাতে বীরের মতো লড়তে 
লড়তে শহীদ হয়ে গেলেন। 


আল্লাহু আকবার! এ কারণেই তাঁরা “আনসার”। আনসার মানে সাহায্যকারী। 
আনসাররা তাঁদের নামের প্রতি সুবিচার করেছিলেন। এ মর্যাদাময় খেতাব তাঁরা 
কিনেছিলেন জান, মাল ও রক্তের বিনিময়ে। সাত-সাত জন আনসার যুবাপুরুষ এক 
এক করে রাসূলুল্লাহর ্ঁ পায়ের কাছে মৃত্যুর কোলে চলে পড়েছেন। রাসূলুল্লাহকে দ্র 
বাঁচাতে এই ছিল তাঁদের আত্মত্যাগের নযুনা। 


সাতজন সাহাবি শহীদ হয়ে যাবার পর রাসূলুল্লাহর & সাথে ছিলেন আর মাত্র দু'জন - 
-তালহা ইবন উবায়ুল্লাহ % এবং সা'দ ইবন আবি ওয়া্কাস ৬৫। রাসৃলুল্লাহকে পর 
আঘাত করেছিল উত্তৰা ইবন আবি ওয়াকাস। আর রাসূলুল্লাহর $ প্রতিরক্ষা দাঁড়িয়ে 
গেলেন তারই আপন ভাই সাদ ইবন আবি ওয়াঞ্কাস ৬1 তীরের পর তীর ছুঁড়তে 
থাকেন শত্রুদের লক্ষ্য করে। আলী ইবন আবি তালিব ৬ বলেন, ‘আমি কখনো 
রাসূলুল্লাহকে & তাঁর বাবা-মা উভয়ের নামে শপথ করতে শুনিনি। একমাত্র সাদ ইবন 
আবি ওয়ান্তাসকে তিনি এমনটা বলেছিলেন। উহুদের ময়দানে আল্লাহর রাসূল বলে 
ওঠেন, ‘তীর ছোঁড়ো, সাদ! আমার বাবা-মা তোমার জন্য কুরবান হোক!’ সা'দ 
আল্লাহর রাসূলকে রক্ষা করেছিলেন আর সা'দকে রাসূলুল্লাহ $ এমন এক বিশেষ 
মর্যাদায় ভূষিত করেছেন যা আবু বকর & আর উমারও & লাভ করেলনি। 


ছিলেন আনসারী সাহাবি আবু তালহা &। রাসূলুল্লাহর 
একেবারে সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান আর সমানে তীর ছুঁড়তে থাকেন। নবীজি উ 
নিজেকে আবু তালহার পেছনে আড়াল করে রাখেন। আবু তালহা একটি একটি করে 
তীর হোঁড়েন আর রাসূলুল্লাহ $ মাথা উঁচু করে দেখেন সেই তীর কোথায় আঘাত 


হানে। আৰু তালহা তখন বললেন, 


“ইয়া রাসৃতৃললাহ! আমার বাবা-মা আপনার জন্য কুরবান হোক! আপনি মাথা উঁচ করে 
ভাববেন না! একটি তীৱও আপনাকে আঘাত করতে পারবে না, আমার বুকচিরে 
ডৱেই আপনাকে স্পর্শ করবে। আমি হাজির আছি রাসূলুরাহ। শুধ আমাকে বলুন 
আপনার জন্য কী করতে যবে । আপনার যেমন ইচ্ছা তেমন আমাকে আদেশ করুন/2 


আরেকজন বীরসেনা 


সেদিন রাসূলুল্লাহকে ষ& রক্ষা করার জন্য তীর-ধনুক আর তলোয়ার নিয়ে এগিয়ে 
আসেন এক মুসলিম নারী। নুসাইবাহ বিনতে কা’ব ৬ রাসূলল্লাহকে ষ& তীরের 
আঘাত থেকে রক্ষা করার জন্য আবু দুজানা তাঁর পিঠকে ঢাল হিসেবে পেতে দেন। 


আবু বকর এবং আবু উবাইদাও & সেদিন রাস্লুল্লাহকে বাচাবার জন্য প্রচণ্ডভাবে যুদ্ধ 
করে যান। শেষপর্যন্ত ত্রিশজন সাহাবির একটি দল বেষ্টনীর মতো তৈরি করে 
রাসূল্ল্রহকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে উহুদ পাহাড়ের দিকে নিয়ে যেতে 
সক্ষয হন এবং মূল বাহিনীর সাথে মিলিত হন। সেই দলে ছিলেন কাদা, সাবিত, 

ইবন হুনাইফ, উমার ইবন আল খাভাব, আবদুর রাহমান ইবন আউফ, আয- 
যুবাইর ইবন আল-আওয়্যাম। আল্লাহ তাঁদের সকলের ওপর সন্তুষ্ট হোন। 


অন্যদিকে উমার ইবন খাত্তাব অন্যদের সহযোগিতায় খালিদ ইবন ওয়ালি 

আত তে চর ধৰ এ ইয়ান 
ষ্ঠ খুব , তাই তালহা ইবন 

কে বহন করে লিয়ে যান আলী রাহ উইল উহ 

র করে দেন। কিনতু পানি টালয রহ বেড়ে যাচ্ছিল। তখন 


1৭ সমীহ বুখারি, অধ্যায় আনসারদের মর্যাদা, হাদীস ৩৭। 


৮ 


ফাতিমা এক টুকরো কয়লা নিয়ে তাতে আগুন জ্বালিয়ে ছাইগুলো ক্ষতস্থানে ঢেলে 
দিলেন, ফলে রক্ত পড়া বদ্ধ হয়ে যায়। আর কয়লার উত্তাপে ক্ষতগুলো জীবাধুুক্ত হয়ে 
যায়। 


যুদ্ধপরবর্তী বাকযুদ্ধ 


যুদ্ধ পুরোপুরি বন্ধ হলো। কুরাইশরা অতর্কিতে হামলা চালিয়ে মুসলিমদের ক্ষতি করতে 
দক্ষম হলেও মদীনা আক্রমণ কলার মতো সামর্থ্য বা সাহস কোনোটাই তাদের ছিল 
না। তারা চেয়েছে এই ধরনের একটি হামলা চালিয়ে মুসলিমদের সর্বোচ্চ পরিমাণ 
ক্ষতি করতে। আর তাদের মূল বাহিনী যুদ্ধের প্রথমভাগে অনেকটাই পর্মুদন্ত হয়ে 
পড়েছিল। 


কুরাইশরা তাই পাহাড়ে উঠে মুসলিমদের পিছু নেওয়ার সাহস পায়নি। যখন রাসূলুল্লাহ 
& ও বাকি মুসলিমরা উহুদ পর্বতের ওপরে, আবু সুফিয়ান তাদের দিকে এগিয়ে গিয়ে 
চিৎকার করে উঠলো, 


মুলামাদ কি জীবিত? 
কেট কোনো উত্তর দিল না। সে এরপর জিজ্ঞেস করলো, 

“আৰু বকর বেঁচে আছে?” 

এবারেও কেউ কোনো কথা বললো না। 

কোনো সাড়া নেই। আবু সুফিয়ান জানতো আবু বকর আর উমার & হচ্ছেন 


রাসূলুল্লাহর ষ দুই সহকারী । আবু সুফিয়ান খুশিতে আত্মহারা! সে তার লোকেদের 
বলতে লাগলো, ‘সব কটা শেখ! 


উমার * আর সহ্য করতে পারলেন না, বলে উঠলেন, “তুমি যাদের নাম নিয়েছো, 
(তোমার ভ্বালা বাড়িয়ে দেওয়ার জন্য সেই তিনজনই জীবিত জাছেন।' 


জবাবে আবু সুফিয়ান বলে. ‘তোমাদের অনেকের মৃতদেহ বিকৃত করা হয়েছে। যদিও 
আমি এ কাজের আদেশ দেইনি। জেগে ওঠো হুবাল! তুমি জেগে ওঠো! 


রাসূলুল্লাহ পু এ কথা শুনে বলেন, “তোমরা কি এ কথার জবাব দেবে না?' 
“কী জবাব দেবো আমরা?” সাহাবিদের প্রশ্ন। 
তিনি বললেন, ‘বলো, আল্লাহ তারচেয়েও মহান এবং তিনিই সর্বশ্রেষ্ঠ!" 


আরবিতে এ কথাটির ছন্দ আবু সুফিয়ানের কথার সাথে মিলে যাচ্ছিলো। তখন আবু 
সুফিয়ান বলে ওঠে, 


৪৪]পীরাহ শেষ বন্ড 


. আমাদের উষা আছে, তোমাদের উযযা নেই। 
_ আল্লাহ আমাদের মাওলা, তোমাদের কোনো মাওলা নেই! - মুসলিমরা জবাব দিল। 


- বদরের প্রতিশোধ নিলাম আজ, এভাবেই যুদ্ধের বদলা হয়। 
না! সমান নয়! আমাদের নিহতরা জান্নাতে, আর তোমাদের নিহতরা তো ডাহগ্লামে! 
_ সত্যি করে বলো তো উমার, মুহামানকে কি আমরা হত্যা করতে পেরেছি? 

_নাহা আল্লাহর কসম, তোমরা পারোনি! তিনি তোমাদের কথা ঠিকই ওনছেন। 
উমার, আমি তোমাকে ইবন কামিয়ার চাইতে বেশি বিশ্বাস করি। 


এ কথা বলে কুরাইশরা পরের বছর আবার বদর প্রান্তে মুখোমুখি হবার চ্যালেঞ্জ 
জানালো রাসূলুল্লাহ & তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। দুই বাহিনী ফিরে গেল। 


কুরআনের চোখে উহুদের বিপর্যয় 


এনিক্য়ই তোমাদের মধ্য থেকে যারা পিছু হটে গিয়েছিল সেইদিন, যেদিন 
দুদল মুখোমুখি হয়েছিল, শয়তানই তাদের কিছু কৃতকর্মের ফলে তাদেরকে 
পদশ্বলিত করেছিল। আর অবশ্যই আল্লাহু তাদেরকে ক্ষমা করেছেন। নিশ্চয়ই 
আল্লাহ পরম ক্ষমাশীল, সহনশীল।” (সূরা আলে ইমরান: ১৫৫) 


অর্থাৎ উহদের দিনে মুসলিমদের গলন্মললের কারণ হলো শয়তান। আল্লাহ উহদের 
যুদ্ধের মাধ্যমে মুনাফিরুদের চেহারাও প্রকাশ করে দিলেন। 


“তিনি দুঃখের পরে তোমাদের উপর শান্তি অবতরণ করলেন, তা ছিল তন্দ্রা, 
যা তোমাদের একদলকে তন্দ্রাচ্ছম করে দেয়, আর আরেকদল নিজেরাই 
নিজেদের উদ্িগ্ করে রেখেছিল। তারা তাদের জাহেলী যুগের ধারণা অনুযায়ী 
অলহতাগাণা সম্পরকে জনা ধারণা করতে থাকে। (এক পর্যায়ে) তারা এও 
বলতে শুরু করে, এ কাজে কি আমাদের কোনো ভূমিকা আছে? 


(হে নবী, তাদের) বলুন, (এ ব্যাপারে আমারও কোনো ভুমিকা নেই) নিশ্চয়ই 

২. হাতে। তারা তাদের অন্তরে লুকিয়ে রাখে এমন বিষয় যা 
কাছে প্রকাশ করে না। তারা বলে, যদি (যুদ্ধের) এ কাজে আমাদের 

কোনো ভূমিকা থাকতো, তাহলে আমাদেরকে এখানে হত্যা করা হতো না। 


এভাবেই মনের ভেতর লুকিয়ে থাকা বিষয়সমূহের ৮৪ 
পরীক্ষা করেন এবং এ ঘটনার (মান) দিয়ে তিনি তোমাদের হিতে 


ইন যুদ্ধ | ৪৫ 


তা পরিশুদ্ধ করেন। তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহ তাআলা পূর্ণ 
জাত।” (সূরা আলে ইমরান: ১৫৪) 


মুনাফিকুরা বলে, যুদ্ধ করে বিপদ আর মৃত্যু ডেকে আনার কী দরকার? আল্লাহ আহা 
ওয়া জাল জবাব দিয়েছেন, মুসলিমদের নৃত্যুর কারণ জিহাদ নয়, তারা মারা গেছে 
কারণ তাদের মৃত্যুর সময় এসে উপস্থিত হয়েছে। যদি তারা জিহাদে না গিয়ে ঘরের 
মধ্যেও বসে থাকতো, তবুও যাদের মারা যাওয়ার, ভারা মারা যেতোই। অর্থাৎ 
মুসলিমদের মৃত্যুর জান্য ডিহাদকে দায়ী করা ভুল। মৃত্যুর বিষয়টি আল্লাহর হাতে, 
আল্লাহ তাআলা যখন যার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, সে ঠিক তখনই মারা যাবে। 
হোক সে ঘরের বাইরে থাকুক বা ভেতরে, মৃত্যুর সময়ের কোনো নড়চড় নেই। উুদের 
যুদ্ধ ছিল আল্লাহর পক্ষ থেকে একটি গনীন্মন। এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা 
মুসলিমদেরকে পরীক্ষা করে দেখতে চেয়েছেন। মুসলিমদের মৃত্যুর কারণ হিসেবে 
উহুদের যুদ্ধকে দায়ী করা যাবে না। 


“,.. পরে যখন তোমরা সাহস ও (মনোবল) হারিয়ে ফেললে এবং (আল্লাহর 
রাসূলের) নির্দেশ সম্পর্কে মতপার্থক্য করলে, এমনকি, আল্লাহর রাসূল যখন 
তোমাদেরকে লেই ভালোবাসার জিনিস (আসন্ন বিজয়) দেখিয়ে দিলেন, 
তারপরও তোমরা তাঁর কথা অমান্য করে (তাঁর দেখিয়ে দেওয়া স্থান ছেড়ে) 
চলে গেলে। তোমাদের মধ্যে কিছু লোক তখন দুনিয়াৰি ফায়দা হাসিলে ব্যস্ত 
হয় পড়লো আর কেউ আখিরাতের কল্যাণ চাইতে থাকলো। আল্লাহ এর দ্বারা 
তোমাদের ঈমানের পরীক্ষা নিতে চাইলেন এবং তোমাদের অন্যদিকে ফিরিয়ে 
দিলেন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ 
মুমিনদের উপর অনুগ্রহশীল।” (সূরা আলে ইমরান: ১৫২) 


হার-জিত, সুখ-দুঃখ, দুঃসময়-সুসময় সবকিছু দিয়েই আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা 
করেন। বদরের যুদ্ধে তিনি জয় দিয়ে মুসলিমদের পরীক্ষা নিয়েছিলেন। উহুদের দিনে 
পরীক্ষা করেন পরাজয়ের মাধ্যমে। ইবন ইসহাক সেই দিনের বর্ণনায় বলেন, “উহুদের 
দিন ছিল আল্লাহর পক্ষ থেকে কষ্ট ও পরীক্ষার একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা 
কিছু মুসলিমকে শহীদের মর্যাদা দান করেন। সেই দিন একটি পর্যায়ে শত্রুরা 
রাসূলুল্লাহর ফু কাছাকাছি গৌঁছতেও সক্ষম হয়। তাদের ছুঁড়ে মারা পাথরের আঘাতে 
নবীজি গত মাটিতে পড়ে যান। তাঁর দাঁত ভেঙে যায়, মুখে সজোরে আঘাত লাগে, ঠোঁট 
কেটে যায়।” 


উহুদের শহীদেরা 
হামযাহ ইবন আবদুল মুত্তালিব & 


দু'জন নয়, চারজন নয়, উুদের যুদ্ধে মাত্র একদিনে ৭০ জন মুসলিম শাহাদাহ লাভ 


জসজহ শেষ যত 
ok দির শাহাদাহ্‌ সম্পর্কিত অনেক আয়াত অবতীর্ণ হয়। উদ 
করেন। উহ খুদে দাতের সৃতি সূচনা যিনি এ সংস্কৃতির বীজ রোপণ কয 
সর্দার, রাসূলুল্লাহর চাচা হামযা ইবন আবদুল মুত্তািব ৪৫1 
শব্দগুলো শহীদদের জন্য যথার্থ নয়, যদিও বোঝানোর 
রাখতে হবে একজন শহীদ কুরআনের দৃষ্টিতে 


হামযাহ তর যোগ্যতার প্রতি সুবিচার করেছিলেন। প্রচণ্ড সাহসিকতার 
দরদ রাই গোর বনু আপুদ-দান মুশরিকদের হত্যা করতে খাকেন। 
কিনু যামযাকে হতা করেছিল এমন এক ব্যক্তি, যাকে এই যুদ্ধে নিরপেক্ষ বলা চলে। 
তার নাম ওয়াহশী। সে ছিল এক আবিদিনিয়ান দাস। এই যুদ্ধে সে এসেছিল তার 
মুক্তির আশায়। কুরাইশদের জয়-পরাজয়ে তার কিছুই আসে যায় না। তার একটাই 
লক্ষ্য, হামযাকে হত্যা করা, আর তাহলেই সে মুক্তি পাবে। কাহিনীটা তার মুখেই 
শোনাযাক। 


“তখন জামি ছিলাম জুবাইর ইবন মুতইমের দাস। বদরের যুদ্ধে হামযা মুতইমের চাচা 
ভুত্বাইমাহ ইবন আদীকে হত্যা করে। কুরাইশদের উহুদ হদ্ের এক্রতিকাল চলার সময় 
ভুজাইনার ভাতিজা জুবাইয় আমাকে এসে বললো; শোনো ওয়াহশা, ঢমি যদি আমার 

হত্যার এতিশোধ হিসেবে হামযাকে হত্যা করো, তাহলে তোমাকে আমি 
করে দেবো। 


আমি রাজি হলাম, বেরিয়ে পড়লাম বুদ্ধবাহিনীর সাঘে। আমি আবিগিয়ান, তাই হব 
ভালো বশা ছুড়তে গারতাম। বশ ছুঁড়েছি অথচ লক্ষাভেদ হয়নি-- এমন ঘটনা আমার 
সাথে কমই ঘটেছে। ময়দানে দু' দল লড়ছে, আগি হুঁজে বেড়াচ্ছি আমার লক্্যকে। 


আমি জামার বশর্টা খুব সাবধানে হামযার দিকে 
হি মারলাম তার দিকে। বগি ঠিক দাভীর নিচে দিয়ে নল আর দিযে 


উৎলের বুদ্ধ | ৪৭ 


চাচা হামযা ছিলেন রাসূলুল্লাহর উ অত্যন্ত প্রিয় মানুষ। এই মৃত্যুর খবর শুনে 

প্রচণ্ড কষ্ট পান। তিনি বললেন, ‘কেউ কি আমার চাচার মৃতদেহ দেখেছে? 
তিনি এখন কোথায়?’ এক সাহাবি বললেন তিনি দেখেছেন। সেই সাহাবিকে নিয়ে 
রাসূলুল্লাহ $ হামযার উদ্দেশ্যে রওনা হলেন। রাসুলুল্লাহ তাঁর চাচার মৃতদেহ দেখে 
নিজেকে ধরে রাখতে পারলেন না, কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে তাঁর 
নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। 


আৰু সুফিয়ানের স্ত্রী হিন্দ ইবন উতবার নির্দেশে হামযার ৬৪ শরীর বিকৃত করা 
হয়েছিল। তাঁর পেট কেটে কলিজা বের করে আনা হয়। রাসূলুল্লাহ $ তাঁর চাচা 
হামযাকে সেরকম বিকৃত অবস্থাতে দেখেন। তাঁর জন্য এটা ছিল খুবই হৃদয় বিদারক 
ঘটনা। ওয়াহশীর বর্ণনায় ফেরা যাক, 


“আমি মতা ফিরে এলাম। রাসূলুল্লাহর $ মকা বিজয়ের পর আমি তাইকে পালিয়ে 
গেলাম। যখন তাইফ থেকে ইসলাম এহণের উদ্দেশ্যে দৃত প্রেরিত হলো, আমি বুঝতে 
পারছিলাম না কী করবো, কই ঝাবো। একবার ভাবলাম সিরিয়া চলে যাই, আবার 
ভাবলাম ইয়েমেন বা অন্য কোনো দেশ। খুব হিধাছন্দ কাজ করছিল, সিদ্ধাডহীনতায় 
ভগহিলাম। তখন কেউ একজন আমাকে বললো, এসব চিতা ছাড়ো। আমি কসম করে 
বলছি, যে লোক মুহাম্মাদের হীন এহণ করে আর ইসলামের লাগ দের, তাদের ডিনি 
হত্যা করেন না। এ কথা শুনে আমি সোজা মদীনায় গিয়ে রাসূলুল্লাহর & কাছে চলে 
গেলাম, তাঁর পেছনে দাঁড়িয়ে কালিমা পাঠ করে তাঁকে চমকে দিলাম। তিনি জিজেস 
করলেন, 

- তুমি কি ওয়াহশী? 

- জী আলাহর রাটূল। 

- এথা যা৷ কীভাবে কে হত্যা করেছো সে কাহিনী আমাকে বলো। 


আমি ঠিক সেভাবেই পুরো কাহিনীটি উনার কাছে বণর্দা করলাম, যেভাবে আজ 
তোমাদের (উপস্থিত তাবেইনদের উদ্দেশে) বলছি। আমি কাহিনী বলা থামতেই উনি 

উঠলেন, ওয়াহশী, তুমি কি চেহারা আমার সামনে থেকে সারিয়ে নিতে 
গারো?" 


রাসূলুল্লাহ $ ওয়াহণীর চেহারা দেখতে চাচ্ছিলেন না। যতবার ওয়াহশীর দিকে 
তাকাচ্ছিলেন, প্রতিবারই তাঁর মনে পড়ে যাচ্ছিল প্রিয় চাচা হামযার মৃত্যুর করুণ চিত্র। 


“এরপর থেকে আমি যতটা সঙব রাসুলুল্লাহকে ঞ এড়িয়ে চলতাম। উনি যেখানে 
যেতেন, আমি সেখানে যেতাম না গাছে উনার চোখে পড়ে যাই। আর এরপর আল্লাহ 
সুবহানাহ ওয়া তাআলা উনাকে নিজের কাছেই তুলে নিলেন।' 


ওয়াহণী বদলে যান, সত্যিকারের একজন মুসলিম হন। পরবর্তী জীবনে জিহাদে যোগ 
দেন। ভগ নবী মুসাইলামা আল কাষযাবের বিরুদ্ধে যুদ্ধ করেন। 


৪৮|সীৱাহ শেষ হঙ 


যে বশা দিয়ে আনি হামযাকে হত্যা করেছিলাম, সে বশ হাতে ময়দানের উদ্দেশে; 
রওনা দিলাম। যখন দুই পক্ষ মিত হলো, আমি দেখতে পেলাম মৃসাইপ/মা তরবারি 


দাঁড়ানো। আরেকজন মুসলিম যোদ্ধা তাকে আক্রমণ করার পারিকল্পনা করছে। 
তে আমার বিকাল ঠিক করতে থাকলাম; যখন মানে হলো ঠিকমাতো লক্ষি 


করছি বশী ছুড়ে মারণাম, বশ সোজা মুসাইলামাবে আমাত ক্মালো। ওদিকে দেত 
মুসলিম সেনাও তার তরবারি দিয়ে মুসাইলামাকে আক্রমণ করলো। গুসাইলামা মালা 


গেল।' 


তরবারি দিয়ে আক্রমণ করা লোকটি হলেন উহুদ যুদ্ধের বীর, আবু দুজানা। ওয়াহশী 
বলতেন, "্যদি আমার আঘাতে সে মারা যেয়ে থাকে, তাহলে আমি সবচেয়ে খ্রেষ্ঠ 
মানুষটিকে মেরেছি আর সবচেয়ে নিরৃষ্ট মানুষকেও আমি মেরেছি।' শ্রেষ্ঠ বলতে তিনি 
বুঝিয়েছেন হামযাকে, আর নিকৃষ্ট বলে বুঝিয়েছেন মুসাইলামাকে। 


রসূলুল্লাহ $ ওয়াহশীকে বলেছিলেন, ‘আজ থেকে তুমি আল্লাহর পথে সেভাবে যুদ্ধ 
করো, যেভাবে তুমি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলে।' ইসলামের বিষয়টি 
আসলে এমনই। কেউ যদি একটি গুনাহ করে থাকে, তাহলে একটি ভালো কাজের 
মাধ্যমে সেই গুনাহটি মোছার সুযোগ থাকে। ভাল কাজ খারাপ কাজগুলোকে মুছে 
(ফেলে। আমাদের গুনাহগুলো মুছে ফেলার জন্য আমাদেরকে সর্বদা সচেষ্ট থাকতে 
হবে। উমার ইবন খাত্তাব ভ একবার রাসূলুল্লাহর পঁ সাথে তর্ক করেন। তিনি বুঝতে 
পারলেন কাজটি ঠিক হয়নি। তিনি বলেন, 'এরপর থেকে আমি রোজা রাখা, সাদাকা 
দেওয়া এবং রাতে সালাত [কিয়ামুল লাইল) আদায় করতেই থাকলাম’ সাহাবিরা 
তাঁদের গুনাহর জন্য নেক আমল বল্পতেন। খারাপ কাজ করা হয়ে গেলে তার পরিবর্তে 
ভালো কাজ করা পাপমোচন বা অনুশোচনার একটি অংশ। 


মুসআব ইবন উমাইর ধর 


মুদআৰ ইবন উমাইর কেমন ছিলেন সে বিষয়ে সবচাইতে চমৎকার মন্তব্যটি করেছেন 
খাকবাৰ &৪। তিনি বলেন, 


“কিছু লোক দুনিয়ার বুকে প্রকার পায় না, সব পুরষ্কার জমা করে রাখে আখিরাতের 
জন্য। সাব ইবন উমাইর তেমনই একজন। উহদের দিনে তিনি মারা যান, রেখে 
ধান শুধু গারে জড়ানোর এক টুকরো চাদর। সে চাদর দিয়ে যন আমরা ভার মাথা 
রি তার পা বের হয়ে আলে। আম যখন পা ঢাকতে যাই, মাখা বের হয়ে 
' রাসূনুলাহ & বললেন, তাঁর মাথাকে চাদর যেনে 
ERE চাদর দিয়ে ঢেকে দিয়ে পা দুটো 


ভিরমি, অধ্যার মানাকিব, হাদীস ৪২২৫ [আরবি রেফারেন্দ)। 


ভহদর সু|৪৯ 


অথচ এই মুসআব ইবন উমাইর ছিলেন জাহেলিয়াতের যুগে একজন “সেলিবেটি" 
টো হবার Hl HLA SR 
সিরিয়ার সুগন্ধি ছাড়া যার চলতো না! অথচ ইসলাম মানুষটিকে আযূলে বদলে দিল। 
তিনি হয়ে গেলেন একেবারে সাদাসিধে। মৃত্যুর সময় তাঁর পুরো দেহ ঢাকার মতো 
এক টুকরো কাপড়ও তাঁর পরনে ছিল না। 


অন্যদিকে আবদুর রহমান ইবন আওফ ৬ ছিলেন ধনী সাহাবিদের একজন। একদিন 
ইফতারের কথা, তাঁর সামনে কিছু খাবার আনা হলো। তিনি বললেন, “মুসআব মারা 
গেছে, অথচ সে ছিল আমার চাইতে উত্তম, একটা ছোট চাদর ছাড়া তাঁর আর কিছুই 
ছিল না। হামযা মারা গেছে, অথচ সেও আমার চেয়ে উত্তম। তাঁরা মারা গেছে অথচ 
আমরা এখনও দুনিয়ার আরাম-আয়েশ ভোগ করে চলেছি।' এই যলে তিনি কাঁদতে 
লাগলেন, আর কিছুই খেতে পারলেন না।* 


রাসুলুল্লাহ & মুসআব ইবন উমাইরের ৬৪ মৃতদেহের সামনে দাঁড়িয়ে কুরআনের 
একটি আয়াত পড়লেন, 


“মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত তাদের 
অঙ্গীকার বাস্তবায়ন করেছে। তাদের কেউ কেউ [যুদ্ধে শাহাদাত বরণ করে] 
তার দায়িত্ব পূর্ণ করেছে, আবার কেউ কেট [শাহাদাত বরণের] প্রতীক্ষায় 
রয়েছে। তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তনই করেনি” (সূরা আহযাব, 
৩৩:২৩) 


এই আয়াতের অর্থ হলো আল্লাহর সাথে আমাদের একটি ওয়াদা আছে, কিছু মানুষ 
আল্লাহর পথে জীবন দিয়ে সেই ওয়াদা পূর্ণ করেছে। যেমন মুস'আব ইবন উনাইর 
*। রাসুলুল্লাহ & বললেন, ‘আমি সাক্ষ্য দিচ্ছি এরাই হলো শহীদ। তোমরা আসো, 
তাদের দেখে যাও। সেই সভার শপথ যার হাতে আমার পরাণ, কিয়ামতের আগ পর্যন্ত 
যারাই তাদেরকে সালাম দেবে তাদেরকে তারা সালামের উত্তর প্রদান করবে" 


সাদ ইবন আর-রাৰী ধর 

সাদ ইবন আর-রাবীর সাথে রাসূলুল্লাহ যুদ্ধের আগে গরামর্শ করছিলেন। সে কথা 
আগেই বর্ণনা করে হয়েছে। যুদ্ধের শর রাসূলুল্লাহ $ তাঁর অবস্থা জানতে চাইলেন। 
বললেন, “কে আমাকে সাদ ইবন রাবীর খবর দিতে পারবে? সে কি বেঁচে আছে না 
আরা গেছে? যদি তাঁকে জীবিত দেখতে পাও আমার সালাম পৌছে দিও।' একজন 
আনসারী সাহাবি, উবাই ইবন কাব, লাদের খোঁজে বেরিয়ে গেলেন। জীবনের অন্তিম 
মুহূর্তে সাদকে ক্ষত-বিক্ষত অবস্থায় খুঁজে পেলেন । তাঁকে গেয়ে বললেন, 'রাসূলুল্লাহ 


1 সহীহ বুখারি, অধ্যায় জানাযা, হাদীস ৩৬। 


৫০|সীরাহ শেষ খণ্ড 
$ তোমার অবস্থা জানতে চেয়ে আমাকে পাঠিয়েছেন। কী অবস্থা এখন তোমার?' 
সাদ & বললেন, 


a সালাম এবং তোমাকেও! রাসুলুল্লাহকে আমায় পদ থেকে বলে 
৬ সা পান্ছি। আলাহ তাঁকে সকল নবীর চাইতে শে পুরান 
প্রর্ত করুক! আর আনসারদেরকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে বলে দিও, 
সাদ ইবন রাবী তাদের বলেছে তোমরা বেঁচে থাকতে যদি তোমাদের নবীর উপর 
একটা আঁচড়ও আসে, তবে আল্লাহর সামনে দাঁড়াবার মতো কোনো অকুহ্াত 
তোমাদের থাকবে না। যতদিন তোমাদের চোখের পাতা নড়বে, ততদিল পরত তোমরা 


নবীকে রক্ষা করে যাবে।' 


ঢিক আগ মুহূর্তেও সাদ রাসূলুল্লাহর $ জন্য শ্রেষ্ঠ বিনিময় কামনা করছেন। 
সু এই কে বাঁচাতে গিরেই আজ সান নিজের জীবনের শেষ প্রানে 
আজকের মুসলিমরা তো এতই স্বার্থপর, এতই কৃপণ মনের অধিকারী হয়ে গেছে যে 
তারা দ্বীন ইসলামের জন্য জান ও মাল বিলিয়ে দেওয়ার কথা ভাবতেই পারে না। যখন 
বিপদ আসে, উল্টো ভাবতে থাকে যে ইসলামের জন্যই আজ তাদের এ দুর্দশা। 
প্রয়োজনে তারা তাদের দুনিয়ার নিরাপত্তা, সুখ, শান্তি বজায় রাখার জন্য দ্বীনের 
ব্যাপারে ছাড় দিয়ে দেয়। 


একটু তুলনা করে দেখা যাক-- শুধুমাত্র আল্লাহর রাসূলকে $ আশ্রয় দেওয়ার কারণে 
আনসারীদের জীবনে কী বিপর্যয় নেমে আসে৷ তাদের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, 
তাদের পরিবার-পরিজনকে কষ্ট সহ্য করতে হয়, যুদ্ধ-বিগ্রহে জড়াতে হয়, পুরো আরব 
তাদের শত্রু হয়ে যায়। কিন্তু এরপরেও সাদ ইবন আর-রাবী এতটুকু বিরক্ত নন। বরং 
তিনি নবীজির ঞ্ পুরস্কারের জন্য দুআ করছেন। শুধু তাই নয়, সাদ তাঁর আনসারী 
ভাইবোনের উদ্দেশ্যে সতর্কবাণী পাঠিয়েছেন এই বলে, তাদের মাঝে যতক্ষণ একবিন্দু 
প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত তারা যেন নবীজিকে রক্ষা করে যায়। তাদের জীবদশায় 
যদি নবীজির গায়ে একটি কাঁটাও লাগে, তাহলেও তারা এর জন্য আল্লাহর কাছে দায়ী 
থাকবে, তাদের কোনো কৈফিয়ত শোনা হবে না। রামূলুল্লাহর & সাহায্যকারী 


আবদুল্লাহ ইবন জাহশ && 


টিটো... = ___ টছদের যুদ্ধ | ৫১ 


“হে আল্লাহ! আমি যদি শক্রর দেখা পাই, তাহলে আমার সাথে 

বু ত ন লা ক ক 
সাথে লড়বো। এরপর চু আমাকে তার ওপর লড়াইয়ে বিজয়ী কলে বং আমি তার 
টাকে হত্যা কৱে ডার দেহ থেকে বর্ম ছিনিয়ে নিতে গার” 


আবদুল্লাহ ইবন জাহশ বললেন, 'আমীন’। সাদ বললেন, ‘এবার তোমার পালা।” 
আবদুরাহ ইবন জাহশ দুআ করলেন, 


“হে আল্লাহ! আমার সাথে একজন শক্তিশালী যোদ্ধার সাক্ষাৎ করিয়ে দাও, যে জামার 
নিরুন্ধে লড়বে এবং আমি তার বিরুদ্ধে লড়বো। এরপর সে আমাকে হত্যা করবে আর 
আমার নাক ও কান কেটে নেবে। আমি যেদিন তোমার সাথে মিলিত হবো, সেদিন 
হেন তুমি আমায় জিজ্ঞেস করতে পারো, তোমার নাক ও কান কেন কাটা হয়েছে হে 

আর আমি বলব, হে আল্লাহ! তোমার এবং তোমার রাসূলের জন্য। তখন 


সাদ ইবন আবী ওয়াক্কাস এই দুআ শুনে বললেন, ‘আমীন।’ সাদ ইবন আবী ওয়াক্কাস 
তাঁর ছেলের কাছে যখন এ কাহিনীটি বলছিলেন, তিনি বলেন, ‘শোনো বাবা, সেই দিন 
আমাদের দুজনের মধ্যে আবদুল্লাহ ইবন জাহশের দুআটাই বেশি ভালো ছিল। 
দিনশেষে দেখতে পেলাম, তাঁর নাক আর কান একটা দড়িতে বাঁধা।" 


আল্লাহ তাআলা তাঁর দুআটি সত্যিই কবুল করে নিয়েছিলেন! ঠিক সেভাবে কবুল 
করেছেন, যেভাবে তিনি চেয়েছেন! এই দুআ থেকে এটাও জানা যায় যে নিজের 
মৃত্যুকামনা করা জায়েয কেবলমাত্র তখনই, যখন আল্লাহর পথে মৃত্যুর দুআ হয়। 


খাইসামা আবু সাদ ঞ্ 

খাইসামা ॥ বেশ বয়ন্ক একজন সাহাবি। তবুও তিনি যুদ্ধে যেতে উন্মুখ হয়ে ছিলেন। 
অংশ নেওয়া বৃদ্ধদের ওপর ফরয নয়, কিনতু তিনি খুব করে চাইতেন শহীদ 

হতে। খাইসামার এক ছেলে বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন। খাইসামা বলেন, 


“বদরের যু আমি যেতে পারিনি। বদরের সনয় আমি জিহাদে যাওয়ার এবল ইচ্ছা 
“এবাশ করলাম, তখন আমার আর আমার ছেলের মধ্যে লটারি হলো । লটারিতে হেলে 
জিতলো। দে যে গেল আর আল্লাহ তাকে শাহাদাহ দান করলেন! গতরাতে ওকে 
হতে দেখেছি, ওকে দেখতে অসাধারণ লাগছিল! সে হুব মজা করে জায়াতের ফল 
খাচ্ছিন। আমাকে বললো, এসো, জামাতে আমাদের সঙ্গী হরে যাও! আমাকে আল্লাহ 
মে ওয়াদা করেছিলেন তা আসলেই সত্যি হয়েছে।' 


আল্লাহ রাসূল! আমি আল্লাহর কসম করে বলছি, আমি জান্নাতে তার সাথে মিলিত 


বো 


হতে চাই! আমি বুড়ো হয়ে গেছি, আমার হাড়গুলো দুর্বল হয়ে পড়েছে, ইয়া কাপ 
আমি আল্লাহর কাছে দুআ করি, তিনি যেন আমাকে শাহাদাহ দান করেন! 
আমাকে সাদের সাথে জান্নাতে এক হওয়ার সুযোগ দেন!' 


রাসুলুল্লাহ তাঁর অনুরোধ রাখেন, তাকে যুদ্ধে যেতে দেন। খাইসামা উহুদের যুদ্ধে 
হন। সৃ্ধে না যাবার যথেষ্ট অজুহাত খাইসামার ছিল, কিন্তু তিনি আর সবার 
বরং তাঁর ভর ছিল না জানি বিছানায় শুয়েই মারা যান আর শাহাদাহ থেকে বা 
জিহাদে না-যাবার অজস্র অজুহাতের বিপরীতে, বৃদ্ধ খাইসামার এই একটি আবে? 
দুআ আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত। 


ওয়াহাব আল মুযানী ঞঞ্ এবং তাঁর ভাতিজা % 


ওয়াহাব আল নুযানী ছিলেন একজন যাখাল। তিনি মদীনার স্থানীয় নন, এনেছিলেন 
মদীনার বাইরে মুযাইনা নামের এক গোত্র থেকে। তাঁর আত্মীয়স্বজনও ছিল রাখাল। 
রাসূলুল্লাহর & সাথে দেখা করার জন্য একদিন তারা সবাই মদীনায় এল। তাদের 
ভেড়াগুলিও সাথে ছিল। কিন্তু মদীনায় এসে দেখলো সেখানে কেউ নেই! সবাই যুদ্ধ 
করার জন্য দের ময়দানে গেছে। এ কথা শুনে ওয়াহাব ভেড়ার পাল মদীনাতেই 
ফেলে রেখে ভাতিজাকে সাথে নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন । 


মুসলিমরা তখন সুবিধাজনক অবস্থানে আছে। তাঁরা পৌছেই যুদ্ধে যোগ দিলেন। কিন্তু 
এক পর্যায়ে যখন খালিদ ইবন ওয়ালিদের অতর্কিত হামলায় মুসলিমরা কিছুটা বিপরযন্ 
হয়ে পড়ে, তখন এল ওয়াহাব আল মুযানীর পাণা। রাসূলুল্লাহ ষ্ দেখতে গেলেন যে 
শত্রুদের একটি দল জড়ো হয়ে তাঁদের দিকে এগিয়ে আসছে। তিনি বলে ওঠেন, 'কে 
আছে এদের বিরুদ্ধে লড়বে?’ ওয়াহাব আল মুযানী বলে ওঠেন, ‘আমি লড়বো!' এই 
বলে তিনি এগিয়ে যান, তাদের ওপর ক্রমাগত তীর ছুঁড়ে তাদের পিছু হটিয়ে দেন। 
শত্রুপক্ষের আরও একটি দল এগিয়ে আসে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, “কে আছে 
এদের থামাবে?' “আমি থামাবো! ইয়া রাসূলুল্লাহ!' বলে আল মুঘানী তরবারি নিয়ে 
এবারো শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন আর পিছু হটতে বাধ্য করেন। 


এরপর শত্রুদের বেশ বড়সড় একটি দল এণ্ডতে থাকে, রাসুলুল্লাহ &ঁ বুঝতে পারলেন 
ওয়াহাবের জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে। তাঁকে উদ্বুদ্ধ করে বললেন, 'এগিয়ে 
যাও! জান্নাতের সুসংবাদ গ্রহণ করো" এ কথা শুনে ওয়াহাব আল মুযানী এই বিশাল 
দলটির সাথে যুদ্ধ করতে এগিয়ে যান। রাসূলুল্লাহ $ তাঁকে এগিয়ে যেতে দেখে 
বলেন, "হে আল্লাহ! তাঁর ওপর রহম করো!’ ওয়াহাব আল মুযানীর দেহ তরবারির 
আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাবার আগ পর্যন্ত তিনি লড়াই করতেই থাকেন। তাঁর 
ভাতিজাও একইভাবে শহীদ হন। যখন তাঁর মৃতদেহ পাওয়া গেল, তাঁর শরীরে তখন 
বিশটি মারাত্বক জখমের চিহ্ন! 


ওয়াহাব আল-মুখানীর ক্ষতবিক্ষত শরীর দেখে উমার & বলেছিলেন, এর থেকে 
চমৎকার মৃত্যু তো আমি কল্পনাও করতে পারি না!" ওয়াহাব আল মুযানীর এই মৃত্যু 
ছিল উমারের কাছে “পে মৃত্যু” তেরো বহর পরের কথা। কাদিসিযার যুদ্ধের পর 
সাদ ইবন আবি ওয়াকাদের সাথে মুযাইনা পোৱের এক লোকের দেখা হলো। 
লোকটার নাম বিসাল। তার আত্মীয়রা গনিমতের 'মালের অংশ পায়নি। বথাপ্রসঙ্গে 
সাদ তাকে জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা, তুমি কি ওয়াহাব আল-মুযানীৰ আত্মীয়?’ সে 
বললো, 'স্বী, আমি তার ভাতিজা’ সাদ বলে উঠলেন, 


“তাই! তোমার চাচার কাহিনী জানো তো? উহুদের দিনে যখনই রাসূলুল্লাহ $ কোনো 
স্বেচ্ছাসেবকের জন্য ডাক দিচ্ছিলেন, প্রতিবারই তোমার চাচা এগিয়ে গিয়ে শত্রুদের 
হামলা করেন। তৃতীয় বারে আমিও তাঁর সাথে যোগ দিলাম। আশা ছিল যে, তাঁর 
সমান পুরত্থার যদি পেয়ে যাই! কারণ রাসূলুল্লাহকে $ তখন বলছিলেন, জান্নাতের 
সুসংবাদ গ্রহণ করো। তোমার চাচা শহীদ হয়ে গেলেন, আমিও খুব করে চাচ্ছিলাম 
তাঁর সাথে শহীদ হই। কিন্তু আমার সময় তখনও আসেনি। আমি ভাবি, ইশ! আমি বদি 
মুযানীর মতো শহীদ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারতাম!” 


ভৎপর যু |৫৩ 


ওয়াহাব আল মুযানীর দাফনের সময় নবীজি & আহত ক্রন্ত-বিখবস্ত; তবু তিনি 
দাফনের পুরোটা সময় জুড়ে দাঁড়িয়ে হিলেন। দুআ করলেন, "হে আল্লাহ, তুমি তাঁর 
ওগর সন্তুষ্ট হও, কারণ আমি তাঁর ওপর সন্তুষ্ট।' জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওয়াহাব 
আল মুযানী অনীম বীরতূ আর সাহসিকতার সাথে লড়াই করে গেছেন। ওয়াহান কিন্তু 
খুব নামকরা সাহাবি ছিলেন না, কিন্তু ভার বীরত্বগাথা সাহাবিরা বহুদিন পর্যন্ত স্মরণ 
করেছেন। 


আমর ইবন আল জামূহ ৬ 

আমর ইবন আল জামূহ ছিলেন খোঁড়া। তাঁর ছিল চার ছেলে। প্রত্যেকেই সাহসী 
যোদ্ধা। উহুদের যুদ্ধের সময় এলে আমর জিহাদে যোগ দিতে চান কিন্তু ছেলেরা বাধ 
সাধে। তাদের যুক্তি, আমরের জন্য জিহাদে যাওয়া ফরয নয়। আমর তখন রাসূলুল্লাহর 
ওঁ কাছে গিয়ে অনুরোধ জানান, ‘আমার ছেলেরা চায় না আমি আপনার সাথে জিহাদে 
যাই। কিন্তু আল্লাহর শপথ, আমার এই খোঁড়া পা আমি জান্নাতে ফেলতে চাই।' 
রাসূলুল্লাহ জঁ তাঁর ছেলেদের ডেকে বললেন, 


“তোমাদের বাবা যদি জিহাদে যেতে চায়, যেতে দাও। তাকে বাধা দেওয়া তোমাদের 
ছি নয় হয়তোবা আল্লাহ তা কে শাহাদাত দান করবেন।' 


আমর যুদ্ধে যাওয়ার অনুমতি পেলেন। শাহাদাতের স্বপ্নে বিভোর আমর রাসূলুল্লাহর 
কাছে এসে এক ফাঁকে জানতে চাইলেন, 


৫৪ |সীয়াহ শেষ খন্ড 


- আচ্ছা রামূলুন্লাহ, আমি দি আল্লাহর রাত্তায় মারা যাই, তাহলে আমি জান্নাতে সুদ 
সবল পা নিয়ে হাঁটতে পারবো তো? 
-অবশ্যই পারবে! 


আমর ইবন আল জামূহ শহীদ হিসেবেই মৃত্যুবরণ করেন। একজন অসুস্থ বা অক্ষম 
ব্যক্তির জন্য কিতালে যাওয়া আবশ্যক না হলেও অনুমোদিত। তবে প্রতিটি ঘটনার 
অসাধারণ দিকটি হলো সাহাবিদের মাঝে শহীদ হিসেবে মারা যাওয়ার প্রবল ইচ্ছা, 


অধীর আগ্রহ আর অদম্য স্পৃহা। 


হানযালা ইবন আবি আমীর &&: ফেরেশতারা গোসল দিল 
যাকে 


আনসারী সাহাবি হানযালা ৬, উহুদের যুদ্ধের আগের রাতেই তাঁর বিয়ে হয়। যুদ্ধের 
সময়টাতে সাধারণত মুজাহিদরা ক্যাম্পে অবস্থান করেন। কিন্তু হানযালা ৬ 
রাসূলুল্লাহর ৬ কাছ থেকে বিশেষভাবে অনুমতি চাইলেন স্ত্রীর সাথে রাত কাটাবার। 
রাসূলুল্লাহ অনুমতি দিলেন। হানযালা রাতে সতী সাথে থাকলেন। ভোরে ফিরে এসে 
সাহাবিদের সাথে ফজরের সালাহ আদায় করলেন। এরপর স্ত্রীর জামিলাহর ৬ কাছে 
ফিরে এলেন বিদায় নিতে। কিন্তু জামিলাহ তাঁকে আঁকড়ে ধরলেন, তাঁরা মিলিত 
হলেন। 


এদিকে বেশ দেরি হয়ে যাচ্ছিল, তাই ফরয গোসল না করেই হানযালা ময়দানের 
উদ্দেশ্যে রওনা হলেন। দুঃসাহসী হানযালা ঘোড়ার পিঠে বসে শত্রুপক্ষের নেতা আবু 
সুফিয়ানকে টার্গেট করলেন। হানযালা এগিয়ে গিয়ে আবু সুফিয়ানের ঘোড়াকে তরবারি 
দিয়ে আঘাত করলেন। আবু সুফিয়ান ঘোড়া থেকে পড়ে চিৎকার করে উঠলো। 
হানযালা আবু সুফিয়ানকে শেষ করে দিতে চাইলেন, কিন্তু তার আগেই এক মুশরিক 
এসে পড়লো। সে হানযালাকে বর্শা দিয়ে আঘাত করলো। তাঁর বুক ভেদ করে বর্শা 
পিঠ দিয়ে বেরিয়ে এল। কিন্তু হানযালা ঞ থামবার পাত্র নন। তিনি আবু সুফিয়ানকে 
আবার আঘাত করতে উদ্যত হলেন। সেই মুশরিক তাকে দ্বিতীয়বার আঘাত করলো। 
হানযালা & শহীদ হলেন। 


হানযালাকে নিয়ে াসূদুরাহ $ অদভুত এক দৃশ্য দেখেন! তিনি বলেন, ‘অমি 
হানযালাকে দেখেছি ঠিক আসমান আর জমিনের মাঝে। ফেরেশতারা তাকে জান্নাতী 
রুপার পাত্রে রাখা আল-মুযনের পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছ” রাসূলুলাহ $ 
হানযালার খবর নিতে ভার স্ত্রী জামিলাহর কাছে লোক পাঠালেন। জামিলাহ ছিলেন 
লাফ নেতা আবদুল্লাহ ইবন উবাই এর দেয়ে। কিন্তু তিনি বাবার মতো ছিলেন না। 
তিনি ছিলেন মুভ্যাকী মুসলিমাহ। লোকেরা জামিলার কাছে গেল। তিনি বললেন, 
"বার আগে ভিনি গোসল করার সময় পাননি, দু (অপবিত্র) অবস্থাতেই তিনি চলে 


ভহদের যৃদ্ধ|৫৫ 


যান।' রাসূলুল্লাহ $ শুনে বললেন, ‘এজন্যই তাকে ফেরেশতারা গোসল করিয়ে 
দিচ্ছিল! 


আরও একটি আশ্চর্যজনক ব্যাপার ঘটে। জামিলাহ যখন যানমালার = সাথে 
থেকেছিলেন, তিনি চারজন সান্ষী ডেকে বিষয়টা জালান। এ অভুত কাজটা তিনি কেন 
করলেন? সাধারণত স্বামী বা স্ত্রীর একান্ত গোপন কথা অন্যদের জানবার কথা নয়। 
জাগিলাহ বলেন, ‘আমি স্বপ্নে দেখেছিলাম যে আকাশ খুলে গেল আর তার ভেতর দিয়ে 
হানযালা চলে গেলেন, এরপর আকাশ আবার বন্ধ হয়ে গেল। তাই আমার মনে হলো 
যে হানযালা শহীদ হয়ে যাবেন। স্বামী পরদিন মারা যাবে জানলে তার সাথে শারীরিক 
সম্পর্ক না করাটাই “স্বাভাবিক' ৷ কারণ তাহলে সে নারীর জন্য দ্বিতীয় বিয়ে করা সহজ 
হবে। কিন্তু কীসের আশায় জামিলাহ জেনে শুনে স্বামীর সাথে মিলিত হলেন? কেন 
সবাইকে বিষয়টা জানালেন? কেন তিনি সেই পুরুষের সন্তান চাইলেন যে কিনা 
পরদিনই শহীদ হয়ে যাবে? 


আসলে জাহাবিদের মানসিকতা আমাদের মতো ছিল না। তাঁরা দুনিয়াকে অনাভাবে 
দেখতেন, তাঁরা দুনিয়াকে দেখতেন ওয়াহীর আলো দিয়ে। হানযালা শহীদ হবেন -- 
এটা জেনেশুনেই জামিলাহ তাঁর সন্তান গ্রহণ করতে বেশি আগ্রহী হয়েছিলেন। 
জামিলাহর জন্য এটাই ছিল আনন্দের ব্যাপার যে তাঁর স্বামী হবে একজন শহীদ! 
হয়তো তাঁর জন্য পৃথিবীটা কঠিন হয়ে পড়বে। হয়তো কষ্ট আর দুর্দশা তাঁর ওপর 
চেপে বসবে, কিন্তু শহীদের স্ত্রী হবার মধ যে মর্যাদা আছে, সে মর্যাদা লাভের সুযোগ 
হাতছাড়া করতে চাননি জামিলাহ। তিনি যা-ই করেছেন, আল্লাহর জন্য করেছেন। আর 
আল্লাহ তাআলাই তাঁর বান্দাদের সাহায্য করেন। 


জামিলার সাথে এরপর সাবিত ইবন কাইসের ৬ বিয়ে হয়। জামিলার গর্ভে জন্ম 
নেওয়া হানযালার সন্তানের নাম রাখা হয় আবপুল্লাহ। আর সাবিতের সংসারে জন্ম নেয় 
মুহামাদ। এই মুহামাদই ছিল আবদুল্লাহর সবচেয়ে কাছের মানুষ। বাবা না থাকা 
সত্তেও আবদুল্লাহ ঠিকই তায় সৎ বাবা ও ভাইয়ের থেকে আদর-নেহ- মমতা পেয়েছিল, 
ভালোবাসায় কোনো কমতি ছিল না। নিশ্চয়ই তারওয়ার বিনিময়ে আল্লাহ উত্তম কিছুই 
দান করবেন। 


আল্লাহ তাআলার প্রতি সাহাবিদের ভালবাসার আরেকটি নিদর্শন এই খটনা। 
সদ্যবিবাহিত হানযালা ৬ গোসল না করে সয়দানে ছুটে যান। পদাতিক সৈনা হরেও 
তিনি পাল্লা দেন ঘোড়সওয়ারির সাথে। যেসব ভাই ও বোনেরা বিয়ে করেছেন, তারা 
জানেন বিয়ের প্রথম দিনগুলোতে দুনিয়ার প্রতি কী প্রবল মায়া কাজ করে! সেই তীব্র 
বন্ধন উপেন্সন করে ময়দানে যুদ্ধ যাওয়া কতই না কঠিন! আর সেটাই করেছিলেন 
হানযালা, আর তাই ‘ফেরেশতারা তাকে গোসল করিয়েছে!" 


ও৬1সীরাহ শেষ খন্ড 


আবদুল্লাহ ইবন আমর ইবন হারাম ঞ্ 


“বাবা শোনো, রইু্লাহর & পর এই দুনিয়ায় তুমিই আমার সবচেয়ে ছিয়। যাদি 
তোমার বোনদের দেখালোনা করতে না হতো, আমার খণ পরিশোধের বিষয়টি না 
থাকতো, তাহলে আমি চাইতাম তুমিও যুদ্ধে শহীদ হয়ে যাও। নিজের ব্যাপারে আমি 
আশা করি, আমি এম সারির শহীদ সাহারিদের একজন হবো। তেমার কাছে 
ওগিয়ত এই যে, ভুমি আমার ধাপ গরিশোথ করে দিও আর তোমার বোনদের দেখে 
রেখো। 


আবদুললাহ ইবন আমরের স্বপ্ন সত্য হয়েছিল, তিনি উহুদ যুদ্ধে শহীদ হয়ে যান। 
রাসূলুল্লাহ পু বললেন, “তোমরা তাঁর জনো কাঁদো বা না-কাঁদো, জেনে রেখো, তোমার 
বাবাকে ফেরেশতারা ঠিকই ছায়া দিয়ে রেখেছে, যতক্ষণ না তোমরা তাকে দাফনের 
জনা ওঠাচ্ছো।"'$ 


মৃত্যুর গর শহীদ ছাড়া আর কোনো মানুষ দুনিয়াতে ফিরে যেতে চায় না। কিন্তু 
শহীদের কাছে তার মৃত্যুর অভিজ্ঞতা এতই সুখকর যে, সে দুনিয়াতে ফিরে গিয়ে 
আবারও সেই মুহূর্তটি উপভোগ করতে চায়। 


শাহাদাতের মর্যাদা 


১) সবুজ পাখির অন্তরে 

শাহাদাতের মর্যাদার কথা অসংখ্য হাদীসে এসেছে, এর মধ্যে একটি চমৎকার হাদীস 
হলো সমুজ পাখির হাদীস। এটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবন আব্বাস *। 
রাসূলুল্লাহ $ বলেন, 


উদর যু যখন তোমাদের ভাইদের হত্যা করা হয়, আলাহ তখন তালের 
৯২২২ 
' সহীহ বুখারি, অধ্যায় ভিহাদ, হাদীস ৩২ 


ইহদের যুদ্ধ | ৫৭ 


রুহকে সবুজ পাথর অন্তরে হাগন করেন। তারা তখন সবুজ পাখি হরে 
জামাতের নদীর ওপর উড়ে বেড়ায় সেখানকার ঝল খায়, মহান রবের 
আরশের হারায় রাখা সোনার অদীপে যেয়ে বাসা বাধে। জানাতে সুরা 
খাবার, মজাদার পানীয়, শাভিম নিবাস উপভোগের পর তারা বলতে থাকে, 
কে আমাদের ভাইদের যেয়ে জানাতে পারকে যে আমরা জায়াতে জীবিত 
আছি; আনাদেয় রবের নিরযরু এও হয়েছি -- তারা খেন জিহাদ থেকে বিমুখ 
না হয়ে যায়, যুদ্ধ থেকে পালিয়ে না যায়। আল্লাহ আযযা ওয়া জাল বলেন, 
আমি তাদেরকে তোমাদের এ কথা জানিয়ে দেবো। এরপর ভিনি নাযিল 
করেন রা আলে ইমরানের এ আরাত (১৬৯-১৭১): 


আর যাদের আল্লাহর পথে হত্যা করা হয়েছে তাদের সত ভেবো না, বরং ভারা 
[নিজেদের পালদকতা্র কাছে জীবিত ও জীনিকাঙ্রাও। আল্লাহ তাঁর 
ক্রুণাতাঙার থেকে তাদের যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ 
উদ্যাপন করছে। আর যারা এখনও ডাদের কাছে এসে পৌঁছেন তাদের 
এপছনে তাদের জন্যে আনন্দ একাশ করে। কেননা তাদের উপরে কোনো তয় 
নেই আর তারা অনুতাপও করবে না। তারা আনন্দ করবে আল্লাহর কাছ থেকে 
প্রাপ্ত অনুগ্রহের জন্য এবং করুণাভাঞারের জন্য, আর নিঃসন্দেহ আল্লাহ 
বিশ্বাসীদের এাপা বিনঈ করেন না/$ 


অর্থাৎ, শহীদেরা চাইছিলেন তাদের দুনিয়ার ভাইদেরকে জিহাদের জন্য উদু্ধ করতে, 
যেন তারা জিহাদ থেকে পিছু না হটে। আল্লাহ তাদের সেই ইচ্ছা পূরণ করেছেন, তাই 
তিনি সূরা আলে-ইমরানের আয়াতগুলো নাযিল করেন। 


এই হাদীস থেকে আমরা দুটো জিনিস জানতে পারি। এক, শহীদেরা জীবিত, এবং 
দুই, তাঁরা চান যে, তাদের ভাইয়েরা জিহাদ অব্যাহত রাখুক। ভ্রাতৃত্বের এই বন্ধন 
মুজাহিদদের মাঝে এতই মজবুত যে, মৃত্যুর পরেও তাঁরা তাঁদের মুজাহিদ ভাইদের 
কাছে বার্তা পাঠাতে চেয়েছেন। তাঁদের এই আন্তরিক ইচ্ছার কারণে স্বয়ং আল্লাহ 
তাআলা তাঁদের হয়ে বার্তাটি পৌঁছে দেন। 


এই ব্যাপারে আরও একটি হাদীস বর্ণনা করেছেন মাসরুক। তিনি বলেন, আমরা 
আবদুল্লাহর কাছে গিয়ে জানতে চাইলাম কুরআনের এই আয়াতটির অর্থ কী: “যাদের 
আল্লাহর পথে হত্যা করা হয়েছে তাদের মৃত ভেবো না, বরং তারা নিজেদের 
পালনকর্তার নিকট জীবিত এবং জীবিকাপ্রাপ্.... তিনি বললেন, আমরা এই আয়াতের 
অর্থ রাস্লুল্লাহকে ্ জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন, 


শহীদদের আত্মাকে স্থাপন করা হবে সবুজ পাখিদের দেহে। মহান আল্লাহর 
আরশের নিচে ঝুলন্ত ঝাড়বাতির মাঝে তারা বাসা বাধবে। জামাতের ফল 


15 সুনান আৰু দাউ, অধ্যায় জিহাদ, হাদীস 8৪1 


৫৮|নীরাহ শব বণ. ie 


খেকে যা ইচ্ছা খাবে, এরপর আবার নিজেদের বাড়িতে ফিরে আসনে, 
একবার আল্লাহ তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কী চাও? 
তারা জবাব দিলো, আমরা আর কা চাইতে পারি? আমরা তো যেখান থেকে 
হুণি জামাতের ফল খেতে পারছি! 


তাদের রব তাদেরকে তিনবার একই এরা করলেন তারা ববন বুঝতে পারল 
আল্লাহ সুবহানাহু ওয়া তাতালা উতর না পাওয়া পতি এ করতেই থাকবেন, 
তখন বললো; হে আমাদের রব, আসাদের ইচ্ছা হয় যে আপনি আমাদেরকে 
আবার দুনিয়ার জীবনে ফেরত পাঠান আর আমরা আবারো আপনার জন্যে যৃদ্ধ 
করে শহীদ হয়ে যাই! 


আল্লাহ তাআলা যখন দেখলেন তাদের আর কোনো চাওয়া নেই, তিনি 
তাদেরকে জান্নাতের আনন্দ উপভোগের জন্য ছেড়ে দিলেন।”” 


২) সালামের জবাব 
রাসূলুল্লাহ ষ্জ বলেন, “যদি কেউ উছুদ যুদ্ধের শহীদদের কবর যিয়ারত করে তাদেরকে 
সালাম প্রদান করে, তবে তারা প্রত্যেকের সালামের জবাব দেবে।' এ প্রসঙ্গে ইবন 
আবি দুনিয়ার বলা একটি ঘটনা আততাফ ইবন খালিদ বর্ণনা করেছেন। আবি দুনিয়া 
বলেন যে তাঁর চাটা প্রায়ই শহীদদের কবরে যেয়ে হামযার & জন্য দু'আ করতেন। 
তাঁর চাচী বলেন, 


একদিন আমি গোরহানে গেলাম। সেখানে আমার উটের লাগাম টেনে ধরার লোকটি 
হাড়া আর কেউ-ই উপহিত ছিল না। আমি হাম্যার কবরের কাছে দাঁড়িয়ে বেশ 
ক্ছক্ণ ধরে দুজা করলাম। দু শেষ করে আমি তাকে সালাম দিয়ে বিদার 
জানালাম। আর ঠিক তখনই মাটির নিচ থেকে আমি আমার সালামের জবাব শুনতে 
পেলায়! এই ব্যাপারে আমার বিন্দুমার সন্দেহ নেই! আলাহ সুবহানাহ ওয়া তাআলা 
আমাকে সৃষ্ট করেছেন -- এ নিয়ে আমার যেমন কোনো সন্দেহ নেই; রাত আর দিনের 
তফাত নিয়ে যেমন করে কোনো সন্দেহ থাকতে পারে না, তেমন এই বিষয়টা নিয়েও 
আমি পুরোপুরি নিষ্চিত যে আসি সালামের উতর অনোছি। আর তা শোনার সাথে সাথে 
আমার গায়ের এতিটা লোম খাড়া হয়ে গেল!" 


৩) সুগন্ধী কবর 

অল ওয়াকিদী বলেন, 'ুআবিয়া একবার পরিখা (গর্ত) খুড়তে গেলেন। তিনি ঘোষণা 
দিলেন যাদের আত্মীয় উহুদের যুদ্ধে শাহাদাহ লাভ করেছে, তারা যেন গর্ত খোঁড়ার 
আগে বিষয়টি সবাইকে জানিয়ে দেয়। কেননা পরিখা কাটতে গেলে শহীদদের কবর 
বের হয়ে পড়তে পারে। তাই তিনি শহীদদের আস্মীয়দেরকে সেখানে উপস্থিত থাকতে 


সহ মুসলিম, অধ্যায় জি, হাদীস ১৮১। 
"আল বিদ়া য়া নিহায়া, 8৭ খণ্ড, পৃষ্ঠা ৮৮। 


EES TE উহদের যু | ৫৯ 


বলেন যেন তারা কবরগুলো চিহ্নিত করতে পারে এবং প্রয়োজনে সরিয়ে নিতে পারে। 


জাবির ইবন আবদুল্লাহ *৪ সে ঘটনা লম্পর্কে বলেন, 
'এক লোক আমাকে জানালো, জাবির, নুআবিয়ার লোকেরা পরিখা খোঁড়ার সময় 
বাবার কবরও খলে ফেলেছে। উনার কিছু অংশ র বাইরে বেরিয়ে 


এসেছে। এ কথা শুনে জাবির বাবার কবর শুঁড়তে সেখানে উপস্থিত হলেন। তিনি 
বলেন, আমরা তাঁদের ক্বরওলো খনন করতে গিয়ে দেখি আমার বাবার শরীরটা 
অরিক্ল আগের মতোই আছে, একটুও বদলায়নি। তাঁকে দেখে মনে হলো তিনি 
হুমোচ্ছেন। কবর খুড়তে গিয়ে তাঁর আরেক সাথী আমর ইবন জাযুহকেও দেখতে 
পেলান। তাঁর হাত দিয়ে শরীরের একটি কষতহান ঢাকা ছিল। হাতখানি সরিয়ে 
দেখলাম, ক্ষত থেকে গলগল করে তাজা রক্ত বেরোতে লাগলো! গর্ত বড়তে গিয়ে 
হামার && পায়ে শাবলের আঘাত লাগে, সেখান থেকেও টাটকা রক্ত ঝরতে শুরু হয়। 
তাঁদের দেখে মনে হচ্ছিল রুবি গতকালই তাঁদেরকে কবর দেওয়া হয়েছে!" 


ইবন কাদির বলেন, ‘তাঁদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক! বলা হয়ে থাকে 
উহুদের শহীদদের প্রত্যেকের কবর থেকে মেশকের সুবাস ভেসে আসছিল।' এই 
মানুষগুলো শাহাদাহ লাভ করেছেন ৪৬ বছর আগে! অথচ তাঁদের দেহওলো দেখে 
মনে হচ্ছিল যেন এইমাত্র তাঁদের কবর দেওয়া হয়েছে। 


৪) শহীদদের গোসল বা জানাযার প্রয়োজন নেই 

বান্দা যেখানে শাহাদাহ লাভ করে, সেখানেই তাকে কৰর দেওয়া সুন্নাহ। ক'জন 
সাহাবি উহদের শহীদদের মৃতদেহ নিয়ে মদীনায় বাচ্ছিলেন। রাসূলুল্লাহ সু তাদের 
দেখে বললেন, ‘তাদের নিয়ে ফিরে যাও আর উহুদের ময়দানেই কবর দাও।' 
ময়দানই শহীদদের গোরস্থান। সদীনা উহুদের ময়দান থেকে বেশ কাছেই ছিল। 
দেহপগুলোকে মদীনায় নেওয়া যেত। কিন্তু আল্লাহর রাসূল ৬ জিহাদের ময়দানেই 
গুহাদাদের কবর দিতে বলেন। 


দাফন করার সময় আল্লাহর রাসূল ক্রু উহদ যুদ্ধের দুইজন শহীদের ওপর এক টুকরো 
কাপড় বিছিয়ে জিজ্ঞেস করতেন, 'এ দুজনের মাঝে কার কুরআনের জ্ঞান বেশি ছিল?" 
যার কুরআনের জ্ঞান বেশি, তাকে তিনি আগে কবরে নামাতেন। শহীদদের কবরে 
রেখে দুআ করতেন, “আমি কিয়ামতের দিনে শের জন্য সা্্য দিৰো।' দু'জন 
শহীদের জন্য একটি কাপড় বরাদ্দ ছিল কারণ দাফনের যথেষ্ট কাপড় পর্যন্ত ছিল না। 


অবশ্য আরেকটি কারণ হতে পারে, যুদ্ধ কে সবাই এত বেশিক্লান্ত হয়ে গিয়েছিল যে, 
কবর খোঁড়ার মতো শক্তি অবশিষ্ট ছিল না। আর তাই দুজনের জন্য একটি কে কবর 
ধুঁড়ে, যার কুরআনের জ্ঞান বেশি আছে তাকে প্রথমে, এরপরে দ্বিতীয়জনকে এভাবে 
করে কবর দেওয়া হচ্ছিল রাসূু্লহ & আদেশ দেন যেন গুহাদাদেরকে গোসল না 
দিয়ে শরীরের রক্ত সহ কবর দেওয়া হয়। শহীদদের জন্য জানাযার নামাজও আদায় 


শ৩]নীরাহ শেষ খন্ড 


৫) নবীজির & সাক্ষ্য 
উহুদ যুদ্ধের ধকলের কারণে নবীজি ৫ সেদিন বাসে যোহরের সালাত আদায় করেন। 


এরপর তিনি সাহাবিদেরকে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলে আল্লাহর কাছে দুআ করেন। 
ইমাম আহমেদ এই দুআটি বর্ণনা করেন, 
“হে আল্লাহ! সকল এশংসার মালিক একমার ঢুমি। হে আল্লাহ, তিমি থা ধরে 
রাখতে চাও তা কেউ ছাড়িয়ে আনতে পারবে না। আর যা ঢুমি ছাড়িয়ে নিতে 
চাও, তা কেউ ধরে রাখতে পারবে লা। ঝাকে ঢুমি পথতঈ করো, কেউ তাকে 


পথ করার করতে পারবে না। যা তুমি দিতে চাও, তা বাধা দেওয়ার কেউ 
নেই, আর যা তুমি আটকে রেখেছো, তা ছাড়িয়ে নেবার সাধ্য কারো নেই। 
তুমি যা দুরে সারিয়ে দিতে চাও, তার কাছাকাছি কেউ যেতে পারবে না আর 
ভুমি যা কাছে নিয়ে আসো তা দুরে ঠেলে দেওয়ার কেউ নেই 


হে আল্লাহ! আমাদের ওপর তোমার রহমত, করুণা ও দয়া ব্য করো! 


হে আল্লাহ। আমি তোমার সে রহমতের এন্যাশী যার কোনো কমাতি নেই, যার 
কোলো শেষ নেই। হে আল্লাহ! আমি নিরাপভার সময় তোমার রহমত চাই, 
আমি তোমার রহমত চাই পরীক্ষা আর ডয়ভীতির সময়ে। হে আল্লাহ! ডামি 
আমাদের যা কিছু দিয়েছ, তার মন্দ থেকে, আর যা কিছু দাওনি, তার মন্দ 
থেকেও তোমার নিকট আশ্রয় প্রা করি। 


হে আল্লাহ, তাওফিক দাও যেন আমরা ঈযানকে তোমার রহমত হিসেবে 
দেখি৷ ঈমানকে তুমি আমাদের কাছে ছিয় বানিয়ে দাও। হে আলাহ তাওফিক 
দাও যেন কুফর ও তোমার অবাধ্যতায় আমরা বিতৃক্যা অনুভব করি। 


আমাদেরকে সরল পংগ্রাওদের সাথে অন্তডক্তি করো। ইয়া আল্লাহ, 

দেরকে মলি হিসেবে মৃত্য দাও আর মুসলিয হিসেবে পরকালে জীবন 
৭০৪ us বান্দাদের অতভুর্ত করে দাও। অপদহ 
ও উদমভদের অতচকতি করে দিও না! হে আল্লাহ, সেই সকল কাফিরদের ধংস 
করে দাও যারা তোমার রাসুলদের ওপর মিথ্যা আরোপ করে, তাদের 
বিরোধিতা করে, অত্যাচার করে আর কষ্ট দেয়। হে আল্লাহ, হে সত্যের রব/ 
লেইন রসের ধংস করে দাও যাদেরকে চুদি কিতাব দান 

৮ 


NSE EE রি 
'* আল বিদায়া ওয়ান নিহায়া, গর্ব, পৃষ্ঠা ৭৮। 


০ ০০৯৯ উৎদের যুদ্ধ |৬১ 
স্নায়ুযুদ্ধ: হামরা আল-আসাদ 

উভয় পক্ষ ময়দান ত্যাগ করলেও যুদ্ধের রেশ তখনো কাটেনি। রাসূলুল্লাহ 

নে যাওয়ার মানুহ নন। শক্রপক্ষের মনও তিনি বুঝাতেন। ভিন হার 
কুরাইশরা যেহেতু এই যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি, তাই তারা আবার 
মদীনায় হামলা চালাতে পারে। তাঁর ধারণা সত্যি হলো। কুরাইশরা প্রথমে মায় ফিরে 
যাওয়ার সিদ্ধান্ত নিলেও পথিমধ্যে তারা মত বদলালো। ইকরিমাহ ইবন আবি জাহণ 
সবাইকে বলে বেড়াতে থাকে, ‘কী করেছো তোমরা? না পারলে যুহামাদকে হত্যা 
করতে, না পারলে তানের নারীদের দাসী বানাতে! ছি! কিছুই তো পারলে না।' তার 
উসকানিমূলক কথায় কুরাইশরা মদীনায় আক্রমণের সিদ্ধান্ত নিল। 


তবে এ খবর রাসূলুল্লাহর  দৃতায় এতটুকু আঁচড় কাটতে পারেনি। তিনি বিন্দুমাত্র 
ভয় পেলেন না, বরং কুরাইশদের মোকাবেলা করতে দৃঢ়িনংকল্পবন্ধ হয়ে গেলেন। এই 
ঘ্উনাটি বর্ণনা করেছেন ইবন ইসহাক, তিনি বর্ণনা করেছেন, 


'উহুদের যুদ্ধ মধ্য শাওয়ালের এক শনিবারে সংঘটিত হয়, আর ঠিক তার পরদিনই 
রাসূলুল্লাহর মুয়াজ্জিন ঘোষণা দেন তারা শত্রুদের ধাওয়া করবে। তিনি বললেন, 
আগের দিন যারা যুদ্ধ করেছে, কেবল তারাই এই অভিযানে অংশ নেবে। কুরাইশদের 
বুকে ত্রাস সৃষ্টি করার জন্য আল্লাহর রাসূল তাদের পিছু ধাওয়া করলেন। উদ্দেশ্য - 
তাদের জানান নেওয়া যে, মুসলিমরা মোটেও দুর্বল হয়নি। তারা এখনো শত্রুদের 
মোকাবেলা করতে সক্ষম। 


মুসলিমরা তখন সবে মাত্র ময়দান থেকে ফিরেছে। আর পরদিন সকালেই বলা হলো, 
অস্ত্র তুলে নাও আর শত্রুদের ধাওয়া করতে বেরিয়ে পড়ো! মুজাহিদরা ক্লান্ত, আহত, 
শরীর তাদের ক্ষত-বিক্ষত। আগের দিনই তারা ৭০ জন সঙ্গীকে হারিয়েছে! আর 
এমনই কঠিন পরিস্থিতিতে পরের দিনই তাদের বলা হলো আরেকটি মুদ্ধের টদেশে 
রওনা দিতে। 


ব্যাপারটা মোটেও সহজ ছিল না। অন্যদিকে মুনাফিকুরা স্বভাববশত মুসলিমদের মনে 


লিয়ে যাওয়ার উদ্যম থাকা, আল্লাহ আযযা ওয়াজালের ওপর আহ! রাখা 
মুজাহিদদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 


৬২|মরাহ শেষ বশ 


ক্ষত-বিক্ষত শরীর নিয়ে আহত সাহাবিরা আল্লাহর রাসূলের আহবানে সাড়া দেন, 
বেরিয়ে পড়েন জিহাদে। তারা হামরা আল-আসাদে যুদ্ধের তাঁবু গাড়েন। কুরাইশরা 
অবাক দৃষ্টিতে দেখছে আর ভাবছে, "আমরা কি আসলেই তাদের হারিয়েছি! ভারা 
বিশ্বাসই করতে পারছে না যারা গতকাল তাদের সাধে যুদ্ধে “হেরে গেছে, তারা কী 
করে ঠিক ভার পরদিন যুদ্ধে নামার সাহস পেল! 


এর মধ্যে ঘটে গেল একটি ঘটনা। বুযাআ গোত্রের একজন মুশরিক মা বাদের সাথে 
রাসূলুল্লাহর & দেখা হলো আর সে মুসলিম হয়ে গেল। রাসুলুল্লাহ $ তাকে আবু 
সুফিয়ানের কাছে পাঠালেন যেন সে সুসলিমদের ব্যাপারে আবু সুফিয়ানের মনে ভয় 
ধরিয়ে নেয়। মা'বাদকে দেখে আবু সুফিয়ান বলে উঠলো, 

- গদিকটার খবর কী মা’বাদ, জানো কিছু? 

- মুহাম্মাদ তার দলবল নিয়ে তোমাদের খোঁজে বেরিয়ে পড়েছে। এমন বাহিনী আমি 
জীবনেও দেখিনি! তারা তোমাদের বিরুদ্ধে মহা ক্ষ্যাপা! উহুদের যুদ্ধে যারা আসেনি, 
তারাও এবার যোগ দিয়েছে। আগেরবার আসতে পারেনি দেখে ওদের অনুশোচনার 
শেষ নেই। 

মা'বাদ ইচ্ছে করেই বাড়িয়ে-চাড়িয়ে কথা বলছিল। আবু সুফিয়ান বললো, 

- আচ্ছা তোমার কী মনে হয়? আমাদের এখন কী করা উচিত? 

- কসম করে বলছি, তোমরা এখান থেকে পালাবার আগেই তাদের ঘোড়সওয়ার 
বাহিনা এসে পড়বে! 

- কিনু আনরা তো চাচ্ছিলাম তাদের পুরোপুরি শেষ করে দিতে! 

- সত্যি বলতে, আমি মনে করি এই পরিকল্পনা মাথা থেকে বাদ দিলেই ভালো। কৰম 
আল্লাহর! তুমি জানো, আমি ওদের দেখে এতটাই আচ্ছন্ন হয়ে গেলাম যে একটা 
কবিতাও রচনা করে ফেলেছি! 


আৰু সুফিয়ান তার কবিতাটা শুনতে চাইলে, মা'বাল বলে, 


ওদের আওয়াজে পাহাড় বেন লজ্জায় মধ নূকোয়, 
নাগ করে ছোটা সারিবা্ধা সুঠাম অশ্বোর কংকারে গানদিত হয় গৃথিবী- 
ঘোড়সঙয়ারিরা, তারা তো এক একটা মন্ত সিংহ। 

এই সৈনিকেরা মৃজকে ডরায় না, অক অভাব নেই তাদের 

আমি দেখে দৌড়ে পালাই, মনে হয় যেন ধরণী কাঁপছে 

তাদের আছে এমন নেতা যাকে কেউ কোলোদিন একা ফেলে যাবে না।' 


মা'বাদ এক অসাধারণ ভূমিকা পালন করলেন। শত্রুর মনোবল ভেঙে দিলেন। 
কুরাইশরা মক্কায় ফিরে যাবার সিদ্ধান্ত নিল। আৰু সুফিয়ান তৰু আক্রমণ করায় মিথ্যা 
হুমকি দিয়ে মুসলিমদের ভয় দেখানোর শেষ চেষ্টা করলো। কিন্তু মুসলিমদের এতটুকু 
টলালো গেল না। মনন্তাডিক যুদ্ধে মুসলিমরা জয়ী হয়ে মদীনায় ফিরে গেল। এ প্রসঙ্গে 


_ উদর যুদ্ধ |৬০ 


আল্লাহ তাআলা আয়াত নাফিল করলেন, 


প্ৰায় আহত হয়ে পড়ার পরেও আল্লাহ্‌ এবং তাঁর রাসূলের নির্দেশ মান্য 
করেছে, তাদের মধ্যে যারা সৎ ও পরহ্যেগার, তাদের জন্য রয়েছে মহান 
পুরস্কার। মুনাফিরুরা যাদেরকে বলেছিল, নিঃসন্দেহে তোমাদের বিরুদ্ধে 
লোক জমায়েত হয়েছে, অতএব তাদের ভয় করো। কিন্তু তাদের ঈমান বেড়ে 
গেল, আর তারা বললো, "আমাদের জন্ম আল্লাহই যথেষ্ট, তিনি অতি উত্তম 
রক্ষার্তা। সুতরাং তারা ফিরে এল আল্লাহ্‌র কাছ থেকে নিআমত ও 
করুণাভাণার নিয়ে, কোনো অনিষ্ট তাদের স্পর্শ করেনি, বস্তুতঃ তারা আল্লাহর 
সৃষ্টির অন্বেষণ করেছিল। আর আল্লাহর অনুগ্রহ অত্যন্ত বিশাল। নিঃসন্দেহ 
শয়তানই তোমাদেরকে তার বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে, কিন্তু 
তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো, -- যদি তোমরা 
ঈমানদার হও।” (সূরা আলে ইমরান, ৩: ১৭২-১৭৫) 


শয়তান মুমিনদের ভয় দেখায়, “দেখো; শক্ররা অনেক শক্তিশালী, ওদের অনেক 
ক্ষমতা! ওদের অক্শত্রের দিকে তাকাও, ওদের সংখ্যা জনো, ওদের সহায়-সম্পদ 
দেখো! ওদের সাথে লড়তে যেও না।' -- এসব বলে শয়তান মনের মধ্যে ভয় 
ঢোকাতে চায়। কিন্তু মনে রাখতে হবে এ সবই শয়তানের দেওয়া ওয়াসওয়াসা। 
আমরা যদি আল্লাহর ওপর শুরসা রাখি, তাহলে আল্লাহ আবযা ওয়া জাল 
আমাদেরকেই বিজয়ী করবেন। 


উহ্থদের যুদ্ধবন্দী 


উদ যুদ্ধে মুসলিমদের একমাত্র যুদ্ধবন্দী ছিল আবু আবযা। এই আবু আযহা বদর 
যুদ্ধেও বন্দী হয়েছিল। তখন সে অজুহাত দেখায়, সে খুব গরিব, তার মেয়েদের 
দেখাশোনা করার কেউ নেই। রাসূনুলাহ $ সেবার কোনো মুক্তিপণ ছাড়াই তাকে 
ছেড়ে দেন। শুধু একটাই শর্ত জুড়ে দেন, তা হলো সে কখনই মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ 
করবে না। আবু আযযা এ কথা মেনে নিয়ে মুক্তি পায়। 


কিন্তু মন্ধার কুরাইশরা উহুদের সময় আবারও তাকে যুদ্ধে যোগ দেওয়ার জন্য 
নানাভাবে ফুসলাতে থাকে। আবু আযযা রাজি হলো না। আবু সুফিয়ান তাকে বললো, 
'আরে। আমাদের এবার তিন হাজার সৈন্য, আমরা কীভাবে হারতে পারি! আর তোমার 
অযেদের কথা ভাবছো? শোনো, যদি তোমার কিছু হয়েও যায়, এই আমি আছি 
তোমার মেয়েদের দেখাশোনার জন্য” 


টাকার লোভে উছদের যুদ্ধে অংশ নিতে রাজি হলো। আর বন্দীও হলো। 
এবে আৰু আমা রত খাড়া করে ছাড়া পাবার চট রে বনু 
রাসুলুল্লাহ $ বললেন, “তুমি দাড়িতে হাত বুলাতে বুলাতে বলবে, তুমি মূহামাদকে 


৬৪ |পীযাহ শেষ খত 


দুইবার ধোঁকা দিয়েছো -- সেটা আমি হতে দেবো না। মুসলিম এক গর্তে দু'বার 
দংশিত হয় না।' তিনি আরু আযযাকে হত্যার আদেশ দেন। 


মুসলিমদের অতি সরলমনা হলে চলবে না। কেউ যেন বোকা বানাতে না পারে সে 
ব্যাপারে সতর্ক থাকতে হবে। সহানুভূতিশীলতা এবং সতর্কতা-এ দুয়ের মাবে হতে 
হৰে আমাদের অবস্থান। সবকিছুকে অতি সরল মনে গ্রহণ করা বা মানুষকে খুব সহজে 
বিশ্বাস করে ফেলা যেমন এক ধরনের চরমপন্থা, তেমনি সারাক্ষণ চরম নৈরাশ্যবাদে 
নিমজ্জিত থাকা, সবকিছুর মাঝে মন্দের আভাস খুঁজে পাওয়া আরেক ধরনের 
চরমপন্থা। উল্লেখিত দ্বিতীয় ধরনের চরমপন্থা একজন মানুষকে অন্যের প্রতি সদয় 
হতে নিয়ন্ংসাহিত বরে তোলে। তাই যুললিমরা এ দুয়ের মাঝে এমন এক মধ্যপন্থা 
অবলম্বন করবে যা হবে বাস্তবধর্মী। 


“শেষ ভালো যার, সব ভালো তার? 


মানুষের জীবনের শেষ মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ একটি সময়। সেই সময়টিই বলে দেয় 
তাদের আখিরাত কেমন হবে। উহদের যুদ্ধে এমন কিছু মানুষ পাওয়া যায়, যাদের 
জীবনের শেষ মুহূর্ত তাদের জীবনের গতিপথকে অভুতভাবে বদলে দেয়। এমন 
একজন হলো কাযমান। 


১) কাষমান 
তার নাম কাযমান অথবা কুযমান। ছিল মদীনার সাধারণ এক বাসিন্দা, ইসলাম নিয়ে 
তার তেমন কোনো উৎসাহ নেই। উহদের যুদ্ধে সে প্রথমে অংশ নেয়নি। কিন্তু তার 
গোত্রের মহিলারা তার কাপুরুষত্ব নিয়ে তাকে খোঁচা দিলে সে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। 
সিংহের মতো যুদ্ধ করে সাত-সাত জন মুশরিককে হত্যা করে। কিন্তু রাসূলুল্লাহর উ 
সামনে তার নাম উচ্চারণ করা হলেই তিনি বলতেন, ‘এই লোকটা জাহান্ামী।" 


সাহাবিরা অবাক হলেন, কাষমান কীভাবে জাহান্নামী হতে পারে! সে তো মুসলিমদের 
পক্ষে বীরের মতো লড়ছে! কিনতু যুদ্ধের এক পর্যায়ে সে আহত হয়। শরীরে আঘাতের 
বনপা বাড়তে থাকে। সবাই তাকে শাহাদাতের সুসংবাদ দেয়, অভিনন্দন জানাতে 
থাকে। কাযমান তখন বললো, 'তোমরা আমাকে কেন অভিনন্দন জানাচ্ছো? আমি 
তো ইসলামের জন্য লড়াই করিনি, আমি আমার গোত্রের জন্য যুদ্ধ করেছি।' 


রাসূলুল্লাহ & তার ব্যাপারে মন্তব্য করেন, ‘এই লোকটা জাহামামী। নিশ্চয়ই আল্লাহ 
তাআলা বদ লোকদের দ্বারাও তার দ্বীনের কাজ করিয়ে নেন।' কাযমান 'জিহাদ' 
করেছিল সত্যি, কিন্তু আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির অশায় সে জিহাদ করেনি। লে 
জিহাদ করেছে তার জাতীয়তাবাদী চেতনা থেকে। এ কারণে তার স্থান ছিল জাহাম্নাম। 
কাজেই বীরত্বের সাথে যুদ্ধ করাটাই সব নয়। বরং যুদ্ধ হতে হবে সঠিক আকীদা 
বিশ্বাসের জন্য। 


দু ওদের বৃদ্ধ [৬৫ 


২) মুখাইরিক ও 


আমি একাই যুদ্ধে যাচ্ছি। যদি আমি মারা যাই, তাহলে আমার জব সম্পদের মালিক 
মুহাম্মাদ । তিনি যেভাবে ইচ্ছা তা খরচ করবেন।” 


এই বলে সে বেরিয়ে পড়লো। যুদ্ধে সে শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ & তার ব্যাপারে 
বললেন, 'মুখাইরিক  খাইরাল ইয়াহুদ’, অর্থাৎ, “ুখাইরিক হলো ইহুদিদের মধ্যে 
সেরা।' রাসূলুল্লাহ জঁ তার রেখে বাওয়া সম্পদ ওয়াকফ হিসেবে নির্ধারিত করলেন। 
সেটিই ছিল মদীনার প্রথম ওয়াকফ। 


মুখাইরিক মুসলিম ছিল নাকি অমুসলিম ছিল, তা নিয়ে আলিমদের মধ্যে মতপার্থক্য 
রয়েছে৷ বেশিরভাগ উলামার মতে, সে ইসলাম গ্রহণ করেছিল। তাঁদের মতে, 
“মুখাইরিক হলো ইহুদিদের মধ্যে সেরা’, এই কথা দিয়ে আল্লাহর রাসূল জাতীয়তা 
বুঝিয়েছেন, দ্বীন বা ধর্ম বোঝাননি। 


৩) উসাইরিম « 

আওস গোত্রের এক লোক ছিল উপাইরিম। সে লিজে ইসলাম গ্রহণ করেনি, ভার 
গোত্রের লোকদেরও ইসলাম গ্রহণ করতে দেয়নি। সে ছিল মুশীরক। একদিন মদীনায় 
এসে বিভিন্ন লোকের খোঁজ করতে শুরু করছে, কিন্তু কেউই মদীনায় নেই! 


অমুক কোথায়? 
উদে! 

- তমুক কোথায়? 

- সেও উদর নয়দানে! 


উসাইরিম যার কথাই জানতে চায়, প্রত্যেকেই উহুদে! উসাইরিম বললো, “যদি এরা 
সবাই টুদে যুদ্ধ করে, তাহলে আমিও তাদের সাথে যোগ দেবো।’ এই বলে দে 


৬৬|সীরাহ শেষ থও 


যুদ্ধ তখন শেষ, ক্লান্ত উসাইরিম মুমর্ধু অবস্থায় পড়ে আছে। মারা যাবার কিছুক্ষণ 
আগে, তার কিছু আত্মীয় তাকে দেখে খুব অবাক হলো | তারা বলাবলি করছে 
থাকলো, ‘আরে উসাইরিম এখানে! সে তো কাফির ছিল বলেই জানতাম। সে এখানে 


কী করছে?” তারা উসাইরিমকে জিজ্রেল করলো, 


- উসাইরিম, তুমি এখানে কীভাবে এলে? ইসলামের প্রতি ভালোবাসায় নাকি স্বজাতির 
শক্তি বৃদ্ধিতে? 

- আমি ইসলামের প্রতি ভালোবাসায় এসেছি। আমি আল্লাহ ও তাঁর রাসূলের ঞ প্রতি 
ঈমান এনেছি। রাসূলুল্লাহর & সমর্থনে যুদ্ধ করবো বলে হাতে তরবারি নিয়ে বেরিয়ে 
শড়েছি। আমার অবস্থা তো তোমরা এখন দেখতেই পাচ্ছো। 


এই বলে উসাইরিম মৃত্যুবরণ করলেন। উসাইরিম পরবর্তীতে বেশ বিখ্যাত হয়ে 
ওঠেন। কারণ তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি এক ওয়াক্ত সালাতও আদায় না 
করেই জান্নাতে চলে গেছেন! এই বিষয়টা নিয়ে আবু হুরায়রা & সাহাবিদের কুইজ 
জিজ্ঞেস করতেন। উদাইরিম সম্পর্কে রাসূলুরাহ & একটি চমৎকার কথা বলেছেন, 
“তার আমল ছিল অল্প, কিন্তু যে পুরষ্কার সে কামিয়ে নিয়েছে তা অপামানা।" শাহাদাহ 
বা আল্লাহর পথে শহীদ হওয়া হলো এমন একটি কাজ যা মানুষকে জান্নাতের সর্বোচ্চ 
পর্যায়ে নিয়ে যাবে। বাদ বাকি সব আমল ছাড়াই মাত্র এই একটি আমলের মাধ্যমে সে 
জান্নাতে সবচেয়ে উঁচু অবস্থানে চলে যেতে পারবে। উসাইরিম নামাজ পড়েনি, রোজা 
রাখেনি, কিছুই করেনি। সে শুধু ঈমান এনেছে আর তারপরেই আল্লাহর পথে শহীদ 
হয়ে গেছে, তাই সে জান্নাতে যাবে। 


উহুদের যুদ্ধে মু’জিযা 


১, কাতাদাহ ইবন আন-নুমানের চোখ 

বদরের যুদ্ধের অলৌকিক ঘটনাবলির মধ্যে এই কাহিনীটি উল্লেখ করা হয়েছে। কিন্তু 
উহদের যুদ্ধের ব্যাপারেও এই কাহিনীটি বলা হয়ে থাকে। কারণ আলিমদের মধ্যে এই 
ব্যাপারে মতভেদ আছে যে, এই ঘটনা বদরের যুদ্ধে ঘটেছে নাকি উুদের যুদ্ধে। 


২. উবাই ইবন খালাফ 

কুরাইশদেরদের এই নেতা মাকী জীবনে লবীজিকে হুমকি দিত, ‘এই যে মুহাম্মাদ, 
দেবো, দেখো! আমি এই খোড়াকে দিনে বারো মুঠো শস্য বাওয়াই। এর পিঠে চড়েই 
আমি তোমাকে হত্যা করবো।” নবীজি তখন জবাব দিতেন, “না, বরং আমিই তোকে 
হত্যা করবো!” 


উহনদের দিনে উবাই ইবন খালাফ ঘোড়ার পিঠে চড়ে নবীজির পেছনে ধাওয়া করতে 
লাগলো। সাহাবিরা এগিয়ে গেলেন তাকে প্রতিহত করার জন্য। কিন্তু নবীজি তাদের 


ইল গুদের যুদ্ধ [৬৭ 


থামিয়ে দিলেন। একটি বর্শা হাতে নিয়ে সেটা ঝাঁকাতে গুরু করলেন 
ও উবাই ইবন খালাফের দিকে বর্শা তাক করে ছুঁড়ে মারলেন। উধাই ইন 
সমস্ত দেহ ছিল বার্মে ঢাকা। একটা বর্শায় তাকে আক্রমণ করা অসন্তব! কিনতু 
নবীজির বর্শা আখাত করলো ঠিক তার বর্ম আর মাথার হেলমেটের মাঝখানে একটা 
ছোট ফাঁকে। 


সেই লোহার বর্মের ফাঁক গলে বর্শা খুব একটা ভেতরেও ঢুকতে পারেনি। কিন্তু উবাই 
ইবন খালাফ এতটুকু আঘাতেই ঘোড়া থেকে পড়ে গেল। উন্মাদের মতো দৌড়াতে 
দৌড়াতে তার লোকেদের কাছে গিয়ে চিৎকার করতে লাগলো। তারা বললো, 'তেমায় 
হয়েছেটা কী?' সে বললো, “মুহাম্মাদ আমাকে মেরে ফেলেছে!’ তারা তার বর্ম খুললো 
কিন্তু গলার কাছে কোনো আঘাতের চিহ্ন খুজে পেল না। এরপর বললো, 'তোমার তো 
কিছুই হয়নি। এত ভয় পাচ্ছো কেন?’ সে বললো, 'মুহাম্মাদ বলেছে সে আমাকে হত্যা 
করবে! সে যদি বিচ্ছু লা করে শুধু আমার দিকে থুথু ছিটায়, তবুও আমি মারা যাবা” 
পরবর্তীতে যুদ্ধ থেকে ফেরার পথে মক্কার কাছে সারাফ নামক স্থানে সে সত্যি সত্যি 
মারা যায় । রাসূলুল্লাহ ধু নিজ হাতে মাত্র একজন লোককেই হত্যা করেছেন। সে 
হলো উবাই ইবন খালাফ। 


সীরাহ থেকে একটি বিষয় বার বার প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহর ষঁ প্রতিটা কথায় 
এমনকি শক্ররাও বিশ্বাস করতো! কুরাইশ কাফিররা অক্ষরে অক্ষরে রাসূলুল্লাহ কথা 
বিশ্বাস করতো। কিন্তু গুদ্ধত্য আর অহংকারের কারণে তাঁকে নবী বলে মেনে নেয়নি। 
যেদন, এই ঘটনায় উবাই সামান্য একটু আঁচড় খেয়েই এত ভয় পেয়ে যায় যে, তার 
কাছে মনে হয় সে মারা গেছে। কারণ রাসূলুল্লাহ &্ তাকে বহু আগে হত্যা করার 
হুমকি দিয়েছিলেন। আর সেই হুমকি সত্য হওয়ার এই ঘটনা একটি মু’জিযাও বটে। 


উবাই ইবন খালাফকে যেখানে হত্যা করা হয়েছে, সেখানে সাহাবি আবদুল্লাহ ইবন 
উমার * এক রাতে হাঁটছিলেন। তিনি বলেন, ‘হঠাৎ করে আমি আগুনের হলকা 


পারে। যেমন হয়েছিল আবদুল্লাহ ইবন উমাযের কষে, তিনি সরাসরি শান্তি দেখতে 
পাচ্ছিলেন। আল্লাহর ইচ্ছায় কিছু মানুষকে গায়েবের বিভিন্ন দৃশ্য দেখানো হয়। 


"আল বিনায় ওয়ান নিহায়া, চতুৰ্থ খণ্ড পৃষ্ঠা ৬৭। 


৬৮|মীরাহ শেষ খন্ড 


উহুদের যুদ্ধে নারীদের ভূমিকা 


উম্মাহর জীবন থেকে জিহাদ অনুপস্থিত হয়ে পড়ায় মুসলিম নারীদের ভূমিক 
অনেকাংশেই শুধুমাত্র পারিবারিক কাজে সীমিত হয়ে পড়েছে। কিন্তু প্রথম যুগে 
বিষয়টা এমন ছিল না। সে সময়ে মুসলিম নারীরা জিহাদেও ভুমিকা রাখতেন। এ 
প্রসঙ্গে উহুদের যুদ্ধে নারীদের ভূমিকা নিয়ে না জানলেই নয়। মুসলিম ভাইদের জন্য 
যেমন আদৰ্শ প্রয়োজন, তেমনি মুসলিম বোনেরাও যেন আদর্শ হিসেবে সাহাবিয়াতদের 
অনুসরণ করতে পারেন সে জন্য এই আলোচনা জরুরি। বর্তমান যুগে মুসলিম নারী 
এবং পুরুষ উতয়েই এমনভাবে জীবন যাপন করছে যার সাথে যে 
কোনো মিল-ই নেই। অথচ এই সাহাবিরাই ইসলামকে সবচেয়ে সঠিকভাবে বুঝতেন। 
কাজেই আমরা যদি ইসলামের অনুসরণ করতে চাই, আমাদের সাহাবিদের দিকে 
তাকাতে হবে। দেখতে হবে তারা কী করেছেন, কী করেননি। উহুদের যুদ্ধে মুসলিম 
নারীরা সরাসরি যুদ্ধে অংশ নেননি, কিন্তু যুদ্ধের আনুষঙ্গিক কাজকর্মে লাহাযা- 
সহযোগিতা করেছেন। 


১) যোদ্ধাদের পানি সরবরাহ ও চিকিৎসা 

উহুদের যুদ্ধে পানি সরবরাহ ও চিকিৎসার কাজে মুসলিম নারীরা সরাসরি অংশ নেন। 
আনাস ইৰন মালিকের ভাষায়, ‘সেদিন আমি দেখতে পেলাম আইশা বিনত আবু বকর 
আর উম্ম সুলাইম তাদের কাপড় গুটিয়ে কাজ করছেন। তাদের গোড়ালি দেখা যাচ্ছিল 
(এটা হিজাবের বিধান আসার আগের কথা)। তাঁরা নিজেদের কাঁধে পানির বালতি 
নিয়ে এক এক করে মুজাহিদ ভাইদের কাছে যাচ্ছেন আর তাদের মুখে পানি ঢেলে 
দিচ্ছেন। বালতির পানি শেষ হয়ে গেলে তাঁরা ফিরে গিয়ে আবার বালতি ভরে আনছেন 
আর মুসলিম সৈন্যদের পানি সরবরাহ করছেন হামনাহ বিনতে আবি জাহশ এবং 
উম্ম আইমানও এই কাজে অংশ নিয়েছিলেন। 


এখানে দেখার মতো বিষয় হলো, সাহাবিদের জন্য জিহাদ কোনো ব্যক্তিগত কাজ ছিল 
না। এটা হিল একটি পারিবারিক ও সামাজিক প্রচেষ্টা নারী-পুরুষ, তরুণ-ৃদ্ধ সবাই 
জিহাদে নিল নিজ ভূমিকায় অংশগ্রহণ করেছে। মুসলিমদের আমীর রাসূলুল্লাহর $ স্ত্রী 
হয়েও তারা মুসলিম সৈন্যদের সেবায় নিযুক্ত হয়েছেন। 


আনান ইবন মালিক বলেন, “যখনই রাসূলুল্লাহ & কোনো যুদ্ধের জন্য বের হতেন, 
তিনি তাঁর সাথে উম্মে সালীম আর আনসারী কিছু নারীদেরকে নিয়ে যেতেন, যাতে 
তাঁরা মুসলিম সৈনিকদের পানি খাওয়াতে পারেন আর আহতদের সেবা-শুশ্রযা করতে 
পারেন।' আর-রুবায়া বিনত মু'আউইয & বলেন, ‘আমরা আল্লাহর রাসূলের সাথেই 
থাকতাম, যোদ্ধাদের পানি পান করাতাম, তাদের প্রাথমিক চিকিৎসা নিতাম। আহত 
আর নিহত সৈনিকদের মদীনায় নিয়ে আসতাম।” 


ভহদের বু | ৬৯ 


উমার ইবন খাত্তাবের খিলাফতকালের কথা। তিনি একবার মদীনার মহিলাদের জন্য 
কিছু উলের কাপড় বিতরণ করছেন। সবাইকে দেওয়ার পরও এক সেট কাপড় বাকি 
রয়ে গেল। কাপড়টি ছিল বেশ উন্নত মানের। কেউ একজল বললো, ‘আমীরুল 
মুমীনিন, এই কাপড়টি আপনি আল্লাহর রাসূলের & কন্যাকে দিয়ে দিন।' তারা 
আসলে আলীর & কন্যা উমো কুলসুমের কথা বলছিল। তিনি ছিলেন রাসূলুল্লাহর $ 
নাতনি আর উমার ইবন খাত্তাবের & স্ত্ী। উমার ইবন খাত্তাব বললেন, ‘না! আনসারি 
সাহাবি উম্ে সালিত % এই কাপড়ের বেশি হকদার। কারণ উুদের যুদ্ধে তিনি 
ছোটাছুটি করে আমাদেরকে পানি এনে দিচ্ছিলেন।' উুদের যুদ্ধের বহু বছর পরেও 
উমার & এই আনসারী নারীর অবদানকে স্বীকৃতি দিয়েছেন। উহদের মতো গুরুত্ববহ 
সময়ে এই সাহাবিয়াতের ভূমিকা অবশ্যই স্বীকৃতি পাবার মতো একটি বিষয়। আর 
এই সাহাবিদের অপরিসীম ত্যাগের জনাই তাদেরকে আল্লাহ ‘আনসার’ অর্থাৎ দ্বীনের 
সাহাযাকারী হিসেবে আখ্যায়িত করেছেন। 


নবীজির কন্যা ফাতিমাও উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। নবীজি যখন রক্তাক্ত, 
ফাতিমা & নবীজির মুখের রক্ত ধুয়েমুছে পরিষ্কার করে দিয়েছেন। যখন পানির 
কারণে রক্তের প্রবাহ বেড়ে যাচ্ছিল, তখন তিনি রক্তক্ষরণ বন্ধের জন্য খেজুর গাছের 


বাকল নিয়ে সেটা আগুনে পুড়িয়ে সেই ছাই আল্লাহ রাসূলের ক্ষতের ওপর চেপে 
ধরেন। 


২) সরাসরি যুদ্ধে অংশগ্রহণ 


ইবনে কামিয়ার এই তরবারির আঘাত এত ভয়ানক ছিল যে, এক বছর পর্যন্ত 
নুসাইবাহর % কাঁধে ব্যথা থাকে। অন্যান্য যুদ্ধের সময়েও তিনি আহত হয়েছেন। ডগ 
নৰী-দানিদার মুসাইলামার বির যুদ্ধ করার সময় তিনি মারাত্বক আহত হন। জখম 
শায়ানোয জন্য তাঁর ক্ষতস্থানে গরম তেল ঢালা হয়। সে যুগে জখম সারাবার পদ্ধতি 
ছিল জখমের ব্যথার চাইতেও কষ্টকর। এত ব্যথা, এত কষ্টকর জখমও তাকে যুদ্ধে 
অংশ নেওয়া থেকে থমিয়ে রাখতে পারেনি। 


উদর যুদ্ধের পরদিন যখন নবীজি শত্রুদের ধাওয়া করার উদ্দেশ্যে হামরা 
আসাদে যেতে চাইলেন; সঙ্গে সঙ্গে নসাইবাহ বিনত কা’্ৰও সেখানে যেতে চাইলে 


এ০|সীৱাহ শেষ যন 


লো মাল তিনি ধণ করে পড়ে গেলেন। জবমের কারণে আর চনতে 
দির সা মারাত্ুকভাবে আহত হবার পরেও তাঁর উদ্যম বিন্দুমাত্র 
কমেনি। জিহাদের প্রতি তাঁর ভালোবাসা ছিল এতটাই প্রবল। 


আল্লাহর রাসূলকে বাঁচাতে সাহাবিরানির্দিধায় শত্রুর তরবারির মুখে দাঁড়িয়ে যেতেন। 
রাসূলুল্লাহ ও মানুষটাই ছিলেন এমন যার জন্য হাসতে হাসতে জান দিয়ে দেওয়া 
খায়৷ হামরা আল আসাদ থেকে ফিরে আসার পর এত উদ্বেগ, ব্যস্ততা, ক্লান্তির মধ্যেও 
নবীজি সু কারো কথা ভুলেননি। লোক পাঠিয়ে নুসাইবার খোঁজ নিলেন। সে নবীজিকে 
$$ জানালো, ‘এখন তাঁর শরীরের অবস্থা আগের থেকে কিছুটা ভালো।' এ কথা শুনে 
রাসূলুল্লাহ $ অত্যন্ত আনন্দিত হয়ে ওঠেন। এ আনন্দ কোনো লোক-দেখানো অভিনয় 
ছিল না। রাসৃলুগ্লাহ $ একজন বাবার মতোই সাহাবিদের ব্যাপারে খেয়াল রাখতেন। 
তাদের খোঁজ-খবর নিতেন, তাদের কাছাকাছি থাকতেন, সুবিধা-অসুবিধার দিকে লক্ষ 
রাখতেন। তাঁর মনে সবসময় সাহাবিদের চিন্তা লেগেই থাকতো। 


সাহাবিয়াতদের অপরিসীম ধৈর্য 
সাফিয়া বিনত আল-ুস্তালিব ৬ 


সাফিয়া ধু ছিলেন হামযার ৬৫ বোন। হামবার মৃত্যু সংবাদ পেয়ে তিনি ভাইয়ের 
মৃতদেহ শেষবারের মতো দেখতে চান। ওদিকে হামযার মৃতদেহ খুব বাজেভাবে 
বিকৃত করা হয়েছিল। তাই তাঁর ছেলে আম-ুবাইর ইবন আওয়্যাম তাকে থামাতে 
চাইলেন। তিনি খামলেন না। বলে উঠলেন, 'তুমি আমাকে কেন আটকাচ্ছো? আমার 
ভাইকে কীভাবে বিকৃত করা হয়েছে সে কথা আমি শুনেছি। তাঁর সাথে যেটাই হয়েছে, 
আল্লাহর রাখায় জিহাদ করতে গিয়েই হয়েছে। আর এটাই আমার জন্য সান্তনা হিসেবে 
যথেষ্ট। চিন্তা কোরো না, আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখবো আর শান্ত থাকবো, 
ইনশাআল্লাহ” 


হামযার ঞ শরীর খুব খারাপভাবে বিকৃত করা হয়। শত্রুরা তাঁর নাক, কান, গোপনাঙ্গ 
কেটে ফেলে। তাঁর পেট আর বুক চিরে খুলে ফেলে। কিন্তু সাফিয়া ৬৪ তারপরেও 
তাকে দেখার জন্য জোরাজুরি করতে থাকেন। তখন রাসূলুল্লাহ $ তাকে যাওয়ার 
অনুমতি দেন। সাফিয়া ৬ ময়দানে যান, হামযার বিকৃত মৃতদেহর কাছে দাঁড়ান। 
ভাইয়ের মৃতদেহর দিকে তাকিয়ে তাঁর জন্য দুআ করেন। আল্লাহর কাছে হামযার ৬ 
না ক্ষমা চান। তারপর বলেন, ই্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন - আমরা 


ভেঙে পড়েননি, কোনো বিলাপ করেননি। আপন ভাইয়ের এই মর্মান্তিক চিত্র দেখেও 
“এতটুকু ধৈৰ্য হারাননি। তিনি ছিলেন আল্লাহর ফায়সালায় সু 


উহদের মুদ্ধ|৭১ 


হামনাহ বিনত জাহশ ৬ 


হামনাহ বিনত জাহশ হলেন আবদুল্লাহ ইবন জাহশের বোন। উহুদের যুদ্ধে হামনা তাঁর 
স্বামী, চাচা আর ভাইকে হারান। একই দিনে জীবনের সবচাইতে আপন তিনজন 
মানুষকে হারিয়ে তাঁর প্রতিক্রিয়া কেমন ছিল? রাশৃলুল্লাহ তাকে বললেন, 


ধৈর্য ধরো, আল্লাহর পুরক্ষারের আশায় সন্তুষ্ট হও। 


কে মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ? হামনা বুঝতে পারলেন তার কোনো আপনজন মারা 
গেছে। 


- তোমার ভাই আবদুল্লাহ ইবন জাহশ মারা গেছে হামনাহ। 
- ইন্না লিল্লাহি ওয়া ইমা ইলাইহি রাজিউন, হামনা তার ভাইয়ের জন্য দুআ করলেন। 


এরপর রামূলুল্লাহ $ আবার তাকে বললেন, 

- ধৈর্য ধরো আর আল্লাহর পুরফারের আশায় সন্তুষ্ট হও। 

-আর কেউ কি মারা গেছে আল্লাহর রাসূল? হামনাহ জানতে চাইলেন। 

- হাঁ, তোমার চাচা, হামযা ইবন আবদুল মুস্তালিব। 

- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে ক্ষমা করুন, তাঁর শাহাদাহ্‌ 
কবুল করে নিন! 

রাসূলুল্লাহ স্ আবার তাকে বললেন, 

- ধৈর্ঘ ধরো আর আল্লাহর পুরক্ষারের আশায় সন্তুষ্ট হও। 


- আমার আর কে মারা গেছে রসূলুল্লাহ? হামনা বুঝতে পারলেন নিশ্চয়ই তার আপন 
আরও কেউ মারা গেছে। 


- তোমার স্বামী, মুসআব ইবন উমাইর। 


হামনা চিৎকার করে ওঠেন। ভাই আর চাচার মৃত্যু সংবাদ তাকে টলাতে পারেনি, কিন্তু 
“এরপর স্বামীর মৃত্যুসংবাদ শুলে তিনি জার নিজেকে ধরে রাখতে পারেনশি। এ দৃশ্য 
নবীজি $ দেখে বলেন, ‘নারীর কাছে তার সামী খুবই বিশেষ একজন।' স্ত্রীর কাছে 
স্বামী সবচেয়ে আগনজন। তাই হামরা বিনত জাহশ নিজের বাবা ও ভাইয়ের মৃত্যুতে 
নিজেকে শান্ত রাখতে পারলেও, স্বামীর কথা শুনে ভেঙে পড়েন। হঠাৎ কেঁদে ওঠার 
ব্যাপারে পরে তিনি বলেন, "আমার সন্তানদের কথা মনে পড়ে গেল। বাবাকে ছাড়া যে 


তারা এতিম হয়ে গেল।’ এ কথা শুনে রাসূলুরাহ ষ্ তাঁর জন্য আল্লাহর কাছে দু'আ 
করলেন। 


নব|সীয়াহ পৰ খত 


বনু দীনারের এক নারী & 

উদর যুদ্ধের সময় বনু দীনার গোরের এক নারীর বাবা-ভাই আর স্বামী তিনজনেই 
শহীদ হয়ে যান। যখন তার কাছে খবর আসলো, যুদ্ধে তোমার বাবা, ভাই এবং 
স্বামীকে হত্যা করা হয়েছে, শান্তস্বরে তিনি কেবল একটাই প্রশ্ন করলেন, 

- সনাসৃপুল্লাহ & কেমন আছেন? 

- উনি ঠিক আছেন। তুমি তাকে যেমন দেখতে চাও, তেমনি আছেন। 

- কোথায় আছেন তিনি? আমাকে দেখাও, আমি তাকে দেখতে চাই! 


রসূনুাহকে & দেখে বনু দীনারের সেই মুসলিমাহ খুশিতে বলে ওঠেন, “আগনি 
থাকলে বাকি সব কিছু হারানোর বেদনাই তুদ্ছ!' 


আমরা সবাই মুখে মুখে বলি, আমরা রাসূলুল্লাহকে & ভালোবাসি, তাঁর জন্য জীবন 
দিতে চাই। আমরা ইসলামের জন্য নিজেদের বিলিয়ে দিতে চাই। কিন্তু এই 
ভালোবাসা হলো তাত্তিক ভালোবাসা। যদি না আমরা এটা বুঝতে পারি যে, সাহাবিরা 
কীভাবে রাসূলুল্লাহকে & ভালোবাসতেন, তাহলে এই ভালোবাসা নিছক মুখের কথাই 
রয়ে যাবে। রাসূলুল্লাহর $ এই সাহাবিয়াত তার স্বামী, বাবা, ভাইকে হায়ানোর কথা 
শুনেও কোনো ভুক্ষেপ করেননি। শুধু জানতে চেয়েছেন একটি জিনিস, রাসুলুল্লাহ & 
কেমন আছেন? তিনি আল্লাহর রাসূলকে গু এক ঝলক দেখলেন। তাতেই তার চোখ 
জুড়িয়ে গেল। তিনি বলে উঠলেন, “যদি আপনি থাকেন, তবে তো সব বেদনাই তুচ্ছ।' 


এটাই হচ্ছে আল্লাহর রাসূলের ষ্ প্রতি আল্লাহর বান্দাদের ভালোবাসা! 


উহুদের শিক্ষা 


“নিশ্চয়ই তোমাদের আগে বহু জাতি গত হয়ে গেছে। অতএব পৃথিবীতে ভ্রমণ 
করো ও দেখো কেমন হয়েছিল মিথ্যারোপকারীদের পরিণাম। এই (কুরআন) 
হচ্ছে মানবজাতির জন্য সুস্পষ্ট ঘোষণা এবং যারা ভয় করে তাদের জন্য 
পথনির্দেশ ও উপদেশ” (সূরা আলে-ইমরান, ৩: ১৩৭-১৩৮) 


উহদের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য পরাজয়। কেউ কেউ মনে করেন, উহুদ ছিল 'ডর 
ম্যাচ কারণ কুরাইশরা অনেক মুসলিমকে হত্যা করতে পারলেও তাদের মূল উদ্দেশ্য 
ছিল মদীনা দখল করা, যেটা করতে ভারা ব্যর্থ হয়েছে। 


কিন্তু শাইখ ইবনুল কায়্যিম বলছেন, না, উহুদ ছিল মুসলিমদের জন্য বিজয়। এর 
কারণ হলো উহদের যুদ্ধ থেকে প্রাপ্ত অনন্য সব শিক্ষা। এই শিক্ষার্ুলো অনুধাবন 
করতে না পারলে সীরাহ অধ্যয়নই বৃথা। এমনই কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে এ অধ্যায়ে 
আলোচনা করা হবে। 


উহদের যুদ্ধ|৭৩ 


+ মুসলিমদের চিরশরে্ত্ব 


“আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মু'মিন হও 
তবে, তোমরাই জী হবে।” (সূরা আলে-ইময়ান, ৩: ১৩৯) 


উচ্ছদের যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হবার পর, উপরের এই আয়াতটি নাযিল 
হয়েছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসলিসদেরকে এটাই বলছেন যে, 
তোমরা যদি আসলেই মু'মিন হয়ে থাকো, তাহলে বিজয় তোমাদেরই হবে। 


“তোমরা মানবগোষ্ঠীর জন্য এক শ্রেষ্ঠ সমাজরূপে উদ্বিত হয়েছো।” (সূরা 
'আলে-ইমরান, ৩: ১১০) 


আশ্চর্যের ব্যাপার হলো, বদরের যুদ্ধে যখন মুসলিমরা বিশ্মায়করভাবে জিতে গেল, 
কিংবা মুসলিমরা যখন পুরো মক্কা বিজয় করে নিল, কিংবা যখন পৃথিবীর বুকের দুই- 
তৃতীয়াংশ জুড়ে ইসলামী রাষ্ট্র আধিপত্য বিস্তার করছে; তখন কিন্তু আয়াতটি নামিল 
হয়নি। আয়াতটি এল উহদ যুদ্ধের ঠিক পরে, যখন মুসলিমরা যুদ্ধে পরাজিত হয়েছে। 
এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি স্পষ্ট হয় তা হলো, মুসলিমরা দুর্বল হোক, 
অত্যাচারিত হোক, পরাজিত হোক -- তবুও তারা সর্বশ্রেষ্ঠ জাতি। এটাই মুসলিমদের 
প্রকৃত পরিচর, আল্লাহ তাআলা এ আয়াতে আমাদের সে কথাই সারণ করিয়ে দিচ্ছেন। 


& কষ্ট হলেও লড়তে হবে 


“তোমরা যদি আহত হয়ে থাকো, তবে তারাও তো তেমনি আহত হয়েছে...” 
(সূরা আলে-ইমরান, ৩: ১৪০) 


উহুদের যুদ্ধে যখন মুসলিমরা পরাজিত হলো, স্বাভাবিকভাবেই তাপের মনোবল তখন 
ভেঙে গেল, আশাভঙ্গ হলো। তাই আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, 
তোমাদের সাথে উহুদের যুদ্ধে যা হয়েছে, কুরাইশদের সাথে বদরের সময় ঠিক একই 
ব্যাপার ঘটেছে। তোমরা এখন জবমের কষ্ট ভোগ করছো, তারাও তখন জবমের কষ্ট 
ভোগ করেছে। কিন্তু এক বছর আগের বদরের পরাজয় তাদের আবার যুদ্ধ করা থেকে 
থামিয়ে রাখেনি। তারা আবারও প্রস্তুত হয়ে মাঠে নেমেছে, মুসলিমদের বিরুদ্ধ যুদ্ধ 
করেছে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন বে, উহদের পরাজয় যেন মুললিমদেরকে 
তাদের লড়াই থেকে বিরত না রাখে। তারা যেন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। 
তারা যেন আশা হারিয়ে না ফেলে, উদাম ও উদ্দীপনা ধরে রাখে। হয়ত কিছু মুসলিম 
মারা গেছে, তাতে ধৈর্য হারানোর কিছু নেই, পরাজয়ের মুখেও অটল-অবিচন থাকতে 
হবে। 


*# যুদ্ধে জয় ও পরাজয় দুটোই দরকার, তবে চূড়ান্ত বিজয় মুসলিমদের 


“০ আর (জয় ও পরাজয়ের) এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে 
পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি... (সূরা আলে-ইমরান, ৩: ১৪০) 


৭৪|সীরাহ শেষ হণ্ড 


একদিন কুরাইশরা জিতলো, আর একদিন মুসলিমরা জিতলো, এটাই দুনিয়ার নিয়ম। 
ইবনুল কায়্যিম বলেন, ‘আল্লাহ্‌ তাআলার অপরিসীম প্রজ্ঞা এবং তাঁর সুন্নাহ হলো, 
আল্লাহর নবী ও তাদের অনুসারীরা কখনো জিতবে, কখনো হারবে। তবে পরিশেষে 
তারাই বিজয়ী হবে। সদি মু’মিনরা সবসময় বিজয়ী হতো, তাহলে সু'মিন-ুনাফিকু 
সবাই তাদের দলে ভিড়তো। তখন কে প্রকৃত ঈমানদার তা বোঝা যেত না।' দেখা 
যেত মানুষ দুনিয়াবি কারণে বা জেতার আশায় মুসলিমদের দলে যোগদান করছে। 
তাই জয়-পরাজয় দুটোই দরকার। 


ইবনুল কায়্যিম আরও বলেন, "আর যদি মুসলিমরা সবসময় পরাজিত হতে থাকে, 
তাহলে নবী-রাসূল প্রেরণের উদ্দেশ্যই পরিপূর্ণ হবে না)' দুনিয়াতে নবী-রাসূল প্রেরণের 
উদ্দেশ্য হলো ইসলামকে প্রচার করা, পুরো পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে 
দেওয়া। যদি মুসলিমরা সবসময় হেরে যায় তাহলে এই দ্বীনের যাত্রা স্তিমিত হয়ে 
যাবে। তাই মুসলিমরা সবসময় জিতবে কিংবা সবসময় হারবে -- এর কোনোটাই 
যথাযথ নয়। তাই আল্লাহ আযমা ওয়া জাল হার জিতের মাধ্যমে দিনবদল করে যাচাই 
করেন কে মু'মিন আর কে মুনাফিক। পরাজয় মুনাফিকদের চেহারা প্রকাশ করে দিবে 
আর বিজয় আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুকে ছড়িয়ে দিতে সাহায্য করবে। তবে যতই 
সময় লাগুক না কেন, শেষ পর্যন্ত মু’মিনরাই বিজয়ী হবে। 


“আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা সু’মিন হও 
তবে, তোমরাই জয়ী হবে।" 


*# ঈমানের মাপকাঠি 
“আর এভাবে আল্লাহ জানতে চান কারা ঈমানদার...” (সূরা আলে- 
ইমরান, ৩: ১৪০) 


ঈমান পরীক্ষা করার সবচাইতে উৎকৃষ্ট উপায় হলো আল্লাহর পথে জিহাদ করা। এই 
পরীক্ষা দিতে গেলেই মানুষের ঈমানের বেদগুলো স্পষ্ট হয়ে পড়ে। মানুষের জীবন 
যখন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে বলা হয়, তখনই বোবা যায স্বীনের জন্য কার 
কতটা ভালোবাসা। তাই আল্লাহ আহা ওয়া জাল এভাবে পরীক্ষা নিয়ে মু’মিনদেরকে 
মুনাফিকদের দল থেকে আলাদা করে ফেলতে চান। 


& জিহাদ হলো উচ্চ মর্যাদা লাভ করার একটি সুযোগ 


(সূরা আলে-ইমরান, ৩: ১৪০) সিরিজা 


ইবনুল কায়িম বলেন, “শাহাদাত হলো আল্লাহর নজরে সবচাইতে উ মর্যাদাপূর্ণ 
হবানের একটি। শহীদেরা আল্লাহর নৈকট প্রাপ্ত বনদা। শত্রুদের হাতে নিহত না হনে 


জলের যু্|৭৫ 


সবচাইতে মর্যাদাপূর্ণ ঘটনা আর সেটা একমাত্র একভাবেই সম্ভব যখন সে আল্লাহর 
ইচ্ছায় শত্রুদের হাতে নিহত হবে। উহুদের যুদ্ধে পরাজয়ের পেছনে এটাও একটি 
হিকমত। এই পরাজয় তো ছিল আল্লাহর বাহানা মাত্র। এর মাধামে তিনি ৭০ জান 
বান্দাকে শহীদ হিসেবে করুল করে নেন। 


& জিহাদ হলো একটি শুদ্ধিকরগ প্রক্রিয়া 


“আর এই কারণে যেন আল্লাহ ঈমানদারদেরকে পবিত্র করতে পারেন...” 
(সূরা আলে ইমরান, ৩: ১৪১) 


এ প্রসঙ্গে ইবনুল কায়্যিমের খুব চমকপ্রদ কিছু বক্তব্য আছে। তিনি বলেন, আল্লাহ 
আযযা ওয়া জাল তাঁর কিছু কিছু বান্দাকে এত ভালোবাসেন যে, তাদেরকে জান্নাতের 
উচ্চতর স্থানে স্থাপন করতে চান। কিন্তু দেখা যায়, জান্নাতের উঁচু স্থানে যাওয়ার জন্য 
সেই বান্দার যথেষ্ট পরিমাণ আমল নেই। তাহলে এই ব্যক্তি কীভাবে সেই উঁচু মর্যাদা 
হাসিল করবে? এটা সম্ভব হয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 
সেই বান্দার ওপর দুঃখ-দুর্দশা আপতিত করেন; আর এইসব দুঃখ-কষ্ট পার করার 
মধ্য দিয়ে তার গুনাহগুলো মাফ হয়ে যায়, জান্নাতে তার মর্যাদা বেড়ে যায়। 


আল্লাহ আযযা ওয়া জাল সাহাবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি তাদের জন্য 
জান্নাতে যে উঁচু স্থান রেখেছিলেন, তাদের আমল সেই স্থানের জন্য যথেষ্ট ছিল না। 
তাই আল্লাহ আযযা ওয়া জাল তাদেরকে উ্ুদের যুদ্ধের দুঃখ-কষ্ট-বেদনা-শোক আর 
জখমের মধ্য দিয়ে নিয়ে গেলেন। তাদেরকে সহ্য করতে হলো রাসূলুল্লাহ & মৃত্যু 
সংবাদের মতো ভয়ঙ্কর বেদনাদায়ক একটা সংবাদ। যদিও পরে জানা যায় যে তা 
একটি গুজব ছিল। তাদেরকে যুদ্ধে পরাজয় স্বীকার করে নিতে হলো। এত কষ্টের 
বিনিময়ে আসলে তাদের সওয়াবের গাললাটাই ভারী হচ্ছিল। বষ্ট হলে গুনাহ কাটা যায়, 
তাই কষ্টের সময়টা খারাপ লাগলেও আখিরাতের জন্য তা কল্যাণকর। ইবনুল কায়্যিম 
বলেছেন, 'এটি হলো একটি শুদ্ধিকরণ পরক্রিয়া।" 


ক কাফিরদের খারাপের পাল্লা ভারী হতে দেওয়া 
এবং কাফিরদেরকে ধ্বংস করে দেন...” (সূরা আলে-ইমরান, ৩: ১৪১) 


আল্লাহ তাআলা কিছু কাফিরদের এত ঘৃণা করেন যে, তিনি তাদের জন্য জাহান্নামে 
স্থান নির্ধারিত করে রাখেন। আল্লাহ আযযা ওয়া জাল তাদেরকে তাদের আমল দিয়েই 
ধ্বংস করেন। সুতরাং, কাফিরদের হাতে মুললিমদের পরাজয় এবং তাদের কষ্ট 
দেওয়ার মাধ্যমে সেই কাফিরদের ধ্বংস নিশ্চিত করা হয়। কাফিরদের মধ্যে ইবন 
কামিয়া আর উতবা ইবন আবি ওয়াক্কাস রসূলুল্লাহকে প্র আঘাত করেছিল। এটা কি 
আসলে তাদের জন্য কোনো সাফল্য? রাসূলুল্লাহকে আক্রমণ করতে পারা কি সত্যিই 
কোনো খুশির বিষয়? সত্যি বলতে, এটা ছিল তাদের জীবনে করা নিকৃষ্টতম অপরাধ। 


ব|মীয়াহ শেয় খন্ড 


আর এই একটা কাজের কারণে তারা আজীবনের জন্য ভাহামামের অধিবাসী হয়ে 
যাবে। 


আমরা অনেক সময় দেখি, কোনো কোনো কাফির জাতি অত্যন্ত দুঃসাহস দেখাচ্ছে 
কোনোকিছু তোয়ান্কা করছে না। মুসলিমদের সাথে যাচ্ছেতাই আচরণ করছে। হখন 
খুশি বোমা মেরে, গুলি করে হত্যা করছে, ইচ্ছেমতো বন্দী করে নির্যাতন বলছে, 
হেনস্থা ও লাঞ্ছিত করছে, কারাগারে বিনা বিচারে আটকে রাখছে বছরের পর বছর: 
তাদের এই কাজগুলো কি তাদের জন্য কোনো সুখবর বয়ে আনবে? না, কখনোই না। 
বরং তাদের এই কাজ থেকেই প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা তাদের প্রতি হু 
আর সে কারণেই তিনি তাদেরকে এই দুনিয়াতে স্বেচ্ছাচারিতা চালানোর সুযোগ করে 
দিয়েছেন, যাতে করে তারা নিজের হাতেই জাহান্নামের আগুন কিনে নিতে পারে। 


ফিরআউন আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ। সে বছরের পর বছর ধরে বনী 
ইসরাঈলের জনসাধারণকে অত্যাচারে জর্জরিত করে এসেছে। এই কাজের পরিণতি 
কি ভালো কিছু ছিল? তার শেষ প্রাপ্তি কী ছিল? আসলে আল্লাহ তাআলা চেয়েছেন ভার 
বিরুদ্ধে মামলা তৈরি করতে, প্রমাণ দাঁড়া করাতে, আর তাই তাকে এসবের সুযোগ 
দিয়েছেন। এই মামলার নিষ্পত্তি হবে আবিরাতে, সেদিন সে জাহান্নাম থেকে 
(কোনোক্রসেই নিষ্কৃতি পাবে না৷ আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভেতরে কী আছে, 
সে সম্পর্কে ভালোভাবেই জানেন। কিন্তু তিনি মানুষের কাজের মাধ্যমে সেটা ্রকাশ 
করে দেন, যেন শেষ বিচারের দিনে তারা নিজেদেরকে স্বপক্ষে কোনো অজুহাত দাঁড় 
করাতে না গারে। 


অনেকে ভাবে, খারাপ লোকদের জন্যই তো জীবনটা আনন্দের! চুরি-বাটপারি- 
বদমাইশি করেই তারা বেশি ভালো আছে। সত্যি বলতে, দুনিয়াতে যারা স্বচ্ছাচারিতা, 
জুলুম আর দুর্নীতির ওপর টিকে আছে, বছরের পর বছর খারাপ কাজ করার পরেও 
যাদের কোনো শাস্তি হচ্ছে না, আসলে তাদেরকে আল্লাহ আখিরাতের কঠোর শান্তির 
জন প্রস্তুত করে নিচ্ছেন। ইবলিসকেও আল্লাহ্‌ একইভাবে অবকাশ দিয়ে রেখেছেন। 
পৃথিবীতে সে কত খারাপ কাজই না করছে প্রতিদিন! এসব জলিমের বিচার একদিন 
নিশ্চয়ই হবে। ফয়নালা হবে আমিরাতে। 


& জান্নাতের জন্য কষ্ট করা চাই 
“তোমাদের কি ধারণা, তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনও 
দেখেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল?” (সূরা 
আলে-ইমরান, ৩: ১৪২) 


জিহাদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। জিহাদ না করেই জান্নাতে চলে যাবার আশা করা 
যায় না। আল্লাহ সুৰহানাহ্‌ ওয়া তাআলা এই আয়াতে মুসলিমদের বলছেন, জান্নাতের 


ভহদের যুদ্ধ |৭৭ 


পথে অনেকগুলো ধাপ আছে। আর মুসলিমদেরকে একে একে প্রতিটি ধাপ অতিক্রম 
করতে হবে। আল্লাহর পথে জিহাদ না করেই কেউ নিজেকে জান্নাতের দাবিদার বলতে 
পারে না। জিহাদের মাধ্যমেই আল্লাহর পথে দৃঢ়তা ফুটে ওঠে। ইসলাম কোনো 
আধ্যাত্মিক ধর্ম নয়, যেখানে কেবল কিছু ধার্মিক আচার-প্রথা পালনের মধ্য দিয়েই 
আমরা জাদুবলে জান্নাতে গৌঁছে যাবো। ইসলামের অনুসারীদেরকে আল্লাহ তাআলা 
অবশ্যই পরীক্ষা করবেন। জললাত বিনামূল্যে অথবা অল্প শ্রমে লাভ করার জিনিস নয়। 
জান্নাতের জন্য কউ কলা চাই। মানুষের জামল জামাতে প্রবেশের জন্য যথেষ্ট নয়। 
এমনকি আল্লাহর দয়া ছাড়া নবীজি $ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন না। আল্লাহর 
রহমত ও দয়ার কারণেই একজন মানুষ জান্নাতে যেতে পারবে, কিন্তু তার জন্য চেষ্টা 
করতে হবে। আন্তরিক চেষ্টাই আল্লাহর রহমত ও দয়ার দরজা খুলতে পারে। 


বদরের যুদ্ধে মুসলিমরা অবিশ্বাস্য রকমের বিজয় অর্জন করে। যেসব মুসলিম বদরের 
যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, তারা উনদের যুদ্ধে যোগদান করার জন্য উন্মুখ হয়ে 
ছিল। অনেকের শহীদ হয়ে বাবার জন্য দু'আ চাইছিল। কিন্তু তাদের এই নব আবেগ- 
অনুভূতি ও ইচ্ছাগুলো মনের মধ্যেই ছিল। এই নিয়্যতগুলো কতখানি সত্য তা যাচাই 
করার জন্য উপযুক্ত ক্ষেত্রের দরকার। আর তাই জিহাদের প্রয়োজন ছিল যাতে করে 
এর মাধ্যমে তাদের নিয়্যতের সত্যতা যাচাই করা যায়। 


হতে পারে, তাদের মাঝে অনেকেই এমন ছিল, যারা যুদ্ধক্ষেত্রে যাবার আগ পর্যন্ত 
নিজে কী চায়, তা নিয়ে সন্দিহান ছিল। এখনও দেখা যায় যে, আমাদের মাঝে 
অনেকেই অন্তরে শহীদ হবার ইচ্ছা রাখে। কিন্তু সত্যিই কি আমরা সুযোগ পাওয়া 
মাত্রই সে সুযোগের সদ্ব্যবহার করবো এবং জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বো? 
একমাত্র আল্লাহ তাআলাই সে কথা ভালো জানেন। আর তাই তিনি আমাদের সামনে 
এমন পরিস্থিতি তৈরি করেন, যাতে আমানের অন্তরের খবর প্রকাশিত হরে যায়। 


& উহুদের যোদ্ধাদের আল্লাহ ক্ষমা করে দিয়েছেন 

উহুদের যুদ্ধে কিছু সাহাবি ভুল করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের ছুলের 
ব্যাপারে কী বলেছেন? মুসলিমদের বিজয়ের জন্য আল্লাহ্‌ তাআলা কখনোই তাদের 
প্রশংসা করেননি, কৃতিত্ব দেননি। বদরের যুদ্ধের পরে আল্লাহ এমন কোনো আয়াত 
নাযিল করেননি, যেখানে তিনি মুসলিম বাহিনীর প্রশংসা করেছেন। বরং তিনি 
বলেছেন, 


বস্তুতঃ এটা তো আল্লাহু তোমাদের সুসংবাদ দান করলেন, যাতে তোমাদের 
মনে এতে সান্তনা আসতে গারে। আর বিজয় শুধুমাত্র পরাক্রান্ত, মহাজ্ঞানী 
আল্লাহরই পক্ষ থেকেই আসে।” (সূরা আলে-ইমরান, ৩: ১২৬) 


বদরের বুদ্ধবন্দীদের নিয়ে যখন মতভেদ হলো, তখন আল্লাহ তাআলা মুসলিমদের 
সাথে কঠিন ভাষা ব্যবহার করলেন। 


৭৮1সরাহ শেষ খণ্ড 


“যদি আল্লাহর তরফ থেকে বিধান না থাকতো যা আগেই উল্লেখ হয়েছে, তবে 
তোমরা যা গ্রহণ করতে যাচ্ছিলে সেজন্য তোমাদের উপরে এসে পড়তো এক 
বিরাট শাত্তি।” (সূরা আনফাল, ৮:৬৮) 


মুসলিমরা যুদ্ধবন্দীদের ব্যাপারে মুক্তিপণ আদায়ের যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটার 
কারণে তাদের ওপর আল্লাহর আযাব এসে পৌঁছাতে পারতো! কেননা আল্লাহ্‌ তাআলা 
এই সিদ্ধান্তের সাথে সম্মত নন। মুসলিমরা যুদ্ধবন্দীদেরকে হত্যা না করে, তাদের 
থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া আল্লাহ পছন্দ করেননি। 


এই আয়াতগুলো খেকে একটি শিক্ষণীয় ব্যাপার আছে। বদরের যুদ্ধের পর, আল্লাহ 
তাআলা মুসলিমদের অন্তরগলোকে সর্বপ্রকার কলুষতা ও অন্তরের ব্যাধি থেকে পবিত্র 
রাখতে চেয়েছেন। বদরের যুদ্ধের অসামান্য সাফল্যের পর তাদের মাঝে গর্ব, অহংকার 
ইত্যাদি অনুভূতি কাজ করা অপন্তব নয়। তাই আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে 
দিচ্ছিলেন যে, বিজয় কেবলমাত্র আল্লাহ চেয়েছেন, সেজন্যই এসেছে। 


কিনতু উহুদের যুদ্ধে ছিল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র । মুসলিমদের মনোবল কমে গেছে, তারা 
কষ্টের মধ্যে অবস্থান করছে। তাই আল্লাহ্‌ তাআলা তখন তাদের সান্তনা দিলেন, 
তানের উদ্দ্ধ করলেন, ক্ষমা করে দিয়ে তাদের প্রতি করুণা দেখালেন। মুসলিমরা 
নবীজির & আদেশ অমান্য করে গুনাহ করেছিল। এই দুনিয়ার তুচ্ছ সম্পদের জন্য 
গাহাড় থেকে নেমে মারাত্মক অপরাধ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাদের মাফ 
করে দিয়েছেন। 


*# ইলমচর্চা এবং জিহাদ 
“আর আরো কত নবী যুদ্ধ করেছেন, তাঁদের সঙ্গে ছিল বহু আলিম...” (সূরা 
আলে-ইমরান, ৩: ১৪৬) 


আল্লাহ আযযা ওয়া জাল বলছেন, আগের নবীরা যুদ্ধ করেছেন, আর তাদের সাথে 
যোগ দিয়েছেন অনেক আলেম। এখান থেকে একটি বিষয় পরিফার। আলিমদের কাজ 


তোমার ইলম আছে। তুমি শুধু ঘরে বসে সবাইকে শিখাবে। এটাই তোমার জন্য 
যেষ্ট।’ কিন্তু আল্লাহ তাআলা বলছেন, সৎকর্মশীল আলেমদের বৈশিষ্ট্য তা নয়। 


উদর সুদ 
নেককার আলেমগণ নবীদের সাথে ময়লানে নেমে যুদ্ধ করতেন। 


“আর আল্লাহর পথে তাদের যা কষ্ট হয়েছিল, তার জন্য তারা হতাশ হয়নি, 
আর তারা ক্রান্তও হয়নি এবং দমেও যায়নি। আর আল্লাহ ধৈর্যশীলদের 
ভালোবাসেন” (সূরা আনে-ইমরান, ৩: ১৪৬) 


এই আলিমরা পরাজিত হয়েছেন, কিন্তু দমে যাননি। পরাজয় যেন আমাদেরকে আচ্ছন্ন 
করে না ফেলে, আমাদেরকে হতাশ করে না দেয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। 
মু'মিনদেরকে সর্বদাই দৃঢ় থাকা চাই। 


“তারা বললো, হে আমাদের রব! ক্ষমা করো আমাদের সব অপরাধ এবং যা 
কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজকর্মে ।” (সূরা আলে-ইমরান, ৩: 
১৪৭) 


আয়াতের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করবে 
আল্লাহর উপর ভরসা করে। নিজেদের প্রস্তুতি কিংবা সাজ-সরঞ্জামের ওপর নির্ভর করে 
নয়। মুসলিমদেরকে আল্লাহর কাছে থেকে ক্ষমা চাইতে হবে। মুজাহিদদের তাদের 
রবের সামনে বিনয়ী হতে হবে, কেননা আল্লাহ তাআলা তাঁর বান্দাদের মধ্যে বিনয় 
দেখতে পছন্দ করেন। তাই আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আগেকার যুপের 
মুজাহিদদের পথ স্মরণ করিয়ে দিচ্ছেন। এটাই ছিল তাদের পথ। তারা আল্লাহর পথে 
যুদ্ধ করতো। হেরে গেলেও বিমুখ হতো না। আর আল্লাহর কাছে তারা নিজেদের 
ভুলের জন্য ক্ষমা চাইতো। তারা বলতো, 


“আর দৃঢ় করো আমাদের পদক্ষেপ, এবং কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে 
সাহায্য করো। কাজেই আল্লাহ তাদের দিয়েছিলেন ইহজীবনের পুরস্কার, আর 
পরলোকের পুরস্কার আরো চমৎকার আর আল্লাহ সৎকর্মশীলদের 
ভালোবাসেন।” (সূরা আলে-ইমরান। ৩: ১৪৭) 


# অবাধ্যতার খেসারত 
“হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য করো, নির্দেশ মান্য করো রাসূলের 
এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি কোনো বিষয়ে 
তোমরা মতভেদ করো তবে তা আল্লাহ ও রাসূলের কাছে পেশ করো, যদি 
তোমরা আল্লাহ ও কিয়ামত দিবসে বিশ্বাসী হয়ে থাকো। আর এটাই 
কল্যাণকর এবং পরিণতির দিক নিয়ে উত্তম। (সূরা নিসা, ৪:৫৯) 


রাসলুল্লাহর $ অবাধ্যতা হিল উহদের যুদ্ধে মুসলিমদের বিপর্যয় ও পরাজয়ের মূল 
কারণ। যদি কোনো বিষয় নিয়ে মতপার্থক্য দেখা দেয়, তাহলে কুরআন ও সুমাহ 
অনুযায়ী তা সমাধান করতে হবে। কেননা কুরআন আর নবীজির সুন্নাই হলো 
মুসলিমদের জন্য অনুকরণীয় আদর্শ। 


৮০গ্ররহ শেষ বত 


&দুনিয়াসক্তির পরিণতি ভয়াবহ Hl 
গানমতের মাল নিয়ে মুসলিম উমার কাহিনী সত্যিই খুব দুঃখজনক। সেই বদরের 
যুদ্ধ থেকেই এর সূচনা। তখন আল্লাহ তালা সূরা আনফালের আয়াত নাযিল ফরেন। 
উবাদা ইবন আস-সামিত ৬ বলেন, "আমরা গনিমতের মাল নিয়ে ঝগড়া-বিবাদে 
লিপ্ত হয়েছিলাম। আর আমাদের আচরণও শোভন ছিল না। তখন এই আয়াতগুলো 
নাযিল হয়।’ উহুদের যুদ্ধেও গনিমতের মালের আশাতেই পাহাড়ের ওপর থেকে 
তীরন্দাজ সৈন্যরা নিচে নেমে এসেছিল। আর সেটাই যুদ্ধে মুসলিমদের পরাজয়ের 
কারণ হয়ে দাঁড়ায়। গনিমতের মাল পাওয়ার জন্য তাদের ধৈরমহীনতাই বড় বিপদ 


ডেকে এনেছে। মুসলিম উম্মাহর মধ্যে এই সমস্যা পরবর্তীতেও রয়ে যায়। 


ইউরোপের পশ্চিমাংশে মুসলিমরা যখন জিহাদে একের পর এক জয় লাভ করতে 
থাকে, মনে হচ্ছিল সমগ্র ইউরোপ মুসলিমদের হাতে এসে যাবে। তাপের এই 
অগ্রযাত্রা শক্রবাহিনী থামাতে ব্যর্থ হলেও দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষার কাছে মুসলিমরা 
হার মানে৷ স্পেন জয় করে মুসলিম সৈন্যবাহিনীর আমীর আবদুর রাহমান আল- 
গাষিকী ফ্রান্সের প্যারিসের দিকে যাত্রা আরন্ত করলেন। ফ্রান্সের প্রায় দুই-তৃতীয়াংশ 
মুসলিমদের আয়ত্বে চলে এল। তারা ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে মাত্র ১০০ 
কিলোমিটার দূরে। পুরো ফ্রান্স দখল করে নেওয়া ছিল সময়ের ব্যাপার। *ি 

তারা প্যারিসের সীমানায় গিয়ে পৌঁছালো, ততক্ষণে গনিমতের মাল দিয়ে তারা এতটা 
বোঝাই হয়ে গেল যে, শত্রুদের নিয়ে চিন্তা করার বদলে নিজেদের গনিমতের অংশ 
নিয়ে চিন্তায় মগ হয়ে গেল। তারা যুদ্ধে ঠিকমতো মনোযোগ দিতে পারলো না, যুদ্ধে 
পরাজিত হলো। এই যুদ্ধকে বলা হয়, ‘বালাতুশ শুহাদা" বা ‘শহীদদের প্রাঙ্গন’। কারণ 
এই যুদ্ধে বিশাল সংখ্যক মুসলিম নিহত হয়। মুসলিম সেনাবাহিনীর বীর মুজাহিদ 
আবদুর রহমান আল-গাফিকীও শহীদ হন। আর এরপর থেকেই মুসলিমদের অগ্রসর 
হওয়া থেমে যায়। পশ্চিম ইউরোপের সাথে মুসলিমরা আর কখনোই পেরে ওঠেনি। 
যুদ্ধ থেকে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। মুসলিম বাহিনীর ইতিহাস এখান থেকেই 
অন্যদিকে মোড় নেয় শুধু একটি কারণে, গনিমতের প্রতি আসক্তি। 


“তোমাদের মধ্যে কেউ ছিল যারা এই দুনিয়া চাচ্ছিল, আর তোমাদের মধ্যে 
কেট ছিল যারা চাচ্ছিল পরকাল।” (সূরা আলে-ইমরান, ৩: ১৫২) 


এই আয়াত শুনে আবদুল্লাহ ইবন মাসউদ & বলেন, ‘আমি জানতাম না যে আমাদের 
মাঝে, অর্থাৎ আল্লাহর রাসূলের & সাহাবিদের মাঝেও এমন লোক আছে যারা 
আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়৷” মু’মিনদের মাঝে। দুনিয়ার লোভ 


দের খু |৮১ 


& দ্বীনকে শক্ত করে আঁকড়ে ধরা 
মুহাম্মাদ $ এর মৃত্যু সংবাদের গুজব ছড়িয়ে গড়ার পর কিছু পরাজিত মানসিকতার 
মুসলিম আবদুরাহ ইবন উবাইয়ের কাছে ছুটে যেতে চাইল। তাদের ইচ্ছা ছিল সে যেন 


কুরাইশদের সাথে আপসের আলোচনায় বসে। কিন্তু আল্লাহ আযযা 
দিয়েছেন জি কিছ lila 


“আর মুহাম্মাদ একজন রাসূল বৈ তো নয়! তাঁর আগেও 
আহা লে হি যা ও চু বহর 
কি তোমরা পণ্চাদপসরণ করবে? বস্তুতঃ কেউ যদি গশ্চাদপসরণ করে, তবে 
ভাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না। আর যারা কৃতজ্ঞ, আল্লাহ্‌ অচিরেই 
তাদের পুরশ্কৃত করবেন।” (সূরা আলে-ইমরান, ৩: ১৪৪) 


মুহাম্মদ স্তু এর আগে বহু নবী-রাসূল পৃথিবীতে এসেছেন এবং তাঁরা মৃত্যু বরণ 
করেছেন। আল্লাহর রাসূলও গর তাঁদের থেকে ব্যতিক্রম নন, তিনিও মৃত্যুবরণ 
করবেন। আল্লাহ যেন মুসলিমদের জিজ্ঞেস করছেন, 


“যাদি তিনি মৃত্যুবয়ণ করেন অখবা নিহত হন, তবে কি তোমরা পছিরে যাবে? এই 
দ্বীন ত্যাগ করে জাহিলিয়াতের জীবনে ফিরে যাবে? তোমরা কি ব্যক্তি মুহামাদকে 
অনুসরণ করো নাকি নবী মুহাম্যাদকে?' 


ইসলাম একটি দ্বীন যা কিয়ামত পর্যন্ত থাকবে, ব্যক্তি বিশেষের উপর এই দ্বীন 
নির্ভরশীল নয়। কোনো ব্যক্তি যতই মহান এবং আদর্শবান হোক না কেন, ইসলাম 
কোনো ব্যক্তিকে কেন্দ্র করে চলে না। কখনোই এমনটা ভাবা উচিত নয় যে, অমুক 
ব্যক্তি মারা গেছে দেখে ইসলামের অগ্রযাত্রা থেমে যাবে। বিজয় কোনো আমীরের 
কারণে আসে না। উমারের &৪ খিলাফতকালে খালিদ ইবন ওয়ালিদকে এঃ মুসলিম 
সেনাবাহিনীর আমীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। উমার তখন উম্মাহকে বোঝাতে 
চেয়েছিলেন যে, মুসলিমদের কোনো বিশেষ একজন নেতার ওপর ভরসা করা উচিত 
নয়। তারা একমাত্র আল্লাহর ওপরই ভরসা করবে। 


রাসূলুল্লাহর ঞ মৃত্যুর পর আবু বকর ৪৪ তাই বলেছিলেন, “যারা মুহাম্মদের ইবাদত, 
করতে, জেনে রাখো, মুহাম্মাদ মারা গেছেন। কিন্তু যারা আল্লাহর ইবাদত করতে, তারা 
শুনে নাও, আল্লাহ জীবন্ত, এবং তিনি কখনো মারা যাবেন না।' 


‘বস্তুত, কেউ বদি পন্চাদপসরণ করে, তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না' -- 
আল্লাহ তাআলা এই অংশের মাধামে আমাদের কাছে এটাও পরিষ্কার করে দিচ্ছেন 
যে, আমরাই আল্লাহর মুখাপেক্ষী। আমাদেরই আল্লাহকে দরকার। কিন্তু তাঁর 
আমাদেরকে কোনো প্রয়োজন নেই। 


৮২|সীরাহ শেষ খন্ড 


*# মুনাফিক আর গুনাহগার মু'মিন - কখনোই সমান নয় 
তারপর আল্লাহর করুণার ফলেই আপনি তাদের প্রতি কোমল হয়েছিলেন। 
আর আপনি যদি রুক্ষ ও কঠোর-হুদয় হতেন, তবে নিঃসন্দেহে ভারা আপনার 
থেকে বিচ্ছিন্ন হয়ে যেতো। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং 
তাদের জন্য মাগফিরাত কামনা করুন। আর কাজে কর্মে তাদের সঙ্গে 
পরামর্শ করুন। অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন, 
তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন। নিশ্চয়ই আল্লাহ তাওয়াদুল- 
কারীদের ভালোবাসেন। (সূরা আলে-ইমরান, ৩: ১৫৯) 


দাওয়াহ এবং ইসলামের বার্তা পৌঁছানোর কাজ সাধারণভাবে কোমলতার ভিত্তিতে 
হওয়া চাই। রাসূলুল্লাহর & মধ্যে যদি তার অনুসারীদের প্রতি কঠোরতা থাকতো 
তাহলে তারা তাকে ছেড়ে চলে যেত। দিন শেষে যারা আল্লাহর রাসূলের & আদেশ 
অনান্য করেছে, তারা তাঁরই অনুসারী। তাই আল্লাহ তাআলা তাঁর রাসূলকে বলেছেন 
যেন তিনি তীরন্দাজ মুসলিম বাহিনীকে মাফ করে দেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা 
করেন। অথচ এই তীরন্দাজ বাহিনীর ভুলের মাশুল গুনতে গিয়েই মুসলিমরা যুদ্ধে 
পরাজিত হয়েছে, রাসূলুল্লাহ $ নিজে আহত হয়েছেন এবং ৭০ জন মুসলিম নিহত 
হয়েছে! কিন্তু এদেরকে যেন রাসূলুল্লাহ $$ ক্ষমা করে দেন এবং তাদের জন্য দুআ 
করেন সেটাই আল্লাহ চেয়েছেন। 


উহুদের যুদ্ধে কিছু মুসলিম মদীনার বাইরে গিয়ে যুদ্ধ করার জন্য খুবই উদগ্রীব হয়ে 
ছিল। হতে পারে এটা উুদের যুদ্ধে মুসলিমদের পরাজয়ের একটি কারণ । কিন্তু তরু 
আল্লাহ তাআলা তাদের থেকে পরামর্শ নিতে বারণ করেননি। কেননা শুরা হলো সুন্নাহ, 
এটাই সঠিক পথ। শুরা করে অর্থাৎ সবার সাথে পরামর্শ করে কাজ করা ইসলামে খুব 


গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। 


“আর যেদিন দুদল সৈন্যের মোকাবিলা হয়েছে; সেদিন তোমাদের উপর যা 
আপতিত হয়েছে তা আল্লাহর হুকুমেই হয়েছে এবং তা এজন্য যে, ভাতে 
প্রকৃত ঈমানদার কারা তা জানা যায়। যাতে শনাক্ত করা যায় মুনাফিরুদের। 
আর তাদেরকে বলা হলো এসো, আল্লাহর রাহে লড়াই করো কিংবা 
(অন্ততপক্ষে) শক্রদেরকে প্রতিহত করো। তারা বলেছিল, আমরা যদি 
জানতাম যে, লড়াই হবে, তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। সে দিন 
ভারা ঈমানের তুলনায় কুফরির কাছাকাছি ছিন। যা তাদের অন্তরে নেই, তারা 
নিজের মুখে সে কথাই বললো। বস্তুতঃ আল্লাহ্‌ ভালোভাবেই জানেন তালা যা 
কিছু গোপন করে থাকে।” (সূরা আলে-ইমরান, ৩: ১৬৬-১৬৭) 


সুনাফিল্বদের শাস্তি দেওয়া হয়নি, এমনকি কিছু বলাও হয়নি। শুধু বলে দেওয়া হলো, 
তারা হলো মুনাফিক। তাদের আসল চেহারা সবার কাছে খুলে দেওয়া হলো। 


রি ওদের যুদ্ধ | ৮৩ 


এ প্রসঙ্গে একটি কথা এসেই যায়। উম্মাহর বিজয়ের শর্ত কী _ এই 

বনের যে একটি দুল ধারণা প্রচলিত আছে। তা সনে কই উর 
যখন আল্লাহর আদেশ মেলে চলবে এবং গুনাহ থেকে দূরে থাকবে, তখনই একমাত্র 
এই উম্মাহ বিজয়ী হবে। সত্যি বলতে, কিছু মুসলিমই শুধু নয়, কয়েকটি ইসলামী 
আন্দোলনই এই ধারণার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। তারা মনে কয়ে, উম্মাহর 
বিজয় অর্জনে জন্য আমাদের সবাইকে শুধরাতে হবে, প্রত্যেককে ভালো মুসলিম 
হতে হবে। যতক্ষণ আমাদের মাঝে এমন মুসলিম থাকবে, যারা নামাজ পড়ে না, যারা 
গুনাহ করে, ততদিন আমরা জিততে পারবো না। যতদিন ফজরের সালাতে জুমুআর 
সালাতের সমপরিমাণ মুসন্তী হাজির না হচ্ছে, ততদিন আমাদের বিজয় অর্জিত হবে 
না। 


এই কথাটি এসেছে আসলে এক ইহুদি পণ্ডিত থেকে। লে জেরুসালেমের মসজিদে 
'যেদিন মুসলিমদের জুম্মাহ এবং ফজরের জামাতে সমান সংখাক লোক 
নামাজ পড়বে, সেদিনই জেরুসালেম মুসলিমদের হাতে বিজিত হবে।" এটা একটা 
ইহুদি পণ্ডিতের কথা মাত্র, কিন্তু তারা এমনভাবে এই রাবীর ঘটনাকে দলীল হিসেবে 
ব্যবহার করে, যেন আল্লাহ তাআলা এই ব্যক্তির ওপর তাঁর আয়াত নাহিল করেছেন 
আর এই ইহুদি লোকটির সব ভবিষ্যদ্বাণী চিরায়ত সত্য! 


সত্যি বলতে, এই চিন্তাধারা মোটেও সঠিক নয়! উম্মাহর মধ্যে সবসময়ই ফজরের 
সালাতের চাইতে জুমুআর সালাতে বেশি মানুষ হবে। উম্মাহর মাঝে সবসময়ই কিছু 
গুনাহগার মুসলিম থাকবে। অনেকেই ইসলামের বিধিনিষেধ পুরোপুরি মেনে চলবে 
না। আমরা সবাই “ভালো মুসলিম’ হয়ে গেলেই কেবল বিজয় আসবে-এই ধারণা 
সঠিক নয়। এর প্রমাণ হলো উুদের যুদ্ধ। 


উহদের যুদ্ধে মুসলিম বাহিনীর পুরো তিন ভাগের এক ভাগ ছিল মুনাফিক। কিন্তু 
তাদের কারণে মুসলিমরা হারেনি। কুরআন বা সুন্নাহতে কখনোই এক-তৃতীয়াংশ 
বাহিনীর পলায়নকে উহুদে পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করা হয়নি। কোনো 
আলিমও কখনো এমন মত দেননি। 


মুসলিম উমাহর মধ্যে সবসময়ই কিছু মুনাফিক থাকবে, কিন্তু ভালো ও মন্দের 
লড়াইয়ে মুনাফিকরা ফলাফল নির্ধারণ করে না। বরং যুদ্ধের ফলাফল নির্ধারিত হয় 
আভ-দ্ুইফা আল-মানসুরাহ ্বারা। আত-তুইফা আল-মানসুরাহ হচ্ছে মুসলিমদের 
কেন্দ্রীয় দল। একাধিক হাদীসে রাসূলুল্লাহ & এই দলটকে নিয়ে কথা বলেছেন। এরা 
হচ্ছে সেই নাজাতপরাপ্ দল, যারা সর্বদা হকের উপরে থাকবে। এই দলের মুসলিমরা 
যদি গুনাহতে লিপ্ত হয়, তারা যদি আল্লাহর অবাধ্য হয়, তাহলে মুসলিমরা পরাজিত, 
হবে। সমগ্র মুসলিম উম্মাহর বিজয় শুধু এই একটি দলের উপর নির্ভর করে, পুরো 
উম্মাহর উপরে নয়। উহদের যুদ্ধ থেকে ৩০০ জানের পনায়নে যুদ্ধের গতি প্রকৃতিতে 
কিছু আসে যায়নি। বরং উহুদের যুদ্ধে পরাজয়ের কারণ সেই ৪০ জন, যারা আল্লাহর 


চ্ড|নীরাহ লব 
মূলের অবাধ হয়েছিল। 


“আর নিঃসন্দেহে আল্লাহ ইতিপূর্বে তোমাদের কাছে তাঁর অঙ্গীকার পালন 
করেছিলেন, যখন তোমরা তাঁর ইচ্ছায় তাদের শতম করছিলে; যতক্ষণ না 
তোমরা দুর্বলচিত্ত হয়ে পড়লে, আর তোমরা আদেশ সম্বন্ধে বিরোধ করলে ও 
যা তোমরা ভালোবাসো তা তোমাদের দেখাবার পরে অবাধ্য হলে। তোমাদের 
মধ্যে কেউ ছিল যারা এই দুনিয়া চাচ্ছিল, আর তোমাদের মধ্যে কেউ ছিল 
যারা পরকাল চাচ্ছিল, তারপর তিনি তোমাদের তাদের (অর্থাৎ শত্রুদের) 
থেকে পলায়নপর করলেন যেন তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। কিন্তু 
নিশ্চয়ই তিনি তোমাদিগকে ক্ষমা করেছেন। আর আল্লাহর মু'মিনদের প্রতি 
অনুগ্রহশীল।” (সূরা আলে-ইমরান, ৩: ১৫২) 


*# পরাজয় আশাবাদী মনকে নিরাশ করে না 

স্বাভাবিকভাবে এমনটাই মনে হওয়ার কথা যে, উহুদ পর্বত দেখলেই নবীজির ওঁ 
দুঃখের স্মৃতি জেগে উঠবে। এখানেই তিনি সাহাবিদের হারিয়েছেন, প্রিয় চাচা 
হামবাকে & হারিয়েছেন, নিজে আহত হয়েছেন। মুসলিমরা এই যুদ্ধেই শত্রুদের হাতে 
পরাজিত হয়েছে। কিন্তু নবীজি পরাজিত মানসিকতার মানুষ ছিলেন না, হতাশা তাঁর 
মধ্যে কখনই দেখা যায়নি। আমাদের রাসূল $ খুবই আশাবাদী এবং ইতিবাচক 
মানসিকতার একজন মানুষ। উহুদে হেরে গেলেও তিনি হার মানেননি। তিনি বলতেন, 
“উহুদ পাহাড় আমাদের ভালোবাসে এবং আমরাও উহুদকে ভালোবাসি।' তিনি 
বলতেন, ‘উহুদ হলো -ভানাতের পাহাড়।' উহুদ পর্বতের সাথে তাঁর কষ্টের সৃতি 
জড়িয়ে ছিল, কিন্তু হতাশাকে নিজের মনে কখনো স্থান দেননি। এটাই ইসলামের 
শিক্ষা। দুঃখ, কষ্ট, হতাশা দূরে ঠেলে কাজ করে যেতে হবে। উুদের পরাজয় 
মুসলিমদের বেদনাহত করবে, হতাশাচ্ছন্ন করবে না। মুসলিমরা আশাবাদী হবে, 
পরাজয়ের মধ্য থেকে ভালো দিকটা দেখার চেষ্টা করে। হতাশাবাদ মুসলিমদের 
স্বভাবের সাথে একেবারেই যায় না। 


*# বিজয়ের সূত্র 


বিজ্ঞান যেমন কিছু সূত্র মেনে চলে, তেমনি জয় ও পরাজয় কিছু সূত্র মেনে চলে। এই 
চিরন্তন সূত্রগুলো কুরআনের বিভিন্ন জায়গায় উল্লেখিত হয়েছে। 


এখম নীতি; বিজয় একার আল্লাহর কাছ থেকে আসে। 


“আর বিজয় আল্লাহর পক্ষ থেকে ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতে পারে 
না।” (সূরা আনফাল, ৮:১০) 


ভহদের যুদ্ধ | ৮৫ 


নীতি যাদি আলাহ আমাদেরকে বিজয় দান করতে চান, তাহলে পৃথিবীর কোনো 
পাক্তি লেই যা তা থামাতে পারবে। 


“যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, তাহলে কেউ তোমাদের পরাভূত 
করতে পারবে না। আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন, তবে এমন 
কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে? আর আল্লাহর ওপরই 
মুমিনদের ভরসা করা উচিত।” (সূরা আলে-ইমরান, ৩: ১৬০) 


অর্থাৎ ভয় পাওয়ার একমাত্র যোগ্য সত্তা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর 
কেউ নয়। আল্লাহ্‌ তাআলা মুসাকে £ বিজয় দান করেছিলেন তৎকালীন "সুপার- 
পাওয়ার' ফিরআউনের বিরুদ্ধে। কাজেই মুসলিমদের একমাত্র ভরসাস্থল আল্লাহ 
তাআলা। যদি তারা আল্লাহর ওপর ভরসা না করে অন্য কিছ বা অন্য কারো ওপর 
ভরসা করে, তাহলে তিনি মুসলিমদের পরিত্যাগ করবেন। 


তৃতীয় নীতি পরাজয়ের কারণ আখিরাতের উপর দুনিয়াকে প্রাধানা দেওয়া 


পর আল্লাহ তোমাদের কাছে তাঁর ওয়ালা সত্যে পরিণত করেন, যখন 
তোমরা তাদেরকে হত্যা করছিলে তাঁর নির্দেশে। অবশেষে যখন তোমরা 
দুৰ্বল হয়ে গেলে এবং নির্দেশ সম্পর্কে বিবাদ করলে আর তোমরা অবাধ্য হলে 
তোমরা যা ভালবাসতে তা তোমাদেরকে দেখানোর পর। তোমাদের মধ্যে 
কেউ দুনিয়া চায় আর কেউ চায় আখিরাত। তারপর আল্লাহ তোমাদেরকে 
তাদের থেকে ফিরিয়ে দিলেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। আর 
অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মুমিনদের 
উপর অনুগ্রহশীল।” (সূরা আলে-ইমরান, ৩; ১৫২) 


এই দুনিয়ার মোহ, আসক্তি, মায়া এবং আখিরাতের ওপরে দুনিয়াকে স্থান দেওয়া 
হলো মুসলিমদের অধঃপতনের কারণ। উুদে তারা হেরেছিল কারণ তারা দুনিয়ার 
প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। রাসূলুল্লাহর $ অবাধ্য হওয়া এবং এক্য বজায় না রেখে 
দলছুট হয়ে যাওয়া ছিল তাদের পরাজয়ের প্রধান নিয়ামক। 


মর নীতি, জয় বা পরাজয়ের সাথে সৈনিকদের সংখ্যার কোনো সম্পকার্নেই। 
“আর আল্লাহ ইতিপূর্বে বদরের যুদ্ধে তোমাদেরকে বিজয় দান করেছেন, অথচ 
তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করতে থাকো; যাতে তোমরা 
কৃতজ্ঞ হতে পারো।” (সূরা আলে-ইমরান, ৩: ১২৩) 


বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা অল্প হওয়া সত্বেও আল্লাহ্‌ তাআলা তাদের বিজয় 
দান করেছেন। আবার হুনাইনের যুদ্ধে মুসলিমদের সংখ্যা অধিক হওয়ার পরেও তারা 


৮৬|দীৱাহ শেষ যত 


সাময়িক পরাজয়ের শিকার হয়েছিল। 


তোমাদের কোনো কাজে আসেনি; এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্তেও 
ফিতা দেহ অতঃপর তোমরা পিঠ দেখিয়ে পলায়ন 
করেছিলে।” (সূরা তাওবা, ৯: ২৫) 


পভ্ম নীতি, আরাহ ও তাঁর রাসূলকে মানা করা 
যর্ঠ নীতি, এক্যব্ থাকা। 

সওম নীতি, ধের ধারণ করা। 

বিজয়ের জন্য এই তিনটি গুণের কথা আল্লাহ একই আয়াতে উল্লেখ করেছেন। 


“আর আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের নির্দেশ মানা করো। আর তোমরা 
পরস্পরে বিবাদে লিপ্ত হয়ো না। যদি তা করো, তবে তোমরা সাহস হারিয়ে 
ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি ধতম হয়ে যাবে। এবং তোমরা ধৈর্য ধারণ 
কর নিশ্চয়ই আল্লাহ তাআলা রয়েছেন ধৈর্যশীলদের দাথে।” (সূরা আনফাল, 
৮:৪৬) 


অষ্টম নীতি, যুদ্ধের এরি মাধামে বিজয় আসে না। 

যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, কিন্তু এই প্রস্তুতি ও সাজ-সরঞ্জামই যুদ্ধজয়ের নিয়ামক 
এমনটা ভাবা যাৰে না। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক 
এবং সামরিক সবভাবে প্রস্তুত হতে বলেছেন। 


“মার প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য যা-ই কিছু সংগ্রহ করতে পারো 
নিজের শক্তি সামর্থোর মধ্যে থেকে এবং পালিত ঘোড়া থেকে, যেন আল্লাহর 
শক্রদের তথা তোমাদের শত্রুদের ভীড-স্তনত করতে পারো, আর তাদেরকে 
ছাড়া অন্যদেরও যাদেরকে তোমরা চেনো না; (কিন্তু) আল্লাহ তাদেরকে 
চেনেন। বস্তুতঃ বা কিছু তোমরা আল্লাহর রাহে ব্যয় করবে, তার প্রতিদান 
তোমাদের পরিপূর্ণভাবে দেওয়া হবে এবং তোমাদের ওপর কোনো জুলুম 
করা হবে না।” (সূরা আনফাল, ৮: ৬০) 


নবম নীতি দূঢ়পদ থাকা, এবং 
দশম নীতি, আ্াহকে সারণ করা। 


উল যুদ্ধ [৮৭ 


শেষ এই দুটো বিষয় আল্লাহ তাআলা একই আয়াতে উল্লেখ করেছেন। 


“হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো সৈন্যদলের সম্মুখীন হও, তখন 
দৃঢ়সংকল্প হও, আর আল্লাহকে বেশি করে স্মরণ করো, যেন তোমরা 


সফলকাম হতে পারো।” (সূরা আনফাল, ৮: ৪৫) 


সুতরাং সফল হবার জন্য মুসলিমদের দৃঢ়তার সাথে শত্রুর মোকাবেলা করতে হবে 
আর বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে। 


& মুমিনদের জিহাদে ছোটার প্রেরণা হলো ঈমান 

রাফী ইবন খাদীয, সামূরাহ ইবন জুনদুব, আবদুল্লাহ ইবন উমার এবং আল-বারাহ্‌ 
ইবন আহীবের মতো অল্প বয়স্ক ছেলেরা কেন উহুদের যুদ্ধে যোগদানের ব্যাপারে 
এতটা উতলা ছিল? অনেকে হয়তো ভাবতে পারেন, সে যুগটাই যুদ্ধ-িগ্রহের যুগ, 
তাই বাচ্চারাও যুদ্ধে যোগ দিতে উতলা থাবতো। কিন্তু এই একই যুদ্ধে দেখা গেছে 
৩০০ প্রাপ্তবয়স্ক সৈনিক যুদ্ধ না করে পালিয়ে গেছে! যুদ্ধপ্রিয় সমাজ হলেই যে সবাই 
যুদ্ধকে ভালোবাসবে এমনটা নয়। এখানে মূল ব্যাপার হলো “ঈমান' বা মুসলিমদের 
বিশ্বাস। যাদের ঈমান ছিল, তারা যুদ্ধে যোগদানের জন্য আগ্রহী ছিল। আর যাদের 
ঈমান ছিল না, তারা পালিয়ে যাবার ব্যাপারেই বেশি আগ্রহী ছিল। আবপুক্লাহ্‌ ইবন 
উবাই এবং তার অনুসারী তিনশো লোক উহুদের ময়দান থেকে পালিয়ে যায়। এমনকি 
তাৰুক, বন্দক ও আরও অনেক যুদ্ধেই ভারা জিহাদে অংশগ্রহণ করা থেকে বিরত 
ছিল। 


&মুনফিরুদের জিহাদে ছোটার প্রেরণা হলো দুনিয়া 

উহুদের যুদ্ধে অংশ না নিলেও মুনাফিরুরা ঠিকই হামরা আল আসাদের অভিযানে অংশ 
নিতে চাইলো। কিন্তু নবীজি & তাদেরকে অনুমতি দেননি। তিনি কেবল তাদেরকেই 
সঙ্গে নিলেন, হারা উহুদের যুদ্ধে অংশ নিয়েছিল। হামরা আল-আসাদের অভিযানে 
মুনাফিকুরা থাকতে চেয়েছে কারণ তারা মনে করছিল এই এই যুদ্ধে জেতার সম্ভাবনা 
প্রবল আর যুদ্ধে জেতার অর্থ হলো গনিমতের মালে ভাগ বসানো যাবে! 


আরামের সময়, শুধুমাত্র সুযোগ-সুবিধা পাওয়ার আশায় ইসলামকে মেনে চলা, আর 
যখন ত্যাগ স্বীকারের সময় আসে তখন ইসলাম থেকে সরে যাওয়া নিফাকের লক্ষণ। 
জিহাদ ছাড়াও আরও অনেক ক্ষেত্রেই এই কথাটি প্রযোজা। তাই সকলের উচিত 
নিজেদের নিয়তের ব্যাপারে সতর্ক হওয়া। নিজেদের খতিয়ে দেখা, ইসলামী কাজের 
সাথে যখন দুনিয়াবি স্বার্থ মিশে থাকে, তখন আমরা খুব আগ্রহ পাচ্ছি আর কষ্টের কাজ 
হলে পিছিয়ে পড়ছি না তো? 


যেমন, ইসলাম বাবা-মায়ের প্রতি সন্তানদের দায়িত্ব-কর্তব্যের উপর গুরুত্ব দেয়, বাবা- 


৮৮|সীৱাহ শে বড 


মায়ের আনুগত্য করার কথা বলে। কিছু বাবা-মা এই কথাগুলো শুনলে খুব খুশি হন 
এই সম্পর্কিত আয়াত ও হাদীস তাদের মনের কথা বলে। কিন্তু যখন এ এক 
সন্তানের উপর এ একই ইসলাম জিহাদের কথা বলে, তখন তারা সেসব কথা 
চান না। তাদের সন্তানদেরকেও তারা ইসলামের এই শিক্ষার দিকে মোটেও আকৃষ্ট 
করতে চান না। অর্থাৎ তারা ইসলামকে নিঙ্গের সুবিধামতো বাবহার করছেন। 


নিফাকের ব্যাপারে সাবধান হতে হবে, আমরা যেন মুনাফিকদের কাতারে পড়ে না 
যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ছ্বীন ইসলামকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে 
হবে। নাসূলুল্লাহ & যখন আনসারী সাহাবিদের থেকে বায়াত নিয়েছিলেন, তিনি 
বলেছিলেন, তোমরা সহজ সময়েও আমার আনুগত্য করবে এবং কঠিন সময়েও 
আমার আনুগত্য করবে।” 


ইবনুল কায়িযম রাহিমাহল্লাহ বলেন, 


উহুদ যুদ্ধের একটি শিক্ষণীয় দিক হলো, সাহাবিরা যে সাত্যিই আল্লাহর এতি অনুগত 
ছিলেন সে দৃষ্টা পাওয়া যায়। সহজ হোক, কার্িন হোক, সবরকম সময়েই তা 
আল্লাহ আযথা ওয়া জালের ইবাদত করতে রাজি ছিলেন। সুসময়, দুঃসময় উভয় 
অবস্থাতেই ভীনের ওপর দৃঢ় এবং অবিচল থাকা প্রকৃত ঈমানের লক্ষণ। তারা সেসব 
লোকের মতো নন, যারা শুধুমাত্র সহজ অবস্থায় আল্লাহ্র ইবাদত করে আর বাকি সময় 
কুলে থাকে।' 


বিনয় 

লাধলা দিয়ে পরীক্ষা করলেন, তাদের দুবর্ল অবস্থার মারে! রাখলেন। এভাবে তারা 
বিনয়ী হয়ে উঠলো। আর যখন তারা বিনয়াবনত হলো, তখন আল্লাহ তাখালা তাদের 
দুআ করল করে নিলেন! বিনয়ের সাথে করা দুআ আল্লাহ কবুল করেন। 


“আর আল্লাহ ইতিপূর্বে বদরের যুদ্ধে তোমাদেরকে বিজয় দান করেছেন, 
অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করতে থাকো; যাতে 
তোমরা কৃতজ্ঞ হতে পারো।” (সুরা আলে-ইমরান, ৩: ১২৩) 


* উহুদ হিল মুসলিম উম্মাহর জন্য একটি বড় বিপর্যয় মোকাবেলার প্রস্তুতি 

ইবনুল কারিম মন্তব্য করেছেন, ‘উহুদের যুদ্ধ মুসলিম উম্মাহকে সবচাইতে মারাত্মক 
দুর্যোগের মোকাবেলা করার জনা প্রস্তুত করেছে।' এই ভয়ন্ধর দুর্যোগ হলো 
রাসূপুল্লাহর $ মৃত্যু। এই ঘটনাটির ব্যাপকতা এত বিশাল যে, তার জনা আগে 
থেকেই মুসলিমদেরকে প্রশ্ন করা জরুরি ছিল। রাসূলুল্লাহ & ছিলেন সাহাবিদের 
'সবকিছু। তিনি ছিলেন তাদের দ্বীন ইসলামের উৎস। তাদের বই-পুস্তক বা ইন্টারলেট 
ছিল না। ইসলামী জ্ঞান অর্জনের জন্য অন্য কোনো মাধ্যম ছিল না। রাসুলুল্লাহ ও 


রা উহদর যুদ্ধ [৮৯ 


তাদের পিতার মতো ছিলেন, তাঁর থেকেই সাহাবিরা সবকিছু শিখেছেন। নবীজিকে 
হারানো সাহাবিদের জন্য প্রচণ্ড কষ্টদায়ক একটা ব্যাপার ছিল। এই ঘটনা তাদেরকে 
চুরমার করে দিতে পারত, তাদের সমস্ত অগ্রগামিতা থামিয়ে দিতে যথেষ্ট ছিল। এই 
ঘটনা তাদের মনন্তাপ্তিকভাবে ধসিয়ে দিতে পারত। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন 
রাসূলুল্লাহর $ মৃত্যুতে সাহাবিরা যেন ভেঙে না পড়েন। সে জন্য উহুদের মাধ্যমে 
তাদের প্রস্তুত করে তুলেছেন। এই যুদ্ধে গুজব ছড়িয়ে পড়েছিল আল্লাহর রাসূল $ 
আর নেই। আর তখনই এই আয়াতটি নাহিল হয়, 


“আর মুহাম্মাদ একজন রাসূল বৈ তো কিছুই নন! তাঁর আগেও বহ রাসূল 
অতিবাহিত হয়ে গেছেন। তিনি যি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে 
কি তোমরা পশ্চাদপসরণ করবে? বস্তুতঃ কেউ যদি পশ্চাদপসরণ করে, তবে 
তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না। আয় যারা কৃতজ্ঞ, আল্লাহ অচিরেই 
তানের পুরৃত করবেন।” (সূরা আনে-ইমরান, ৩: ১৪৪) 


রাসূলুল্লাহ $ মারা গেলেও কীভাবে তা সামলে উঠতে হবে সে ব্যাপারে এভাবেই 
মুসলিমরা শিক্ষা লাভ করে। 


উহদ থেকে খন্দরু 


উদে মুসলিমদের পরাজয়ে শুধু কুরাইশরা নয়, বরং কিছু আরব মুশরিক গোত্রও বেশ 
খুশি হয়। তারা অনেকেই মদীনা আক্রমণ করার প্রস্তুতি নেয়। তারা আশা করছিল এই 
সুযোগে ইসলামকে চিরতরে শেষ করে দেওয়া যাবে। এমনকি মুসলিমদের চুক্তিবদ্ধ 
কিছু গোত্রও মুসলিমদের দুর্বলতার সুযোগে ষড়যন্ত্র শুরু করে। কিনতু আল্লাহর রাসূলের 
কিছু তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ ও রাজনৈতিক দূরলর্িতা মাধ্যমে প্রতিটি 
বিদ্রোহ ও ষড়যন্ত্র দমন করা সম্ভব হয়। তাই উহদ পরবর্তী বেশ কয়েক মান 
অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলায় মুসলিমদের ব্যস্ত সময় কাটাতে হয় । 


বনু আসাদের সাথে যুদ্ধ 

রাসূলুল্লাহ & জানতে পারলেন তুলাইহা আল আসদীর নেতৃত্বে বনু আসাদ গোত্র 
মদীনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এই লোকটির কাহিনী বেশ চমকপ্রদ। প্রথমে সে ছিল 
ইসলাম ও রাসূলুল্লাহর শক্রু। পরে সে মুসলিম হয়, কিনু রাসূলুল্লাহর মৃত্যুর পর সে 
নিজেকে নবী হিসেবে দাবি করে বসে। এরপর আবার সে তার মন পরিবর্তন করে 
এবং মুসলিম হয়ে যায়। সবশেষে সে একজন মুজাহিদ হিসেবেই মৃত্যুবরণ করে। 


তুলাইহার পরিকল্পনা ছিল মদীনায় সব্বাত্বক সামরিক হামলা চালানোর। তার স্বপ্ন ছিল 
মদীনার সম্পদ লাভ করবে এবং কুরাইশদের সাথে এক হয়ে মদীনা দখল করবে। 
কিনু রাসূলুল্লাহ ষ্ঁ তার আগেই তাদের উপর অতর্কিত হামলা চাপানোর সিদ্ধান্ত নেন। 
তিনি আবু সালামার $$ নেতৃত্বে আনসার ও মুহাজিরদের সমন্বয়ে গঠিত দেড়শো 
সৈন্যের একটি দল পাঠান। আবু সালামাহ ছিলেন ইসলামের প্রথম যুগের একজন 
মুসলিম, উহুদের যুদ্ধে তিনি আহত হয়েছিলেন। মুহাররাম মাসের এই অভিযানে 
অতর্কিত হামলায় বনু আসাদ তাদের গরুবাছুর রেখে পালিয়ে যায়। তাদের ধারণাই 
ছিল না মুসলিমরা ছাদের এভাবে হামলা করে বসবে। আৰু সালামাহ & বিজয়ী হয়ে 
ফিরে আসলেন। কিন্তু এই অভিযান শেষে তার উহুদের জখম থেকে পুনরায় রক্তক্ষরণ 
শুরু হয় এবং তিনি আল্লাহর রাস্তায় শহীদ হন। 


খালিদ ইবন সুফিয়ানি আল-হুযালিকে হত্যা 


মুসলিমদের দুর্বল অবস্থার সুযোগে আরও একটি মুশরিক গোত্র মদীনা আক্রমণের 
ষড়যন্ত্র করছিল, তারা হলো হ্যাইল গোত্র। এর নেতৃত্বে ছিল খালিদ ইবন সুফিয়ান 
আল হুয়ালি। সে মদীনা আক্রমণের জন্য প্রস্তুতি শুরু করে এবং যুদ্ধের জনা সৈন্য 
সংগ্রহ করতে শুরু করে। সে ছিল খুব প্রভাবশালী এবং এই যুদ্ধের মূল হোতা। 
রাসুলুল্লাহ $ সিদ্ধান্ত নিলেন পুরো গোত্রের বিরুদ্ধে যুদ্ধে না গিয়ে শুধু এই লোকটাকে 


SEES উহুদ থেকে হদরু|৯১ 


সরিয়ে দিতে পারলেই হ্যাইল গোত্র নিক্িয় হয়ে পড়বে। তিনি ডেকে পাঠালেন 
জুহাইনা গোৱের আবদুল্লাহ ইবন উনাইসকে, বললেন, 


-আমি জানতে পারলাম খালিদ ইবন সুফিয়ান আমাদের বিরুক্ধে যুদ্ধের স্তুতি নিচ্ছে। 
সে এখন আরিনায় আছে। তুমি তার কাছে যাবে এবং তাকে হত্যা করবে। 


-আমি কীভাবে তাকে চিনবো? আপনি কি তার বর্ণনা দিতে পারেন? 

-হাঁ পারি তুমি যখন তাকে দেখবে, ভয়ে কেঁপে উঠবে। 

-কিন্তু আমি এই জীবনে কখনো কাউকে দেখে ভয় পাইনি! 

-তুমি খালিদ ইবন সুফিয়ানকে দেখোনি। তাকে দেখলে অবশ্যই তুমি ভয় পাবে। 


খালিদ ইবন মুফিয়ান ছিল খুব শক্তিশালী মারমুখী লোক। অন্যদিকে আবদুল্লাহ ইবন 
উনাইস ছিলেন খুব সাহসী, কাউকে ভয় করতেন না। এই কাজের জন্য তাই 
আবদুল্লাহ ইবন উনাইস ই ছিলেন যোগ্য লোক। কাহিনীটি তার সুখেই শোনা যাক, 


“এরপর আমি তলোয়ার হাতে বেরিয়ে পড়লাম । চলতে চনতে এক সময় আরিনা 
পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আমি তার দেখা পেলাম। তাকে দেখে আমি কেঁপে 
উঠনাম। বুঝতে পারলাম যে, এই নোকটিই খালিদ ইবন সুফিয়ান। তার সাথে কিছু 
মহিলা ছিল, তাদের জন্য সে তাঁবুর জন্য জায়গা খুঁজছিল। সময়টা ছিল আসরের 
ওয়াক্ত । আমি চিন্তায় পড়ে গেলাম তার সাথে লড়াই করতে গিয়ে না আবার আসরের 
সালাহ ছুটে যায়। আমি তাই তার কাছে হেঁটে যেতে যেতে ইশারায় সালাত আদায় 
করে ফেললাম। রুকু আর সিজদাহ করছিলাম মাথা নেড়ে, ইশারায়। শেষ পর্যন্ত আমি 
তার মুখোমুখি হলাম। সে আমাকে জিজ্ঞেস করলো, 


- কে তুমি? 

-আমি একজন আরব বেদুইন। শুনেছি মুহাম্মাদের বিরুদ্ধে আপনি যুদ্ধের পরিকল্পনা 
করছেন, ভাই আমি আপনার সাথে যোগ দিতে এসেছি। 

-হু়, ঠিকই শুনেছ। আসি তার বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করছি। 


এভাবে তার সাথে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এরপর সুযোগ বুঝে দিলাম তলোয়ার 
দিয়ে কোপ। আসার সময় দেখি তার সাথের মহিলারা তার উপর উপুড় হয়ে পড়ে 
আছে (অর্থাৎ তারা কামাকাটি করছিল] । 


এরপর আমি মদীনায় চনে আসলাম। রাসূলুল্লাহ উ আমাকে দেখে বললেন, আহা এই 
সুখ উজ্জ্বল হোক! আমি বললাম, আমি তাকে হত্যা করেছি ইয়া রাসূলাল্লাহ! রাসূলুল্লাহ 
বললেন, হ্যাঁ, তুমি তাকে হত্যা করেছ এবং আমি জানি তুমি সত্যি বলছো। এরপর 
রাসূলুল্লাহ $ তাঁর বাসা থেকে একটা লাঠি নিয়ে আমাকে দিলেন। আমি লাঠি নিয়ে 


৯২|সীযাহ শের খন্ড 
চলে আসলাম। আমার বন্ধুরা জিজ্ঞেস করলো, 

- ইবন উনাইস, তোগাকে আল্লাহর রাসূল লাঠিটা কেন দিলেন? 
_ তা তোজানি না, তিনি শুধু আমাকে এটা দিলেন। 


- আরে! তুমি জিজ্ঞেস করবে না! তুমি যাও উনাকে 
তোমাকে লাঠিটা দিয়েছেন! 

আমি আল্লাহর রাসূলের কাছে ফিরে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞেস বন্মলাম তিনি বললেন, 
শেষবিচারের দিনে এই লাঠি হবে তোমার এবং আমার মধ্যকার একটি চি সেদিন 
অল্প কিছু লোকের সাথেই তর দেয়ার মতো কোনো সম্বল থাকবে।” 


জিজ্ঞে করে আলো কেন 


ইবন উনাইস লাঠিটি তার তলোয়ারের সাথে বেধে নিলেন। আর কোনোদিন 
। সবসময় নিজের কাছে রাখতেন। তিনি যখন মারা 


দিনে রাসূলুল্লাহ $$ এবং তার, 
কেননা রাসূণুল্লাহ ক বলেছিলেন, 
মতো মতো কোনো সম্বল থাকবে। 
মানুষের ‘আমল' যার উপর তারা ভরসা করতে পারে। 


আর-রাষীর মিশন: একটি মর্মান্তিক ঘটনা 


এই মিশনে আল্লাহর রাসুল ঝলাধী নামক একটি স্থানে দশজনের একটি ছোট দল 
প্রেরণ করেন। কারো কারো মতে, এই দলটি পাঠানোর উদ্দেশ্য ছিল শত্রুদের ব্যাপারে 
তথ্য সংগ্রহ করা। তবে আল ওয়াকিদী বলছেন ভিন্ন কথা। তিনি বেশ ভোর দিয়ে 
বলেছেন, আল্লাহর রাসূল এই দলটি পাঠিয়েছিলেন ‘কাররাহ' এবং “আদুল' এই দুই 
গোরের অনুরোধে। তারা রাসূলুল্লাহর কাছে এসে বলেছিল, “আমরা ইললাম গ্রহণ 
করতে ইচ্ছুক। আপনি আমাদের কাছে কয়েকজন সাহাবিকে পাঠিয়ে দিন। আমরা 
তাদের কাছে দ্বীন বুঝবো, কুরআন শিখবো এবং ইসলামের হুকুম আহকাম 
জানতে পারবো।' রাসুলুল্লাহ  আসিম ইবন সাবিত আল-আরুলাহর নেতৃত্বে দশ জন 
সাহাবির একটি ছোট্ট দল তাদের কাছে পাঠিয়ে দিলেন। 


কিন্তু “কাররাহ’ ও 'আদুল’ গোবরনুটি মিথ্যে বলেছিল। আল-ওয়ারিদীর মতে, খালিদ 
ইবন সুফিয়ানকে হত্যা করার পর হ্যাইল গোত্রের একটি উপগোত্র বনু লায়হান 
প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। তারা এই দুটি গোত্রকে ঘুষের বিনিময়ে রাসূলুল্লাহর উঁ 
সাথে প্রতারণা করে কিছু দাহাবিকে আটক করার প্রস্তাব দেয় যেন তারা এই 
সাহাবিদেরকে কুরাইশদের কাছে বেচে দিতে পারে। কাররাহ ও আদুল গোত্রদুটো 
অভাবে যাচি হয়। 


ক উহুদ থেকে খন্দর|৯৩ 


আসিম ইবন লাবিতের নেতৃতে ৪ দশ জনের দলটি উসফান ও মক্কার মাঝামাঝি বনু 
লাইহান গোত্রের ভূমিতে যখন পৌঁছলো, তখন প্রায় ১০০ জনের তীরন্দাজ বাহিনী 
তাদের ঘিরে ধরে। আসিম ইবন সাবিত বুঝতে পারলেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা 
করা হয়েছে। জান বাঁচানোর জন্য একটি ছোট পাহাড়ে তারা পালিয়ে গেলেন। 
মুশরিকদের পক্ষ থেকে তাদের বলা হলো, 'যপি তোমরা আত্মসমর্পণ করো, 
তোমাদের ছেড়ে দেওয়া হবে।' 


মুসলিমদের আমীর আলিম বুঝতে পারলেন তারা মিথ্যা বলছে। যদি ছেড়েই দেওয়া 
হয়, তাহলে আটক করা কেন? আসিম ইবন সাবিত তাদের কথায় টললেন না, 
বললেন, ‘মুশরিকদের অঙ্গীকারে আমি বিশ্বাস করি না!' আর এই বলে আসিম একের 
পর এক তীর ছুঁড়তে লাগলেন। একে একে সবগুলো তীর শেষ হয়ে গেল, রয়ে গেল 
কেবল একটি তলোয়ার। এরপর আসিম আল্লাহর কাছে দুআ করলেন, 'জীবিত থাকতে 
তোমার জন্য লড়েছি হে আল্লাহ! মরে যাবার পর তুমি আমার দেহকে সুরক্ষিত রেখো!" 
এরপর তিনি তলোয়ার হাতে লড়ে গেলেন শত্রুদের সাথে। দুজনকে হত্যা করলেন, 
একজনকে আহত করলেন। যুদ্ধ করতে করতে একসময় তার তরবারি ভেঙে গেল, বনু 
লায়হানের লোকেরা তাকে হত্যা করলো। ইসলামের এক নির্ভীক সৈনিক শহীদ 
যলেন। 


কেন তিনি আল্লাহর কাছে তার দেহকে সুরক্ষিত করার জন্য দুআ করেছিলেন? কারণ 
বনু লাইহানের লোকেরা মুসলিমদের হত্যা করে তাদের দেহ বিবন্তর করছিল। তাছাড়া 
আসিমের প্রতি সেই গোত্রের এক মহিলার ছিল তীব্র ৰিদেষ, কারণ তার দুই ছেলেকে 
তিনি হত্যা করেছিলেন। সেই মহিলা শপথ করেছিল কেউ যদি আসিমের * কাটা 
মাথা তার কাছে নিয়ে আসতে পারে তবে সেই আসিমের খুলিতে মদ পান করবে। 
কিনতু আল্লাহ তাসালা আসিমের & দুআ ববুল করেছিলেন। তার মৃতদেহ রক্ষার জন্য 
এক বাঁক মৌমাছি পাঠালেন। বখনই কেউ তায় মৃতদেহের কাছে যেতে চাচ্ছিল, 
তখনই সেই মৌমাছির দল তাদের উপর চড়াও হচ্ছিল। তারা ভাবলো পরেরদিন এসে 
নাশ নিয়ে যাবে। কিন্তু সে রাতেই প্রবল বৃষ্টিতে তাঁর মৃতদেহ ভেসে যায়। আল্লাহ তাঁর 
বান্দাকে মর্যাদাহানি থেকে রক্ষা করলেন এবং তাকে শহীদ হিসেবে কবুল করলেন। 
আল্লাহ চাইলে কী না হয়! বৃষ্টির পানি, অবুঝ মৌমাছিও মুমিনের জন্য বন্ধু হয়ে যায়! 


যুদ্ধ চলছে। মুলিমদের দশ জনের মধ্যে সাত জন যোদ্ধা যুদ্ধ করে শহীদ হয়ে 
গেলেন, বাকি থাকলেন তিন জন। পালিয়ে যাওয়া অথবা শত্রুদের সাথে পেরে ওঠা - 
কোনোটাই তাদের পক্ষে সম্ভব ছিলনা। তাই বাঁচবার আশায় তারা অন্তর ছেড়ে 
আত্মসমর্পণ করতে রাজি হলেন। কিন্তু অস্ত্র ফেলে দেওয়ার সাথে সাথে তাদেরকে 
আক্রমণ করে দড়ি দিয়ে বেধে ফেলা হলো। 


আবদুল্লাহ ইবন তারিক & বুঝতে পারলেন এবারও তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, 
তিনি কোনোভাবে দড়ির মধ্য থেকে তার হাত বের করে তলোয়ার হাতে নিয়ে শত্রুদের 


৯৪ [সীৱাহ শেষ খণ্ড 


আক্রমণ করার চেষ্টা করলেন কিন্তু তারা ছিল নাগালের বাইরে। শক্রনা এরপর তাকে 
পাথর ছুড়ে হত্যা করলো। তিনিও শহীদ হয়ে গেলেন। 


বাকি ছিল দুজন খুবাইব ইবন আদী * এবং যাইদ ইবন আদদিসিনা ৬৫, তাদেরকে 
বনু লায়হান কুরাইশদের কাছে বিক্রি করে দিল। 


কুরাইশরা তাদের হত্যা করার সিদ্ধান্ত নিল। তনু আৰু সুফিয়ান তাদের টলাবার জন্যই 
যেন জিজ্ঞেস করলো, “আচ্ছা, তোমাদের কি ইচ্ছে হয় লা যে আজকে তোমাদের 
জায়গায় মুহাম্মাদ থাকতো, আর তোমরা তোমাদের পরিবারের সাথে নিরাপদে 
থাকতে? 


খুবই যৌক্তিক প্রশ্ন। মৃত্যুর মুখে দাঁড়িয়ে এমন চিন্তা করাই তো স্বাভাবিক! কিন্তু তারা 
উত্তর দিলেন, 


“না! আলাহর কসম করে বলাছি, আমরা মরতে রাজি, কিছু আল্লাহর রাসুলের গায়ে 
মদীনার একটি কাটা বিধতে দিতেও রাজি নই। আমরা পরিবার পরিজন নিয়ে 
নিরাপদে থাকবো, আর আল্লাহর রাসূলের গায়ে একটা টোকা লাগবে, তা হতে দেবো 
মা 


এই কথা শুনে আবু সুফিয়ান যেন কিছুটা অভিভূত হলো। সে বললো, 


'আমি এমন মানুষ আগে কখনো দেখি নি যারা তাদের নেতাকে এতটা 
ভালোবাসে... ৫ 


পাঠক, একটু থমকে দাঁড়িয়ে ভাববার সময় এসেছে। ভেবে দেখার সময় এসেছে 
রাসূলুল্লাহকে $ সাহাবিরা কতটা ভালোবাসতেন! শক্রুরাও পর্যন্ত এই ভালোবাসার 
স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে বারবার। ভালোবাসা মানে এই নয় যে দিন-রাত আল্লাহর 
রাসূলকে $$ নিয়ে শুধু কথা হবে, মিলাদ-মাহফিল হবে। আল্লাহর রাসূলকে ৬ 
ভালবাসা মানে তাঁর দেখানো পথে চলা, যত কষ্টই হোক। সাহাবিরা শরীরের রক্ত 
দিয়ে বুঝিয়ে গেছেন তাদের হৃদয়ে নবীজির জন্য কতটা গভীর ভালোবাসা ছিল। 
পসরা পর্যন্ত মেলে নিতে বাধ্য হয়েছে মুহাম্মাদের প্রতি সাহাবিদের ভালোবাসা 
নজিরবিহীন। 


খুঁবাইবকে * কুরাইশরা নির্মমতাবে শুলে চড়িয়ে হত্যা করে। হত্যার আগে তাকে 
আল-হারিসের বাড়িতে রাখা হয়। সে সময়ে কোনো কারাগার ছিল না। খুবাইব & 
বদরের যুদ্ধে আল হারিসকে হত্যা করেছিলেন। বন্দী খুবাইব ৬ আল-হারিসের 
মেয়েকে বললেন, "আপনি কি আমার জন্য একটি ব্লেড এনে দিতে পারবেন? আমি 
নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে চাই।’ খুবাইব নাভির নিয়াংশ পরিষ্কার করতে 


ই0028:88553828 
সীরাত ইন হিশাম, ৩য় খত, গৃঠা১৭১। 


উদ থেকে খন্দকু|৯৫ 


লেন, এটি একটি সুমাহ। মহিলা তার বাচ্চাকে দিয়ে ভাঁর 
পাঠিয়ে দিল। 2০৮১০ 


এভাবে বেশ খানিবক্ষণ কেটে গেল। খুবাইবের % সাথে বাচ্চাটির বেশ ভালো সম্পর্ক 
গড়ে উঠেছিল। এতই ভাল যে, বাচ্চাটি তাঁর কোলে উঠে বসে থাকে। মহিলার হঠাৎ 
হুঁশ হলো তার বাচ্চার কোনো হদিস নেই। তড়িঘড়ি করে সিঁড়ি ভেঙে এসে সে 
দেখলো তার বাচ্চা খুবাইবের কোলে বসা আর খুবাইবের & হাতে একটি ব্েড। 


এই দৃশ্য দেখে মহিলা আতঙ্কে জমে গেল। তার বাবার হত্যাকারী খুবাহবের হাতে 
ব্লেড আর কোলে তার বাচ্চা! খুবাইব * তাকে অভয় দিয়ে বললেন, 'ভয়ের কিছু 
নেই। আপনি যা আশঙ্কা করছেন, সেরকম কিছুই আমি করবো না ইনশা আল্লাহ” 


এখানে শিক্ষণীয় বিষয় হলো, খুবাইব ৬ জানতেন তাকে হত্যা করা হবে। কিন্তু 
এজন্য তিনি বাচ্চাটিকে হত্যা করে তার প্রতিশোধ নেওয়ার কোনো চেষ্টা করেননি। 
যদিও তিনি চাইলেই তা করতে পারতেন। ইচ্ছে করে নিরপরাধ কাউকে হত্যা করা 
একজন নুসলিমের জন্য সংগত নয়। একজন মুসলিম কখনো ব্যক্তিগত আক্রোশ 
থেকে কোনো কাফিরকে হত্যা করে না। কারণ, জিহাদ কেবল আল্লাহর জন্যে। 
খুবাইবের এই আচরণে সেই মহিলা মুগ্ধ হয়েছিলেন। তিনি বলেছেন, 


“উনার চাইতে ভালো কোনো দেখিনি। আমি তাঁর রম গিয়ে দেখতাম 
তিনি হেট ভর্তি আডুর খাচ্ছেন! অথচ মন্জার কোথাও তখন আটুর পাওয়া যেত না। 
জামি নিশ্চিত এ আডুরঙওলো ফেরেশতাদের কাছ থেকে এসেছে।' 


পুলে চড়ানোর আগে তিনি দুই রাকাত সালাত আদায় করতে চাইলেন। তাকে সে 
সুযোগ দেওয়া হলো। মৃত্যুর আগের শেষ কাজ। চাইলেই তিনি লম্বাচওড়া করে 
সালাত পড়ে মৃত্যুর সময়টা আরেকটু বিলম্ব করতে পারতেন। খুবাইব তা করেননি। 


মৃত্যুভয়ে ভীত হওয়ার অপবাদ না দিলে আমি এই দু'রাকাত সালাত আরও দীর্ঘ 
করতাম।'৪ 


কেউ যদি মর্যাদা কী জিনিস তা বুঝতে চায়, তবে খুবাইব একজন উচ্ উদাহরণ 
মৃত্যুর আগে দু'রাকাত সালাত আদায়ের এই সুন্নাহ খুবাইব প্রচলন করেছিলেন। মৃত্যুর 
আগে তিনি দুআ করে যান, 


হে আল্লাহ এদের ওনে নে হত্যা করুন। একজনকেও ছাড়বেন না।** 
আরেক বন্দী যাইদ ইবন আদদিসিনাকে কিনে নেয় সাফওয়ান ইবন টমাইয়্যাহ। 


= আবু দাউদ, অধ্যায় জিহান, হাদীস ১৮৪। 
সীরাত ইবন হিশাম, ওয় খণ্ড, পৃষ্ঠা ১৭১। 


৯৬|সারাহ শেষ খন্ড 
পিতৃহত্যার প্রতিশোধে নে যাইদকে হত্যা করে। আর-রাধীর মিশনে দশজনের 
৮০৪ করলেন। ুনাফিকুরা বলাবলি করতে লাগলো, "আহারে, এদের 
টাই খারাপ! না পারলো তারা পরিবারের সাথে থাকতে, না গারলো যুদ্ধে জিততে! 
বে মরে গিয়ে লাভ কী?” ইনিয়ে বিনিয়ে এটাই বলতে চাচ্ছিল যে এই দশজনের 
বন বর্থ! অভিযান তো সফল হলোই না বরং তারা নিজেদের জীবনটাই হায়ালো। 
বাড়িতে বসে থাকলেই কাজের কাজ হতো। এই মুনাফিকদের ব্যাপারে আল্লহ আঘযা 
ওয়া জাল আয়াত নাযিল করেছেন, 
«এবং মানুষের মধ্যের যারা পার্থিব জীবনের কথাবার্তায় আপনাকে মোহিত 
করে এবং তার অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ সাক্ষী রাখে, মূলত সে 
আপনার কঠোর বিরোধী।” (সূরা আল-বাক্ষারাহ, ২: ২০৪) 


আর সেই দশজনের প্রশংসায় আল্লাহ বললেন, 


আর অনেকেই রয়েছে যারা আল্লাহর সন্তুষ্ট লাভে নিজের জীবন সমর্পণ 
করে দেয় এবং আল্লাহ তাঁর বান্দার প্রতি দয়াবান।” (সূরা আাল-বাকারাহ, ২: 


২০৭) 


এই আয়াতগুলো এই ঘটনার প্রসঙ্গে নাযিল হয়। আল্লাহ এর মাধ্যমে মুসলিমদের 
শিক্ষা দিচ্ছেন, যুদ্ধে জয় পরাজয় আসল কথা নয়, আসল কথা হলো এই, তারা 
আল্লাহর রাস্তায় নিজের জান বিক্রি করে দিয়েছিলেন। আর আল্লাহই তাদেরকে পুরক্কৃত 
করবেন। 


বীর মাউনার হত্যাকাণ্ড 


নজদের বনু আমর গোত্রের নেতৃস্থানীয় এক মাথামোটা ব্যক্তির নাম আমীর ইবন আত- 
তুফাইল। তার না ছিল চিন্তাশক্তি, আর না ছিল সুবুদ্ধি। কিন্তু উদ্ধত্য ছিল 
আকাশছোঁয়া। সে সমগ্র আরবের রাজা হওয়ার স্বপ্ন দেখতো। অথচ নিজের গোরের 
নেতাও নে নয়। সে রাসূনুল্লাহকে গু একবার প্রস্তাব দিল, 


“হে মুহাম্মাদ! আমি আপনাকে তিনটি পরার দিচ্ছি। এথম এতার হচ্ছে, আপনি এই 
শহরের রাজা হবেন এবং আমি হবো বেদুইনদের শাসনকতার্। ছিতীয় এজাব হচ্ছে, 
আপনি আমাকে আপনার মার পর বালিকা হিসেবে নির্বাচিত করে যাবেন। আর শেষ 
এভাৰ হচ্ছে আমি বনু গাতফানের এক হাজার পুরুষ আর এক হাজার নারী নিয়ে 
আপনার উপর হামলা করবো।' 


বলা বাহুল্য, রাসূলুল্লাহ $ তাকে পাত্তাই দেননি। তার একটি পরস্তাবেও রাজি হননি। 
এর সুত্র ধরে নে প্রতিশোধ নেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। 


উদ থোক অন্দর ৯৭ 


পরবর্তীতে একদিন সেই বনু আমর গোত্রের প্রধান নেতা আ- 

লিক রানুঘুরাহর ও কাছে উপহায নিয়ে আসে। বীর বন 
আপনি যদি নজদের লোকদের মাঝে আপনার সাহাবিদের পাঠান, তাহলে আমার 
বিশ্বাস তারা ইসলাম গ্রহণ করবে।' সে নিজে মুসলিম না হলেও ইসলামের প্রতি বেশ 
আন্তরিক ও আগ্রহী হিল। কিন্তু রাসূলুল্লাহ & সাহাবিদের নজদে পাঠাতে ভরসা 
গেলেন না। কারণ তার কিছুদিন আগেই প্রতারণা করে দশ জন সাহাবিকে আর- 
রাজীতে হত্যা করা হয়েছে। আবু বারা তখন সেই সাহাবিদের নিরাপত্তার প্রতিশ্রুতি 
দিলে রাসূলুল্লাহ $ রাজি হন। রাসূলুল্লাহ & তখন ৭০ জন সাহাবি পাঠালেন। এদের 
বলা হতো আপ-ুররা, অর্থাৎ ‘কুরআন ভিলাওয়াতকারী'। তারা দিনের বেলা কাঠ 
বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন আর রাতের বেলা কিয়ামূল লাইলে কুরআন 
তিলাওয়াত করতেন। এটাই ছিল তাঁদের জীবনযাপনের ধরন। তাদেরকে নজনে 
ইসলামের দাওয়াত দিতে পাঠানো হলো। 


আমীর ইবন আত-তুফাইল ছিল গোত্রনেতা আৰু বারার ভাতিজা। সাহাবিদের 
আগমনের খবর শুনে তার মাথা খায়াপ হয়ে গেল। সে তার চাচার কথার বিরুদ্ধে গিয়ে 
বনু সুলাইম গোত্রের লোকদের নিয়ে সত্তর জন জাহাবির উপর হামলা চালানোর 
সিদ্ধান্ত নিল। একশোর উপরে তীরন্দাজ যোগাড় করে সে বি’র মাউনা জলাশয়ের 
কাছে সাহাবিদের উপর হামলা চালালো। লাহাবিরা নিজেদের রক্ষা করার জন্য অস্ত্র 
হাতে লড়াই করলেন। ৭০ জনের মধ্যে এক জন ছাড়া সবাই শহীদ হয়ে গেলেন। 


অধুমাত্র একজন কুরার জীবন বেঁচে গিয়েছিল। তিনি হলেন আমর ইবন উমাইযা 
আদ-দামরি। তারা তাকে বন্দী করলেও মুযার গোত্রের হওয়ায় তাকে ছেড়ে দেয়। 
আমীর ইবন তুফাইলের মা শপথ করেছিল যে, সে মুযার গোত্রের এক লোককে মুক্ত 
বরবে। তাই মায়ের শপথ রক্ষার্থে তাকে ছেড়ে দেওয়া হালা। 


এই হত্যাকাণ্ডের খবর রাসূলুল্লাহর $ কাছে পৌঁছালে তিনি ভীষণ কষ্ট পান। সেই 
সমাজে সত্তর জন সাহাবির মৃত্যু সহজে মেনে নেওয়ার মতো কোনো খবর ছিল না। 
তারা ছিলেন ইসলামের দাঈ। কিন্তু তাদের লাথে বিশ্বাসঘাতকতা করে নির্মমভাবে 
হত্যা করা হয়েছে। এই সত্তর জন সাহাবি যেনতেন কেউ ছিলেন না। তারা কুরআন 
অধ্যয়ন করতেন। রাতের বেলা একসাথে বসে কুরআন নিয়ে পড়াশোনা করতেন। 
আর দিনের বেল মসজিদে পানি নিয়ে আসতেন। কাঠ বিক্রি করে সেই টাকা আহলুস 
সুফফার জন্য ব্যয় করতেন। তারা ছিলেন সবাই উঁচু পর্যায়ের সাহাবি। 


রাসূলুল্লাহ ক পড়া শুরু করণেন। দুআ কুনুত গড়ার এটিই ছিল প্রথম 
ই নাক ও হশ -- সব ওয়াজের সাাতেই ভিনি দুটি 
পড়লেন। টানা কয়েক মাস ধরে প্রত্যেক সালাতে তিনি তাদের বিরুদ্ধে দুআ করলেন। 
তিনি দুআ করলেন সুলাইম গোত্রের বিভিন্ন উপগোত্র রাইল, যাকওয়ান এবং উসাইয়া 
গোরের বিরুদ্ধে তারা এই মুসলিমদের সাথে প্রতারণা করেছিল এবং তাদেরকে ঠাণ্ডা 


৯৮|সীৱাহ শেষ হও 


করেছিল। রাসূলুল্লাহর & দুআর ফল তারা গেয়েছিল। শত্রুদের নেই 
ভান পরিণতি নিয়ে আলে লো হবে জি অংশে। & 


শিক্ষা 

&১ রাসূলুল্লাহর  মনন্তাব্রিক যুদ্ধকৌশল 

অভর্কিতে আক্রমণ করে শত্রুকে অপ্রস্তুত ও ভীত সন্ত করে ফেলা ছিল রাসূলুল্লাহর 
যুদ্ধের একটি নিয়মিত কৌশল। এভাবে তিনি শত্রুর মনে ভয় ধরিয়ে দিতেন এবং 
মন্তান্রিকভাবে দুর্বল করে দিতেন। বনু আসাদ গোত্র ভাবতেই পারেনি তারা আরুমণ 
করার আগে মুসলিমরা তাদের উপর এভাবে প্রচণ্ড হামলা চালাবে। অথচ এরাই কিনা 
মাত্র উহুদে পরাজিত হয়ে ফিরে এসেছে। এই আক্রমণে পর্যন্ত হয়ে তারা শেষ পর্যন্ত 
মুসলিমদের সাথে চুক্তিতে ফিরে যেতে বাধ্য হয়। 


#২ গপ্তহত্যার কারণ 

অনেক মানুষ বিশ্বাসই করতে চায় না রাসূলুল্লাহ & এসব গুগ্তহত্যার আদেশ 
দিয়েছেন। আসলে এই ধরনের রাজনৈতিক গুপ্তহত্যাগুলোর মূল উদ্দেশ্য ছিল অহেতুক 
রক্তপাত বন্ধ করা। খালিদ ইবন সুফিয়ানের পুরো গোত্রের সাথে যুদ্ধ না করে শুধু 
তাদের নেতা খালিদকেই হত্যা করা হয়েছিল। তার গোত্রের অন্য লোকেরা রাসৃুপ্লাহর 
সাথে যুদ্ধ করতে তেমন আগ্রহী ছিল না। কিন্তু খালিদ ইবন সুফিয়ান ছিল এতটাই 
শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তি যে, তার কথায় বাকিরাও যুদ্ধে অংশ নিতে বাধ্য 
হতো। সে ছিল নাটের গুরু, যাবতীয় কলকাঠি সে-ই নাড়াচ্ছিল। রাসূলুল্লাহ ভু বুঝতে 
পেরেছিলেন যদি তাকে সরিয়ে দেওয়া যায়, তাহলে তার পুরো গোত্র নিক্ষিয় হয়ে 


#৩ সুন্নাহর প্রতি সাহবিদে দৃষ্টিভঙ্গি 

যুবায়ের & যখন কুরাইশদের হাতে বন্দী, মৃত্যু তখন তার দরজায় কড়া নাড়ছে। 
তিনি জানতেন আর কিছুদিন পরেই তাকে হত্যা করা হবে। কিন্তু তবুও তিনি 
রাস্লুল্লাহয় সুন্নাহ ছাড়তে চাননি। আর তাই নাভির নিয়াংশ পরিষ্কার করার জন্য 
রেড চেয়েছেন। সাহাবিরা কোনো সুন্নাহকে ‘ছোটখাটো মনে করতেন না। তারা সব 
সুম্নাহ পালনে সচেষ্ট ছিলেন। 


&৪ “কাবার রবের শপথ! আমি সফল হয়েছি!” 

বি’র মাউনার মিশনে মুসলিমদের আমীর ছিলেন হারাম ইবন মিলহান &। তাকে 
হঠাৎ করে হত্যা করা হয়েছিল। তিনি যখন দাঁড়িয়ে কথা বলছিলেন, তখন আমীর 
ইবন আত-তুফাইল তার এক লোককে ইশারায় হত্যার নির্দেশ দেয়। যে লোকটিকে 
ইশারা করা হয়েছিল তার নাম জাববার। জাব্বার হঠাৎ করে হারামের * পিছনে বর্শা 


Kk 


ase উৎস থেকে বন্দর | ৯৯ 


আঘাত করলো, বর্শার ফলা হারাম ইবন মিলহানের বুক ভেদ 

এল। হারাম ঞ তখন বলে উঠলেন, কাবার রবের শপথ! লই আছি দয 
হয়োছি মৃত্যু তায় কাতর রক্তাক্ত এক লোক, আর সে বিনা বলছে দে সফল, 
হুয়াছে! এ কথার অর্থ কী! ঘটনাহলে উপস্থিত সবাই বিসিত। তাদের 
অবিশ্বাস! তারা বিশ্বাসই করতে পারছিল না একটা মানুষ মারা যাচ্ছে আর নে সর 
দে সফল! 


কথাগুলো হত্যাকারী জান্বারের জন্য ছিল একটা বিরাট ধাক্কা সে পরবর্তীতে মুসলিম 
হয়েছিল। তার মুসলিম হওয়ার কাহিনী সে নিজেই বর্ণনা করেছে, “আমি তাকে পিছন 
থেকে বর্শা দিয়ে আঘাত করে হত্যা করলাম আর সে বলে উঠলো, “কাবার রবের 
শপথ! আমি সফল হয়েছি!’ আমি খুব অবাক হলাম, এই কথা সে কেন বললো? 
অন্যদের কাছে জিজ্ঞেস করলাম, এই বথা দিয়ে সে আসলে কী বোঝাতে চেয়েছে। 
ভারা বললো, তিনি শহীদি মৃত্যু লাভ করেছেন তাই নিজেকে সফল বলছেন। তারা 
আমর কাছে বুঝিয়ে বললো শহীদ মানে কী। আমি সব শুনে বললাম, সে ঠিকই 
বলেছে। আসলেই সে সফল হয়েছে।" এই ঘটনার সূত্র ধরেই জাববার মুসলিম হয়ে 
য়ায়। 


হারাম ইবন মিলহান & ছিলেন একজন শহীদ এবং একই সাথে দাঈ। মৃত্যুর সময় 
তার বলা কথাগুলোও ছিল ইসলামের দিকে দাওয়াত। মৃত্যুর মুহূর্তেও তিনি মানুষকে 
ইসলামের দিকে আহবান করে গেছেন। আর তার বলা কথাগুলো অনুধাবন করতে 
গোর খোদ তার হত্যাকারীই ইসলাম গ্রহণ করে। 


প্রশ্নটি ছিল, এক বছরের সমান দিনে তারা কীভাবে পাঁচ য়া সালাত আদায় 
করবেন। একটি দিন কীভাবে এক বছরের সমান হতে পারে, সেই আলোচন 
রক তরা যাওয়ার চেষ্টাই করেননি। অথচ এটাই আমরা সচরাচর কথ 
আমরা অতি সামান্য অজুহাতে, অসুস্থতায় সালাত ছেড়ে দিই বা কাযা সী 
আবদু্লাহ ইবন উনাইস এর চাইতেও শতগুণ কঠিন পরিহিভিতে সালাত 
করেছেন। 


1৬ হাসসান ইবন সাবিতের ॥* মিডিয়া যুদ্ধ 
বির মাউনার হত্যাকাণ্ডের সূল হোতা আসীর ইবন আত-তুফাইলের বিরুদ্ধে হাসান 


৮7 শী 
সথীহ মুসলিম, অধ্যায় ইমারহ, হাদীস ২১২। 


১০০ |সীরাহ শেষ থও 


পক মিডিয়া ক্যাম্পেইন শুরু করেন। 
Ee রাধে একের পর এফ কবিতা লেখেন। কি 
গোত্রের নেতা আবু বারার ছেলে রাবীয়াহকে ক্ষেপিয়ে তো 
ভাই আমীর ইবন তুফাইলের উপর প্রতিশোধ নেয়। কেননা এই আমীর ই 
তার বাবার বিরুদ্ধাচারণ করে মুসলিমদের হত্যা করেছে। পুরো বিষয়টা আবু 
জন্ম বেশ মানহানিকর ছিল। হাসসানের লেখা কবিতা আগবলের নু 
যায়। রাবীয়াহর সর্মাদা প্রশ্নের মুখে পড়ে যায়। কীভাবে সে তার পিতার অপমানে 
থাকতে পারে? সে সিন্ধাপ্ত নেয় আমীরকে মেরে হত্যা করবে। হত্যার উদে 
তরবারি নিয়ে আমীরকে আঘাতও করে। আমীর আহত হয়, তবে বিটা আর 
বেশিদূর গড়ায়নি। আমীর পরবর্তীতে বাজে ধরনের প্লেগ রোগে আক্রান্ত হয়। 
একসময়ে যে আরব জয়ের স্বপ্ন দেখতো, সে আমীর একসময় মানসিক ভারসাম্য 
হারিয়ে ফেলে। প্লেগ সংক্রমণের ভয়ে সবাই তাকে পরিত্যাগ করে। একাকি, ক্লান্ত আর 


হতাশ আমীর পাগল অবস্থায় দুঁকে ধুকে মারা যায়। 


8৭ কষ্ট ছাড়া বিজয় আসে না 

আর রাধী এবং বি'র মাউনার হত্যাকাণ্ড থেকে এটাই সবচেয়ে বড় শিক্ষা। উহদের 
পরাজয়, এরপর চারপাশে গোত্রের মাধা চাড়া দিয়ে ওঠা, আচমকা হামলার 
পরিকল্পনা, বিশ্বাসঘাতকতা এবং অনেকগুলো মুসলিম প্রাণের ঝরে যাওয়া -- এগুলো 
কিছুই সাহাবিদের দমাতে পারেনি। তারা জানতেন, এই ত্যাগ, এই রক্তের মাধ্যমে 
বিজয় আসবে। সবকিছুরই একটি মূল্য আছে। আর বিজয়েরও মূল্য আছে। তাই 
ইসলামের ইতিহাসে পরাজয়গুলো হলো মূলা। আর বিজয়গুলো হলো সেই মূলোর 
বিনিময়ে প্রান্তি। 


কিছু টুকরো ঘটনা 


উমূল মাসাকীনের সাথে বিয়ে 


লোকে তাকে ডাকতো উমুল মাসাকীন বা গরীবের মা। তিনি মদীনার গরীব লোকদের 
টব 
8) খুবাইমাহ &। ৷ রাসৃতুল্লাহর $ সাথে বিয়ের আগে যাইনাব 
ছিলেন সাহাবি আবদুল্লাহ ইবন জাহাশের  স্্ী। তিনি উহদের যুদ্ধে শহীদ 
হয়েছিলেন। এরপর রাসূলুল্লাহ ও তাকে বিয়ে করে নেন। রাসনুরাহর $ সাথে 
যাইনাব বিনত খুযাইমাহর সংসার স্থায়ী হয় নয় মাস। এরপর যাইনাব মারা যান। তাই 
তার ব্যাপারে খুব কমই জানা যায়। এই বিয়ের পেছনে রাসূলুল্লাহর & উদ্দেশ্য ছিন 

কল্যাণ। উম্মাহ প্রতি আল্লাহর রাসূল সবসময় সহমর্মী ছিলেন। সাহাবিরাও 
চাইতেন না কোনো মহিলা স্বামী বা পরিবার ছাড়া খাকুক। ইসলামে বহুবিবাহ ঢালু 
রাখার পেছনে এটি এবটি প্রজ্ঞা। 


উদ থেকে খদরু 1১০১ 


উম্ম সালামার & সাথে বিয়ে 
উম সালামা পর ছিলেন কুরাইশ বংশের বনু যাবযুম গোত্রের। তার আসল নাম হিন্দ 
বিনত আবু উমাইয়্যা। ইনি-ই সেই উম্ম সালামা যার কাছ থেকে হিজরতের সময় 
স্বাসী-সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়। সে কাহিনী আগে আলোচিত হয়েছে। তিনি ছিলেন 
আবু সালামার স্্রী। তারা ছিলেন ইসলামের প্রথম যুগের দম্পতি। দ্বীন ইসলামে আবু 
সালামার ছিল “বর্ণাঢ্য ক্যারিয়ার’ খুব অল্প ক'জন সাহাবি প্রথমে হাবাশায় এবং পরে 
মদীনায় - এই দুই হিজরতের সুযোগ পান। আৰু সালামাহ তাদের একজন। তিনি 
বদরে অংশ নেন, উহুদে আহত হন। উহদের যুদ্ধে শরীরে ক্ষত সৃষ্টি হয়। সেই ক্ষতটি 
ভালো হয়ে উঠতে শুরু করে। এরপর তিনি বনু আসাদের অভিযানে নেতৃত্ব দেন। কিন্তু 
এই অভিযানে সেই কষততথান গুরুতর আকার ধারণ করে এবং এতে তাঁর মৃত্যু হয়। 


এই দম্পতির বাঝে ছিল চমৎকার ভালোবাসার সম্পর্ক। একটা সমর তারা দু'জন 
অনেক কষ্টের সময় পার করেছিলেন। হয়তো সে কারণে তাদের মধ্যে গাঢ় সম্পর্ক 
তৈরি হয়। কেমন ছিল তাদের ভালোবাসা? একদিন উম সালামা তাঁর স্বামীকে বলেন, 


“শোনো, আমি রাসৃনুলাবর কাছ থেকে একটা কথা ওনোছি। যদি কোনো" মহিলার জামী 
মারা যায়, আর তখন সে মহিলা বদি আর বিয়ে না করে, আর তার স্বামী যদি জযোতে 
যায়, তাহলে আল্লাহ তাদের দু'জনকে জামাতে একপিত করবেন। তাই আমি চাই 
আমি মারা গেলে ভুমি আর কোনো বিয়ে করবে না। আর ভূমি মারা গেলে আমিও 
বিয়ে ক্রবো না।' 


আৰু সালামা * বললেন, 'আমি তোমাকে যেটা বলি সেটা শুনবে? আমি যদি মারা 
যাই, ভুমি আরেকটা বিয়ে করে নিও।" এরপর তিনি আল্লাহর কাছে দুআ করলেন, "হে 
আল্লাহ, আমার মৃত্যুর পর তুমি আমার চাইতে ভালো কারো সাথে উমম সালামার বিয়ে 
দিও, যে তাকে কষ্ট দিবে না, তার কোনো ক্ষতি করবে না।' যখন আবু সালামাহ মারা 
গেলেন, তখন উম্ম সালামা বলতেন, “আবু সালামার চেয়ে ভালো মানুষ আমি আর 
কোথায় পাবো?” এই মৃত্যুর কিছুদিন পরেই উম্ম সালামার দরজায় কড়া নাড়লো আবু 
সালামা থেকেও উত্তম একজনের প্রস্তাব। তিনি হলেন রাসূলুল্লাহ মুহাম্মাদ &ঁ। 


উম্মে সালামাকে ৬ বিয়ের জন্য আবু বকরও & প্রস্তাব দিয়েছিলেন তিনি তাকে 
ফিরিয়ে দেন। উমার ইবন খাত্তাবের & প্রস্তাবও উম্ম সালামা ফিরিয়ে দেন। 
রাসূলুল্লাহর প্রস্তাবে তিনি খুশি মনে রাজি হলেন, কিন্তু বললেন, ‘খুবই উত্তম 
প্রস্তাব, কিন্তু আমার মধ্যে অনেক ঈর্ষা কাজ করে। তাছাড়া আমার ছোট ছোট সন্তান 
আছে আর আমার অভিভাবকদের কেউ তো উপস্থিত নেই।' উম্ম সালামা নিজের 
ব্যক্তিত্ব ও অবস্থা সম্পর্কে ধারণা দিতে চাইছিলেন। তিনি বলতে 
চাইছিলেন, তিনি কিছুটা “ গোছের, তাই রাসূলুল্লাহর & অন্য স্ত্রীদের নিয়ে 
তার মধ্যে ঈর্ষা কাজ করতে পারে। এছাড়া তার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে যাদের 
দেখাশোনা করা রাসুলুরাহর & জন্য বোঝা হতে পারে। রাসুলুল্লাহ সব শুনে 


নব 


১০২সরাহ শেষ খণ্ড 


বললেন, ‘তুনি বলেছ তোমার ছেলে মেয়ে রয়েছে, আল্লাহই তাদের দেখাশোনা 
করবেন। তুমি ঈর্ষার কথা বলেছো, আল্লাহর কাছে আমি দুআ করি তিনি যেন তা দূর 
করে দেন। আর তোমার ওয়ালিরা অনুপস্থিত হলেও তাদের কেউই আমাকে প্রত্যাখ্যান 
করছেন না।" 


বিয়ের পর উম সালামাকে আল্লাহর রাসূল ঞ্ বললেন, ‘আমি তোমাকে সে পরিমাণ 
আসবাবপতৰ দেবো যতটুকু যাইনাবকে দিয়েছি। তোমাকে আমি দুটো যাঁতাকল, দুটো 
মাটির কলস আর একটি পাতা দিয়ে ঠাসা চামড়ার বালিশ দেবো।' রাসূত্ললাহ $ 
ছিলেন তখন একটি রাষ্ট্রের অধিপতি। চাইলে বিভিন্ন যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালের 
একটা বড় অংশ তার পরিবারের জন্য বায় করতে পারতেন, কারো কিছু বলার থাকতো 
না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর নবী হিসেবে ‘আরামদায়ক জীবনযাপন' তো তারই 
আয কিন্তু তিনি একান্তই সাদামাটা, ছিমছাম জীবন বেছে নিয়েছিলেন। 


বিয়ে হলো। কিন্তু উম্য সালামার ৬ কোলে তখন আৰু সালামার সন্তান বাররাহ। ভার 
নাম পরে বদলে রাখা হয় যাইনাব। বাররাহ তখন দুধের শিশু, তাই নববধূর সাথে 
রাসূলুল্লাহ একান্তে সময় কাটাতে পারছিলেন না। রাসূলুল্লাহ & ছিলেন লাজুক, মুখ 
ফুটে বিষয়টা বলতেও পারছিলেন না। বিষয়টি খেয়াল করলেন তাঁরই সাহাবি আম্মার 
ইবন ইয়াসির। তিনি ছিলেন উম্ম সালামার দুধ জাই। তিনি বোনের কাছ থেকে 
বাররাহকে নিয়ে অন্য এক মহিলার কাছে রেখে আসলেন যেন রাসূলুল্লাহ তার স্ত্রীর 
সাথে সময় কাটাতে পারেন। রাসুলুল্লাহ যেমন করে সাহাবিদের দিকে খেয়াল রাখতেন, 
সাহাবিরাও রাসূলুল্লাহর সুনিধা-অসুনিধার দিকে লক্ষ রাখতেন। 


এরপর নবীজি উম সালামার সাথে তিন দিন কাটালেন। তিনি & বলেছেন, ‘নতুন সী 
যদি কুমারী হয় তাহলে সাতদিন, আর যদি তালাকপ্রাপ্তা বা বিধবা হয়, তাহলে তিন 
দিন। অর্থাৎ কেউ যদি একের অধিক বিয়ে করে, তাহলে নতুন স্ত্রী যদি কুমারী হয় 
তাহলে তার সাথে প্রথমে সাতদিন কাটাবে, আর বিধবা হলে তিনদিন। এরপর থেকে 
সব স্থীর সাথে পালা করে সমান সময় দিতে হবে। 


উম সালামা ছিলেন একজন বুদ্ধিমতী নারী। তার বুদ্ধিমত্তা ছাপ পাওয়া যায় 
হুদাইবিয়ার সন্ধির সময়। তিনি রাসূলুল্লাহ্‌ $ থেকে বর্ণনা করেছেন প্রায় ৩৮৮টি 
হাদীস। এগুলোর অনেকগুলোই নবীজির & একান্ত ব্যক্তিগত জীবনের টুকিটাকি 
ঘটনা। এগলো পুরুষ সাহাবিদের জানার কোনো সুযোগ ছিল না। এই বিয়ে ছিল 
স্ামী-হারা উম্ম সালামার জন্য একটা আশ্রয়হল। এই বিয়ের মাধ্যমে রাসৃশুল্াহ ও 
শিক্ষা দিচ্ছেন যেন আমরা আমাদের শহীদ ভাইদের পরিবারকে ভুলে না যাই। তাদের 
দেখাশোনা করি ও দায়িতু নিই। 


হাসানের && জন্ম 
একই বছর, চতুর্ঘ হিজরিতে জন্ম গ্রহণ করেন রামূলুল্লাহর $ নাতি হাসান ইবন অলী 


উহদ থেকে খন্দকু | ১০৩ 


ইবন আবি তালিব % । এই খুশির খবরটি নিয়ে আলী ৬ নবীজির কাছে গেলেন। 
নবীজি জানতে চাইলেন তার সন্তানের নাম কী রাখা হয়েছে। আলী ৬ বলবেন, 
“হারব’, হারব অর্থ যুদ্ধ। রাসূল & বললেন, 'না! সে হাদান।' নামের অর্থে কাঠিন্য 
থাকা রাসূল পু পছন্দ করতেন না। রাসূলুল্লাহ $ নাতির কানে আজান দিলেন। মেয়ে 
ফাতিযাকে *ঃ বললেন সন্তানের মাথা মুড়িয়ে দিতে, এরপর মুড়ানো চুলের ওজনের 
সমপরিমাণ রূপা সাদাকাহ করে দিতে। পরে আকীকার সময় তিনি & দুটো ভেড়া 


কুরবানি করলেন। 


যাইদ ইবন সাবিতের & ভাষাশিক্ষা 


একই বছরের ঘটনা, রাসুলুল্লাহ ও যায়িদ ইবন সানিতকে &৫ ডেকে বললেন, 'যাইদ, 
তুমি হিব্রু ভযা শিখে ফেলো। আমি ইহুদিদের ঠিক বিশ্বাস করতে পারছি না।' রাসূল 
প্ যেসব চিঠি পেতেন, অথবা কারো কাছে লিখে পাঠাতেন সেগুলো ইহুদিরা তাকে 
পড়ে শুনাতো কারণ তাদের পড়াশোনা ছিল। এই গুরুত্বপূর্ণ পদের জন্য রাসূলুল্লাহ সর 
একজন বিশ্বস্ত মুসলিমকে নিয়োগ দিতে চাইলেন। কারণ ইছুদিদের উপর থেকে তিনি 
ক্রমেই আহ্থা হারিয়ে ফেলছিলেন। রাসূলুল্লাহর ৬ কথায় অনুপ্রাণিত হয়ে যায়িদ & 
মাত্র ১৫ দিনের মধ্যে হিরু ভাষা রীতিমতো রপ্ত করে ফেললেন! 


সাহাবা রাবূলুল্লাহর সু যে কোনো আদেশে ঝাপিয়ে পড়তেন। আরবি ভাষা লিখতে 
আগ্রহী ভাই বোনদের জন্য নিঃসন্দেহে এই ঘটনা একটা বড় অনুপ্রেরণা। কোনো 
কাজে পদক্ষেপ নিতে বছরের পর বছর সময় লাগিয়ে দেওয়া উচিত নয়। মুসলিমদের 
জন্য আরবি ভাষা শেখা অনেক জরণরি। আরবি ভাষা থেকে দূরত্বের কারণে ইসলাম 
থেকেও মানুষের দূরত্ব সৃষ্টি হয়েছে। কারণ ইসলামী শরীয়াহর মূল দুটি উৎস, কুরআন 
এবং হাদীস; দুটোই আরবি। আরবি না জানলে এগুলো থেকে উপকৃত হওয়া কঠিন। 
যদি যায়িদ * একটি বিদেশী ভাষা ১৫ দিনের মাথায় শিখে ফেলতে পারেন, তাহলে 
সে ভাষা শেখার ব্যাপারে কী অজুহাত থাকতে পারে যে ভাষা মুসলিমদের জন্য অতি 


বনু নাযিরের যুদ্ধ 


কাব ইবন আশরাফের হত্যাকাণ্ড ছিল মদীনার ইহুদিদের জন্য একটা কঠিন 
তর্ববার্তা। মদীনার ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার সড়যন্ত বরদাশত করা 
হবে না। ইহুদিয সেদিন থেকেই তাদের অবস্থান নিয়ে বেশ ভীত ছিল। এছাড়া তাদের 
বন্ধুগোত্র বনু কায়নুকাকে মদীনা থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু উহদে 
মুসলিমদের পরাজয়, আর তার কিছুদিন পরেই আর-রামী এবং নি*র মাউনার 
হত্যাকাণ্ডে তারা কিছুটা আশায় আলো দেখতে পায়। তারা মুসলিমদের মনে মনে 
চ্যালেঞ্জ করতে শুরু করে। যদিও সরাসরি তারা যুদ্ধের ঘোষণা দেয়নি। কিন্তু তাদের 
কাজ বলে দিচ্ছিল তারা মুসলিমদেরকে আর আগের মতো সমীহের চোখে দেখে না। 


১০৪|সীরাহ শেষ যশ 


আর তাই সুযোগ বুঝে একদিন তারা রাসূণুগ্লাহকে $ হত্যার চেষ্টা চালায়। এই 
কারুর ধেই তারা মদীনাকে বিদায় জানাতে বাধা হয়! 


সূত্রপাত 
বি'র মাউনার হত্যাকাণ্ডে বেঁচে মাওয়া একমাত্র ব্যক্তি উমাইয়্যা আদ-দামরি বি'র 
আউলা থেকে মদীনায় ফিরছিলেন। পথেই বনু আমর গোরের দুই লোকের সাথে দেখা 
ইবনু আমর গোরই বি'র মাউনার হত্যাকাণ্ডে জড়িত ছিল। ৭০ সাহাবিকে হারিয়ে 
অধো ক্ষোভ দাউদাউ করে ভবলছে। প্রতিশোধ 


নেওয়ায় সুযোগ এভাবে সামনে এসে পড়বে ভাবেননি। তিনি বনু আমরের লোক 
দুটোকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেললেন। 


তার মনে হলো তিনি ঠিক কাজই করেছেন। কিন্তু এটা তার জানা ছিল না যে. এই দই 
লোক বনু জামরের হলেও তারা রাসূলুল্লাহর $ পক্ষ থেকে নিরাপতাপ্রাপ্ত। রাসূল & 
এ ঘটনা শুনে বললেন, ‘তুমি এমন দুই লোককে হত্যা করেছ যাদের জন্য আমাকে 
রক্তপণ পরিশোধ করতে হবে।'* রাসূলুল্লাহ ও কখনো কথার বরখেলাপ করতেন না। 
ওয়াদা করলে পূরণ করতেন। তিনি রক্তপণ দিলেন 
বিধান লক্ষণীয়, কোনো কাফিরকে হত্যার জন্য কোনো মুসলিমকে হত্যা করা হয় না। 
উনাই়্যা & এমন দুজন লোককে হত্যা করেন যাদের হত্যা করা ছিল বেআইনি। কিন্তু 
এর শান্তিস্বরুপ তাকে হত্যা করা হয়নি, বরং রক্তপণ শোধ করতে হয়েছে। 


ব্যাপারে মুসলিম ও ইহুদিরা পরস্পর পরস্পরকে সাহাম্য করার ব্যাপারে 
আইনগতভাবে বাধ্য ছিল। বনু আমরের এই দু'লোককে হত্যা করার শর তাই 
রাসুলুল্লাহ কয়েকজন সাহাবিকে নিয়ে ইহুদিদের বনু নাধির গোত্রের কাছে গেলেন। 


হত্যাচেষ্টা 

ইহুদিরা নাসূলুল্াহকে & অভ্যর্থনা জানালো, অভিনয় করলো রাসূলুল্লাহর আগমনে 
তারা খুব খুশি। রাসূলুল্লাহ & একটি দেওয়ালের পাশে বসে বললেন, “বনু আমরের 
দুই লোককে ভুলক্রমে হত্যা করা হয়েছে। তাদের রক্তপণ পরিশোধের ব্যাপারে 
তোমাদের সাহায্য কামনা করছি।' তারা রাজি হবার ভান করলো। টাকা নিয়ে আসার 
কথা ৰলে ভেতরে গেল। ভেতরে গিয়ে যড়বপ্তর শুরু করলো কীভাবে রাসুলুল্লাহকে $ 
মেরে ফেলা যায়। একজন বললো, ‘এমন সুযোগ আর কক্ষণো পাবো না৷ উনি আজকে 
দেওয়ালের ঠিক পাশেই বসেছেন ছাদে উঠে একটা পাথর যেললেই খেল খতম! 
আহ! তারপর সারাজীবনের মুক্তি" 


* সীরত ইবন হিশাম, ওয় খণ্ড, পৃষ্ঠা ১৮৪। 


উহদ থেকে বক্ষ [১০৫ 


ইছাদিরা সবসময়ই এনন-সুখে এক আর মনে আরেক, কিছু তানের দুরতিসদ্ির কথা 
জিবরীল ঞ্জ রাসূলুক্লাহকে $ জানিয়ে দেন। তিনি কাউকে কিছু না বলে তৎক্ষণাৎ 
উঠে পড়েন এবং মদীনায় চলে যান। সাহাবিরা তাঁর জন্য অনেকক্ষণ অপেক্ষা করলেন, 
পরে তারাও মদীনা ফিরে আসলেন। কুরআনে আল্লাহ তাআলা এই ঘটনাটি উল্লেখ 
করেছেন, 


এহে মুমিনগণ, তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহর সেই নিআমত, 
যখন একটি জনগোষ্ঠী তোমাদের ওগর হাত ওঠাতে উদ্যত হয়েছিল, তখন 
আল্লাহ তাদের হাতকে তোমাদের থেকে নিবৃত্ত রাখলেন। আর তোমরা 
আল্লাহকে ভয় করো এবং আল্লাহর উপরই মু'মিনরা যেন তাওয়ুফল করে।” 
[সূরা ময়দা, ৫:১১) 


এর আগেও ইহুদিরা বিভিন্ন সময়ে মুসলিমদের সাথে শক্রতা করে এসেছে। এর আগে 
ভারা আহলুস-সুফফার এক মুসলিমকে হত্যা করতে চেয়েছিল। তাদের নেতা মূসা 
ইবন উকবাহ উুদের যুদ্ধে কুরাইশদের গোপনে সাহায্য করেছিল। চুক্তির শর্ত 
অনুযায়ী তারা মুসলিমদের বদর এবং উহুদে পাহাযা করেনি। উল্টো তাদের নেতা 
সালাম ইবন মিশকাম মুসলিমনের বিরুদ্ধে কুরাইশদের পরিচালিত একটি সামরিক 
অভিযানে তাদের স্পর্শকাতর তথ্য দিয়ে সাহায্য করে এবং আবু সুফিয়ানকে 
আতিথেয়তা করে। 


এসব কিছু সত্তেও রাসূলুল্লাহ & তাদেরকে মদীনা থেকে বের করে দেননি। যদিও 
এগুলো ছিল মদীনা সনদের লঙ্ঞান। কিন্তু এবারের ফড়যন্্ সবকিছুর সীমা ছাড়িয়ে 
যায়। রাসূনুল্াহকে পু হত্যার চেষ্টা করা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ 
ঘোষণার শামিল, বরং তারচেয়েও মারাত্মক। রাসৃণুগ্লাহ $ এবার কঠোর পদক্ষেপ 
নিলেন। বনু নাষির গোত্রকে দশ দিনের আল্টিমেটাম দেন। তাদের উদ্দেশ্যে বললেন, 


“আমি আল্লাহর প্রেরিত নবী। তিনি আদেশ করেছেন তোমরা আমার শহর 
ছেড়ে চলে বাও, কারণ তোমরা আমার বিরুদ্ধে যড়যত্র করে আমার সাথে কৃত 
চুক্তি ভঙ্গ করেছো। আমি তোমাদের চলে যাওয়ার জন্য দশদিন সময় দিচ্ছি। 
এরপর যদি কাউকে দেখা যায়, তাহলে তাকে হত্যা করা হবে।' 


রাসূলুল্লাহর ৬ এই কথাগুলো বনু নযিরের কাছে পৌঁছে দেন মুহাম্মাদ ইবন 
মাসলামাহ &। কিছুদিন আগেও জাহিলিয়াতের যুগে এই মুহাম্মাদ ইবন মাসলামাহই 
ছিলেন বনু নাধির গোরের বন্ধু। তারা তকে দেখে অবাক “আমরা ভাবতেই পারিনা 
যে তুমি আমাদের কাছে এই রকম একটা খবর আনতে পারো।' জবাবে মুহাম্মাদ ইবন 
মাসলামাহ বলেন, ‘এখন আর সেই দিন নেই। ইসলাম আমাদের বদলে দিয়েছে। 
অতীতের সমস্ত বন্ধুত্ব আর মিত্রতা বাতিল হয়ে গেছে।' তার কাছে এখন ইসলামই 
সব ভার সমস্ত আনুগত্য এখন আল্লাহর জন্য। কে আগে বন্ধু ছিল, কে মির ছিল, 
সেসব দেখার সময় নেই। তারচেয়ে অনেক বড় হলো রাসূলুল্লাহর গু মর্যাদা আর 


১০৬|সীরাহ শেষ শত 


আল্লাহর সাথে করা ওয়াদা। 


দশ দিন পর... 

ইহুদিরা বরাবরের মতোই ছিল কাপুরুষ প্রজাতির। আল্টিমেটাম পেয়ে প্রথমে তারা 
চলে যেতে রাজি হয়। কিন্তু তাদের পাশে দাঁড়ালো তাদের “আধ্যাত্তবিক ভাই", 
মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবন উবাই। সে বললো, 

“তোরা দৃঢ় থাকো! এডিরোধ গড়ে তোলো! আমরা তোমাদের সাথেই আছি। 
তোমাদের আক্রমণ করা হলে আমরা তোমাদের সাথে সবক করবো! তোমাদের বহিষ্কার 
করা হলে আমরাও তোমাদের সাথে চলে যাবো! আনার সাথে আমার গোবের ও 
আরবের অন্যান্য গো থেকে জারও দৃহাজার লোক আছে যারা আমাদের প্রতি 
সহানুভৃতিশীল। শুরা তোমাদের আকেমণ করলে তারা তোমাদের জন্য জান দিতে 
অগা 


লক্ষণীয়, আবদুল্লাহ ইবন উবাই ইসলাম গ্রহণের আগে ছিল মুশরিক আর বনু নাযির 
গোত্র হচ্ছে ইহুদি। কিনু মুসলিমদের বিরোধিতায় তারা একেবারে গলায় গলায় ভাই 
হয়ে গেল। আবদুল্লাহ হবন উবাইয়ের আশ্বাস পেরে বনু নাধিরের ইহুদিরা কিছুটা 
সাহস পেন, বলা চলে একরকম ঝোঁকের মাথায় প্রতিরোধের সিদ্ধান্ত নিয়ে নিল। 


আল্টিমেটামের দশ দিন শেষ। রাসুলুপ্লাহ গু তাঁর সেনাবাহিনী নিয়ে বনু নাধির 
গোত্রের দুর্গ অবরোধ করলেন। বনু নাযির গোত্র ততদিনে বেশ ধনী হয়েছে। তাদের 
নিজেদের দুর্গ আছে। দুর্গের বাইরে প্রচুর আবাদি জমি, বিশাল খেজুরের বাগান। 
এগুলোর উপরই তাদের জীবিকা নির্ভর করতো। তারা আশা করছিল মুসলিমরা 
অবরোধ করতে করতে একসময় ক্লান্ত, বিরক্ত হয়ে চলে যাবে। অবরুদ্ধ অবস্থাতেও 
অনেক দিন টিকে থাকার মতো অবস্থা তাদের ছিল। কিন্তু রাসুলুল্লাহ & এমন এক 
কৌশল অবলম্বন করলেন যা তাদেরকে পুরোপুরি হতবুদ্ধি করে দেয়। 


রাসূলুল্লাহ তাদের খেজুর বাগানে আগুন লাগিয়ে দিলেন। এই দৃশ্য দেখে তো তারা 
১১২৬০ লিল সেই জমিই যদি আগুনে 

মদীনায় থেকে কী লাভ! আবদুল্লাহ ইবন উবাই বনু নাধীরের 
সাহায্যাৰ্থে একটি আছুলও তুললো না। বনু নামীর হতাশ হয়ে গেল। 


মরার আগে মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে, তেমনি শেষ চেষ্টা হিসেবে তারা 
রাসূলুল্লাহর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে লাগলো, 'এই মুহাম্মাদ লোকটাই তো 
ফিতনা-ফাসাদ আর বিশৃঙ্খলা করতে নিষেধ করতো! গাছ কাটতে নিষেধ করতো! 
আর এখন তো সে নিজেই এই কাজ করছে! আমাদের খেজুর গাছগুলো কেটে 
ফেলছে, পুড়িয়ে ফেলছে!" কিনতু রাসূলল্লহ & তাদের এই প্রোপগান্ডায় কোনো পাত্তা 
দিলেন না। তারা পুরোপুরি কোণঠাসা হয়ে পড়লো। 


নিলি সতদ থেকে খনক 1১০৭ 
বনু নাযির আত্মসমর্পণ করতে বাধ্য হলো। রাসৃলুল্লাহকে & অনুরোধ করলো যেন 
তাদের ছেড়ে দেওয়া হয়। ভারা মদীনা ছেড়ে চলে যেতে মাত হলো, সহায় সম্পদ 
নিয়ে নিরাপদে চলে যাওয়ার অনুমতি চাইল। রাসুলুল্লাহ &$ রাজি হলেন, তবে 
কয়েকটি শর্ত দিলেন। এক, সাথে কোনো অস্ত্র নেয়া যাবে লা। দুই, একটা উটের পিঠে 
যতটুকু মাল বহন করা যায় শুধু ততটুকু মালামালই নেওয়া যাবে। তিন, প্রতি তিন 
জনের জন্য একটি করে উট বরাদ্দ। 


পুরো ব্যাপারটি দেখভাল করার দায়িত্ব পড়ে মুহাম্মাদ ইবন মাসলামাহর ওপর। 
ইহুদিরা ছিল পয়সার পাগল। একটা উটের পিঠে যে যত পারছে ভরছে। কেউ কেউ 
তো ঘরের দরজার চৌকাঠ ভেঙে উটের পিঠে তুলে নিল! দেখার মতো দৃশ্য। টাকার 
কুমীর ইহুদি সাল্লাম ইবন আবি হুকাইক বাঁড়ের চামড়া সোনা রূপা দিয়ে ভরে ফেলে। 
যাবার সময় আবার দস্তভরে বলে, 'ছম! এভাবেই আমরা নিজেদের পৃথিবীর যেকোনো 
পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত করেছি। এখানে খেজুর বাগান ছেড়ে যাচ্ছি তো কী 
হয়েছে, খাইবারে গিয়ে আবার তা ফিরে পাবো।' 


হেরে গিয়েও কত গর্ব, কত ভান! কিছুই যেন হয়নি। ইহুদি গোত্রগুলোর চোখে বনু 
নাধির অনেক সম্মানিত গোত্র, সবচেয়ে বেশি শিক্ষিত। তারা চাচ্ছিল তাদের এ 
লজ্জাজনক নির্বাসনে কেউ তাদের নিয়ে হাসাহাসি না করুক। মুসলিমরা যেন তাদের 
এই পলায়ন উপভোগ করতে না পারে এজন্য তারা তাদের বহরের পেছনে গায়িকাদের 
দিয়ে গান-বাজনা করাতে করাতে ভোগে গেল। 


কাপুরুষ পরাজিত বনু নাধির গোত্রের একটি অংশ চলে গেল শামে, আরেকটি অংশ 

গেল খাইবারে। খাইবারে তাদের বরণ করা হয় বীরের মতো করে। তাদেরকে 

অভ্যর্থনা জানাতে মহিলা আর কমবয়সী বাচ্চারা নেমে আসে। উপহার দিয়ে, খঞ্জানী 

আর বাঁশি বাজিয়ে, নেচে-গেয়ে পর্ব আর অহংকারের সাথে তাদেরকে বরণ করে 

নিজ নাহা হিলি নসর 
॥ 


শিক্ষা 


&১ কাফিরদের মনে ত্রাস 


এই যুদ্ধের প্রসঙ্গে একটি পুরো সূরা নাযিল হয়েছিল যার নাম সূরা হাশর। ইবন 
আব্বাস ৬ একে “বনু নাযিরের' সূরা বলেও অভিহিত করতেন। 


“আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছিল তিনিই তাদেরকে তাদের 
ঘর-বাড়ি থেকে বের করে দিয়েছিলেন প্রথমবারের মতো। তোমরা ধারণাও 
করোনি যে, ভারা বেরিয়ে যাবে। আর তারা ধারণা করেছিল যে, তাদের 
দুর্সগুলো তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে। কিন্তু আল্লাহর আযাৰ 
এমন এক দিক থেকে আসলো যা ভারা কল্পনাও করতে পারেনি এবং তিনি 


১০৮| নীহ শেম বড 


তাদের অন্তরসমূহে আাসের সঞ্চন করলেন, ফলে তারা তাদের বাড়ী-ঘর 
আগন হাতে ও মুয়িনদের হাতে ধ্বংস করতে শুরু করল। অতএব হে 
দৃষ্টিমান লোকেরা তোমরা উপদেশ গ্রহণ করো।” (সূরা হাশর, ৫৯: ২) 


কি ইহুদি, কোনো পক্ষই আশা করেনি ইহুদিরা চলে যেতে বাধ্য হার 
১০১০৮ মুসলিমরা 
তাদের হারাতে পারবে না কিনু শেষ পর্যন্ত মুসলিমৱাই জয়ী হয় আর তা এয 
আল্লাহর অনুগ্রহে। আল্লাহ্‌ তাদের বহিখমার করে দেন। 


কোনো বাহিনী যতই শক্তিশালী হোক না কেন, তাদের দুর্বলতা থাকবেই. আর কার 
দুৰ্বলতা কোথায় তা আল্লাহ তাআলা ভালোই জানেন। কোনো জাতি যদি নিজেদের খুব 
শক্তিশালী কিছু মনে করে, যদি মনে করে যে আমাদের কাছে পারমাণবিক শক্তি 
আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আল্লাহু তাদের এমন এক দুর্বল দিকে আঘাত 
করবেন যা তার কল্পনাও করে না। আল্লাহ তাদের মনে ভয় ঢুকিয়ে দেবেন। 


একবার যখন মনে ভয় ঢুকে যায়, তখন অন্তর বা নিশ্ছিদ্র নিরাপত্তা কিছুই কাজে 
আলে না। ইবনুল কাইয়্যিম 3৬ বলেছিলেন, 'রোমান ও ছিল 
শক্তিশালী দৈহিক গঠন। সংখ্যায় তারা ছিল অধিক। মুসলিমদের চাইতে তাদের ছিল 
অনেক বেশি অন্্শস্র। কিন্তু তাদের ছিল না মনোবন। একারণে তারা হেরে যেত। আর 
যুদ্ধে জিততে মনোবলই সবচে বেশি দরকার।' সাহাবিদের অন্তরে ছিল ঈমান। এই 
ঈমান তাদের আল্লাহর পথে অটল-অবিচল রেখেছিল। আর আল্লাহর শত্রুদের মনে 
ছিল দুনিয়াগ্রীতি, আর একারণেই তারা হেরে গিয়েছিল। 


%২ জিহাদের নিয়মে ব্যতিক্রম 
“তোমরা যে সব নতুন খেজুর গাছ কেটে ফেলছ অথবা সেগুলোকে তাদের 
মূলের ওপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ। ভা তো ছিল আল্লাহর 
“এবং যাতে তিনি ফাসিকদের লাঙ্কিত করতে পারেন।” (সূরা হাশর, ৫৯:৫) 


ইসলামে গাছ কাটা নিষেধ, তবুও কেন রাসূলুল্লাহ গাছ কাটার আদেশ 
দিয়েছিলেন? অথচ তিনি নিজেই এই কাজ করতে নিষেধ করতেন। বিষয়টা নিয়ে 
ইহুদিরা বেশ জল ঘোলা করার চেষ্টা করে। এর উত্তরে বলা যায়, প্রথমত, এটি করা 
হয়েছিল আল্লাহর অনুমতিতে কিন্তু কেন? আল্লাহই ভা ব্যখ্যা করছেন। তা এজন্য 
যে, “আল্লাহ পাপাচারীদের লাঙ্কিত বন্মবেন।' রাসূলুল্লাহ $& নিদেশ দিয়েছেন, যুদ্ধের 
সময় গাছপালা কাটা যাবে না, মহিলা, শিশু ও বৃদ্ধ লোকদেরকে হত্যা করে যাবে না, 
আশ্রমে বসবাসরত সম্যাসীদের হত্যা করা যাবে না। কিছু এই বিখানগুলির 
প্রত্যেকটিরই ব্যতিক্রম আমরা আল্লাহর রাসুলের জীবনে দেখি। যেমন, বনু নাযিরের 
সে মাসুললাহ & খেজুর গাছ পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। তাইফের অভিযানে 


উহুদ থেকে বন্দর ১০৯ 


রাতের বেলা কাফিরদের বাসায় আক্রমণ করা এবং তাদের অধিবাসীদের হত্যা করার 
7৮৮:88757 
দেন। এদের একজন ছিল এক । সে রাসূলুল্লাহকে & বিষ খাইয়ে হত্যা 
করতে চেয়েছিল। সালাহউদ্দীন আইযুবি 4 ফ্রুসেডারদের প্রতি বেশ সহনশীল 
ছিলেন। কিন্তু তিনি শত্রুপক্ষের কোনো ধর্মীয় ব্যক্তি যেমন টেম্পলারদের (যারা মূলত 
ছিল ধর্মযোদ্ধা) ছেড়ে দিতেন না। তাদের তিনি হা করতেন, গীর্জার পুরোহিত 
হলেও হত্যা করতেন। প্রশ্ন হচ্ছে এখানে কি শরীয়াহ লঙ্ঘিত হচ্ছে না? এই 
বৈপৱীতোের জবাব কী? 


ইসলাম সহনশীলতার ্বীন। কিন্তু এই সহনশীলতাকে কাজে লাগিয়ে শত্রুরা সুবিধা 
নেবে এবং মুসলিমদের ক্ষতি করবে -- সেই অনুমতি ইসলাম দেয় না। ইসলামী 
জিহাদের কিছু নীতিমালা রয়েছে। কিন্তু শত্রুরা যখন জিহাদের কোনো নীতিকে 
নিজেদের স্বার্থে ব্যবহার করে সুবিধা নিতে চায়, তখন সেসব নীতি স্থগিত রাখা হয়। 
শত্রুরা যদি জিহাদের কোনো নীতি ব্যবহার করে পুরো জিহাদকে থামিয়ে দিতে চায় বা 
জিহাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়, তাহলে পরিস্থিতির বিচারে মুসলিমদের 
জন্য সেসব নীতিকে হৃণিত করার অনুমতি রয়েছে। 


যেমন, সাধারণভাবে গাছ কাটার উপর নিষেধাজ্ঞা থাকলেও উপরোক্ত পরিস্থিতিতে 
রাসুলুল্লাহ $ গাছগুলিকে পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন। কারণ গাছ না কাটার 
এই সুযোগকে কাজে লাগিয়ে ইহুদিরা নিরাপদে টিকে থাকার সুযোগ পাচ্ছিল। 
দীর্ঘদিন অবরুদ্ধ রেখেও তাদের বাগে আনা সম্ভব হচ্ছিল না। অন্যদিকে তারা যে 
অপরাধ করেছিল, তাদের বিশ্বাসঘাতকতা ও রাসূলল্লাহকে & হত্যার ষড়যন্ত্র - সে 
কারণে তাদের শাস্তি দেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল! এ কারণেই ইসলামের বিধান 
মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ ইহুদিদের দেওয়া হয়নি। এটি ছিল সাধারণ 
অবস্থার বাতিক্রম। 


#৩ নতুন অর্থনৈতিক নীতি প্রণয়ন 
“আল্লাহ তাদের (ইহুদিদের) নিকট থেকে তাঁর রাসূলকে ফাই হিদেবে যা 
দিয়েছেন তোমরা তার জন্য কোন ঘোড়া বা উটে আরোহন করে অভিযান 
পরিচালনা করনি। বরং আল্লাহ তাঁর রাসূলগণকে যাদের ওপর ইচ্ছা কর্তৃত্ব 
প্রদান করেন। আল্লাহ সকল কিছুর ওপর সর্বশক্তিমান।” (সূরা হাশর ৫৯:৬] 


যুদ্ধের পর সৈন্যরা যুদ্ধক্ষেত্রে যেসব মালামাল লাভ করে, সেগুলোকে বলা হয় 
গনিমাহ'। অর কাফিরদের যে সম্পদ তাদের সাথে যুদ্ধ কর ছাড়াই মুসলিমরা লাভ 
করে সেটাকে বলা হয় 'ফাই'। বদর যুদ্ধে মুসলিমরা 'গনিমাহ' লাভ করেছিল আর বনু 
নামিৱের অবরোধের পর মুসলিমরা লাভ করে “ফাই'। কারণ বনু নাঘিরের সাথে 
কোনো বুধ হয়লি। অস্ত্র প্রয়োগ ছাড়াই মুসলিমরা এসব সম্পদ লাভ বরেছে। এই 
সম্পদের ব্যাপারে কী করা হবে তা রাসূলুল্লাহর উ হাতে ছেড়ে দেওয়া হলো। পাঁচ 


১১০।সীরাহ শেষ খন্ড 
ভাগের চায় ভাগ যোদ্ধাদের মাঝে বণ্টন করে দেওয়ার যে নীতি -- সেটি ছিল গনিমাহ 
এর ক্ষেত্রে প্রযোজ। 


'নাধিরের ফেলে যাওয়া এই সম্পদণ্ডলো আল্লাহর রাসূলের হাতে এল। এগুলোর 
বু ছিল বের বাগান আর কষেতখাগার। এগুলো তাঁর নিজ সম্পত্তি হয়া 
এগুলো থেকে তিনি ইচ্ছামতো ব্যর করার অধিকার রাখেন। যদিও তিনি সমস্ত সম্পত্তি 
নিজের কাজে ব্যবহার করেননি। যখন সুযোগ পেয়েছেন গরীব এবং অভাবিদেরকে 
সাহায্য করেছেন। বনু নাযিরের যুদ্ধের গরে রাসূলুল্লাহ & আনসারদের ডেকে একটা 
প্রস্তাব দিলেন, নে 

“যদি তোমরা চাও তাহলে আমি এই সম্পতি তোমাদের সবার মাঝে বণ্টন 
করে দেবো। সেক্ষেৱে মুহাজিররা তোমাদের বাড়ি ঘরেই থেকে যাবে এবং 
তোমাদের ফেত খামারে কাজ চালিয়ে যাবে। আর তোমরা যাদি চাও তালে 
এই সম্পতিজলো ওধু মুহাজিরদের মাঝে বণ্টন করে দেবো। সেক্ষেত্রে তারা 
তোমাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাবে এবং তোমাদের শস্যের কোনো ভাগ 
লব না।' 


রাসূলুল্লাহ ভ চাঙ্ছিলেন আনসারদের উপর কষ্ট কিছুটা লাঘব হোক। আনসারদের দুই 
নেতা সাদ ইবন মুআয এবং সাদ ইবন উবাদা এই প্রস্তাব শুনে বললেন, "আমরা চাই 
ভারা বরং আমাদের সাথেই থাকুক। আর অর্থসম্পদ যা আছে সেসবও তাদেরকেই 
দিয়ে দিন।" 


কীভাবে পারে মানুষ এতটা উদার হতে? এত বড় মনের মানুষ হতে? নিঃসন্দেহে এই 
মানুষগুলো ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব! সত্যিকার দয়া, মহন্ত, ভ্রাতৃত্বের পরিচয় দিয়েছেন 
তারাই। 


মুহাজিৱরা আনসারদের ঘর ছেড়ে বনু নাযিরের ঘরগুলোতে বসবাস করতে শুরু 
ফরেন। বনু াধিরের ক্ষেত খামারগুলো শুধু মূহাজিরদের মাঝে ভাগ করে দেওয়া হয়। 
আনসারদের থেকে শুধু দু'জন কিছু ভাগ পেয়েছিলেন-- আবু দুজানা & ও সাহল ইবন 
হানিফ ঞ। কারণ তারা ছিলেন দি বনু নাযিয়ের এই সম্পদের মালিকানা হিল 
রাসৃলুয্নাহর একার। কিনতু তবু তিনি এগুলো ভাগাভাগি করার সময় আনসারদের ডেকে 
আলোচনা করেন যেন তারা সম্মানিত বোধ করে এবং বুঝতে পারেন যে, তারা 
আল্লাহর রাসূলের আপনজন। 


ইবনে ফাসি 455 বলেন, “এই যুদ্ধের পর রাসুলুল্লাহ কিছু সম্পদ লাভ করেন। এ 
থেকে তিনি তার পরিবারের সারাবছরের খরচ দিতেন। এরপর যা থেকে যেত, সেগুলো 
আল্লাহর রাস্তায় জিহাদে সামরিক খাতে ব্যর করতেন।' রাসূলুল্লাহ & জীবন শুরু 

“একজন মেষ পালক হিসেবে। এরপর তিনি ব্যবসা বাণিছ্য করেছেন। 
যখন নবী হলেন, তখন অনান্য কাজ বন্ধ করে দাওয়াহ জন্য তাঁর সমতত সময় বায় 


উৎদ থেকে খদরু1১১১ 


করেন। খাদিজা $$ এবং চাচা আবু তালিবের অর্থের উপরেই নির্ভর করতেন। মদীনায় 
আসার পর আনসারদের দেওয়া হানিয়ার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। বনু 
াঘিরের যুক্ধ থেকে অর্থ পাওয়ার পর তা থেকে এক বছর পরিবায়ের ব্রচ চালানোর 
জন্য অর্থ নিলেন এবং বাকি অংশ কোষাগারে বায় করেন। এর মাধ্যমে রাসূলুল্লাহ & 
দান করার মতো কিছু অর্থ পেলেন। 


#৪ মুনাফিরুরা হলো মিথ্যাবাদী আর কাফিররা হলো কাপুরুষ 


শ্তুমি কি সুনাফিকদেরকে দেখনি যারা আহলে কিতাবের মধ্য হতে তানের 
কাফির ভাইদেরকে বলে, তোমাদেরকে বের করে দেয়া হলে আমরাও 
তোমাদের সাথে অবশ্য বেরিয়ে যাব এবং তোমাদের ব্যাপারে আমরা 
কখনোই কারো আনুগত্য করবো না। আর তোমাদের সাথে যুদ্ধ করা হলে 
[আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করবো। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, 
তারা মিথ্যাবাদী” (সূরা হাশর, ৫৯: ১২) 


কুরআনে আল্লাহ তাআলা মুনাফিক ও ইহুদিদেরকে “ভাই” হিসেবে উল্লেখ করেছেন। 
এই দুনাফিকরা ছিল মিথ্যাবাদী । ইহুদিদের কাছে তারা প্রতিজ্ঞা করেছিল, যেকোনো 
পরিস্থিতিতেই তারা তাদের পাশে থাকবে। কিন্তু সে ওয়াদা তারা পূরণ করেনি। আল্লাহ 
বলছেন, এই মুনাফিকুরা কখনোই তাদের সাহায্য করতো না। এগুলো সবই তাদের 
মুখের কথা। আর যদি সাহায্য করতো, তবু তারা পালিয়ে যেত। এটাই মুনাফিক্বদেয় 
আসল চরিত্র। তারা কাফিরদের পক্ষে থাকে, তাদের থেকে সাহায্য কামনা করে এবং 
সাহায্যের প্রতিশ্রুতি দেয়। 


“প্রকৃতপক্ষে তাদের অন্তরে আল্লাহ অপেক্ষা তোমাদেরই ভয় বেশি; এটা এই 
জন্য যে, তারা এক নির্বোধ সম্্রদায়। তারা সম্মিলিতিভাবে তোমাদের 
বিরুদ্ধে যুদ্ধ করবে না, (যদি করেও, সেটা তারা করবে) কোনো সুরক্ষিত 
জনপদের ভেতরে বসে অথবা দুর্গ প্রাচীরের অন্তরাল থেকে। তুমি তাদেরকে 

মনে করছো, অথচ তাদের অন্তর শতখা বিচ্ছিন। এটা এই জন্যে যে, 
তারা এক নিরোধ সম্প্রদায়।” (সূরা হাশর, ৫৯: ১৩-১৪) 


কাপুরুষতা কাফির সেনাদের উল্লেখযোগ্য বৈশিষ্্য। সুরক্ষিত অবস্থা ছাড়া তারা যুদ্ধ 
করে না। তাদের এই চারিত্রিক দিকটি বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে প্রকাশ পেয়েছে। 
যেমন রাসূলুল্লাহর & সময়ে দেখা যায় যে, তারা দুর্গের ভেতরে নিজেদের সুরক্ষিত 
রেখে যুদ্ধ করতো। ক্রুসেড যুদ্ধের সময়ও তাই। সিরিয়াতে ক্রুসেডারদের বানানো কিছু 
দুর্গ এখনো দেখতে পাওয়া যায় স্থাপতাশৈলির বিচারে সেগুলো খুবই চমৎকার। এই 
দুর্গগুলোর ভেতরে থেকে তারা সর্বোচ্চ নিরাপত্া নিশ্চিত করতো। আসলে এই 
দুগগলো তাদের অন্তরের ভীতির নিদর্শন। বর্তমান সময়েও আল্লাহর দুশমনরা 
ফিলিস্তিনে প্রাচীর বানিয়ে রেখেছে। এটি তাদের ভয়েরই এক গ্রতিচ্ছবি। এই প্রাচীর 
কুরআনের আয়াতকেই যেন স্মরণ করিয়ে দেয় - সুরক্ষিত না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ 
করতে আসবে না। 


১৯২|দধীরাহ শেষ খন 


আল্লাহ বলছেন, “তাদের অন্তর শতধা বিভক্ত।” কাফির, মুশরিক, মুনাফিকের দন 
যদিও মুসলিমদের বিরুদ্ধে এক্যবদ্ধ হয়েছে কিন্তু তাদের নিজেদের মধ্যে রয়েছে 
পারস্পরিক হিংসা-বিদ্বেষ। ইউরোপের মানচিত্রে ছোট্ট একটু জায়গায় অনেকগুলো 
দেশের উপস্থিতি তাদের অভ্যন্তরীণ অনৈক্যের ইঙ্গিত দেয়। বিশ্বযুদ্ধ অথবা অন্যান্য 
যুন্ধগুলোর দিকে লক্ষ করলে দেখা যায়, তারা নিজেরা মোটেও এক জাতি নয়। কিন্তু 
যখনই ইসলামের ব্যাপার আসে, তখনই তারা সবাই এক হয়ে মুসলিমদের বিরুদ্ধে 
যুদ্ধ করে। কিন্তু মনে রাখতে হবে, তাদের মাঝেও কোন্দল রয়েছে। 


সবশেষে আল্লাহ তাআলা বনু নাধিরকে তুলনা করেছেন তাদের পূর্বসূরি বনু কায়নুকায 
সাথে। তাদেরকেও একইভাবে মদীনা থেকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহ 
তাআলা ইহুদিদের প্রতি মুনাফিরুদের অঙ্গীকারকে তুলনা করেছেন আদম সন্তানের 
প্রতি করা শয়তানের অঙ্গীকারের সাথে। 


“এদের অবস্থা সেই আগের লোকদের মতো, যারা মাত্র কিছুদিন অগে 
নিজেদের কৃতকর্মের পরিণাম (হিসেবে বিতাড়িত হবার) শান্তি ভোগ করেছে। 
তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শান্তি। তারা শয়তানের মতো, যে মানুষকে 
কাফির হতে বলে। অতঃপর যখন সে কাফির হয়, তখন শয়তান বলে, 
তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি বিশ্বগালনকর্তা আল্লাহ 
তাআলাকে ভয় করি। অতঃপর উভয়ের পরিণতি হবে এই যে, তারা 
জাহান্নামে যাবে এবং চিরকাল তথায় বসবাস করবে। এটাই জালিমদের 
শাস্তি।” (সূরা হাশর, ৫৯: ১৬-১৭) 


#৫ ইসলাম গ্রহণে কাউকে বাধ্য করা যাবে না 

জাহিলিয়াতের সমর মদীনার আরবদের মাঝে একটি কুসংস্কার ছিল, কারো সন্তান যদি 
জন্মের পর না বাঁচে, তখন পরবতী সন্তানকে ইহুদি বানালে তার সন্তানরা বেঁচে 
থাকবে। এভাবে তাদের অনেকের সন্তানই ইহুদি হিসেবে বড় হস্ছিল। যখন বনু নাখির 
গোত্রকে বহিকার করা হলো তখন কিছু লোকজন রামূলুল্লাহকে & জিজ্ঞেস করল, 
“আমাদের কিছু সন্তান ও ভাই তো তাদের সাথে রয়েছে। আমরা এখন কী করবো?” 


রাসূলুল্লাহ ষ্ এ ব্যাপারে ওয়াহী নাযিল না হওয়া পর্যন্ত কোনো জবাব দিলেন না। 
অবতীর্ণ হলো সূরা বাকারার ২৫৬ নং আয়াত। সেখানে বলা হয়েছে, দ্বীনের বাপারে 
কোনো বাড়াবাড়ি নেই। সত্যের পথ আর মিথ্যার পথ- দুটোই পরিষষার। রাসূলুল্লাহ $$ 
তাদের বললেন, 'তোমাদের ভাই ও সন্তানদের যেকোনো একটি পথ বেছে নিতে 
বলো। তারা যদি তোমাদের পছন্দ করে তাহলে তোমাদের সাথে থাকবে। আর যদি 
তারা ইহুদিদের সাথে থাকতে চায়, তাহলে তাদের চলে যেতে দাও।” অর্থাৎ, ইসলাম 
গ্রহণ করতে কাউকে বাধ্য করা যায় না। 


উৎদ থেকে খন্দরু | ১১৩ 


যাত আর-রিক্রার যুদ্ধ 


উহুদে পরাজয়ের পর মদীনার ভেতরে ইহুদিরা এবং মদীনার বাইরে নজদের 
গোত্রগুলো বেশ মাথাচাড়া দিয়ে উঠেছিল। বনু নামিরকে শায়েস্তা করার মাধ্যমে 

$ মদীনার অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হন। এরপর 
তিনি মনোযোগ দেন নজদের গোত্রগুলোর দিকে। আরবের শক্রুভাবাপন্ন গোত্রগুলোকে 
লি করাটা ছিল সময়ের দাবি। যাতুর রিকা অভিযান সে উদ্দেশ্যেই সংঘটিত 
হয়েছে। নজদের গোত্রগুলো এরই মাঝে মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা ও শত্রুতা 
করেছে। ৭০ জন সাহাবিকে হত্যা করেছিল নজদেরই একটি গোত্র। এর জবাবে 
আল্লাহর রাসূল ৪০০ সাহাবিকে সাথে নিয়ে অভিযানে বের হন, টার্গেট গাতফানের 
দুটো গোত্র: বনু মুহারিব এবং বনু সালাবা। এই অভিযানই ইতিহাসে যাতুর রিকা নামে 
পরিচিত। বির মানে কাপড়ের টুকরো। এই অভিযানকে কেন যাতুর রিকা বলা হয় - 
সে জবাব দিয়েছেন অভিযানে অংশ নেওয়া এক যোদ্ধা আবু মুসা আল-আশআরি ৬৫। 
অভিযানের বর্ণনায় তিনি বলেন, 


"আমরা আল্লাহর রাসূলের সাথে একটি অভিযানে বের হলাম। এতি ৬ জনের জন্য 
বরাদ্দ হলো একটি করে উট, পালা করে একজন উটের পিঠে চড়ছি বাকিরা পায়ে 
হটিছি। হাটতে হাটতে পা'ওলো জকিরে যাচ্ছে, চামড়ায় ফোসকা পড়ে যাচ্ছে। আমার 
তো নখই খসে পড়ল। আর তাই আমরা আমাদের পারে কাপড়ের টুকরো বেঁধে 
নিলাম। এ জন্যই অভিযানের লাম হলো হাত আর-রিকা--কাপড়ের টিকরোর 
আতিযান।' 


সালাতুল খওফ 


এই যুদ্ধে কোনো মুখোমুখি সংঘর্ষ হলো না। শত্রুরা মুসলিমদের হঠাৎ আক্রমণে ভয় 
পেয়ে ছত্রভঙ্গ হয়ে আশেপাশের পাহাড়ে পালিয়ে গেল। তাদের নারী-শিশু আর 
গরুবাছুর পর্যন্ত রেখে গেল। কিছু তাদের ফিরে আলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় 
না। তারা হয়তো কাছেই আছে, যেকোনো মুহূর্তে আক্রমণ করে বসতে পারে। তাই 
রাসূলুল্লাহ গু নতুন এক পন্থায় জামাতের সালাত আদায় করলেন। 


“এবং আপনি যখন তাদের মধ্যে অবস্থান করবেন ও তাদের নিয়ে নামায 
পড়বেন, তখন একদল যেন আপনার সঙ্গে দাঁড়ায় আর তারা যেন সশস্ত্র 
থাকে; অতঃপর সিজদাহ করা হলে তারা যেন তোমাদের পেছনে অবস্থান 
করে, আর অপর এক দল যারা নামাযে শরীক হয়নি ভারা তোমাদের সাথে 
বেন নামাযে শরীক হয় এবং তারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে। অবিশ্বাসীরা 
কামনা করে যেন তোমরা অনত্শস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও যাতে 
তারা তোমাদের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়তে পারে, কিন্তু তোমাদের কোনো 
দোঘ নেই যদি বৃষ্টি-বাদলের জন্য তোমাদের কষ্ট হয় বা তোমাদের অসুখ হয় 
আর তোমরা অস্ত্র রেখে দাও, কিন্তু অবশ্যই হুঁশিয়ার থাকবে। নিশ্চয়ই আল্লাহ 


১১৪|সরহ শেন যন 


অবিশ্বাসীদের জন্য লাঞ্নাদায়ক শান্তি প্রস্তুত রেখেছেন। (সূরা নিসা, ৪. 
১০২) 


এই সালাতের নিয়ম হলো, প্রথমে অর্ধেক সৈন্য ইমামের পেছনে সালাত আদায় করবে 
আর বাকিরা পাহারা দেবে। প্রথম রাকাতের পর ইমাম ঘিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে 
থাকবে, প্রথম দল তখন নিজেরা দ্বিতীয় রাকাত পড়ে সালাত শেষ করবে। এরপর 
দ্বিতীয় দল এগিয়ে আসবে, ইমামের দ্বিতীয় রাকাতের সাথে নিজেরা প্রথম রাকাত 
পড়বে। ইমাম বসা অবস্থায় তারা নিজেরা দ্বিতীয় রাকাত আদায় করে সালাত শেন 
করবে। এটা নিয়ে তিন্ন মতও আছে। এই ঘালাতের নাম হলো সালাতুল খাওফ। 


তবে এই আলোচনায় দেখার বিষয় হলো সালাতুল খাওফের ফিহ নয়, বরং 
সালাতের গুরুত্ব। সালাতের গুরুত্ব এতটাই বেশি যে, শক্রর সীমানায় জীবন-মরণ 
অবস্থাতেও সালাত আদায় করতে হবে। আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করছেন, তাদের 
জন্যই যদি এই বিধান হয় তাহলে যারা নিরাপদে আছে তাদের জন্য কী করণীয় হতে 
পারে? তবুও কিছু মানুষ সালাতকে বুড়ো আঙুল দেখায়। ইসলামে প্রতিটি ইবাদাহর 
ক্ষেত্রেই শর্ত থাকে, যেমন, গরীবদের যাকাত আদায় করতে হয় না, হজ্জ পালন করতে 
হয় না, এখানে সম্পদ থাকা হলো শর্ত। অনুস্থ-দুর্বলদের সাওম পালন না করলেও 
চলে, এখানে স্বাস্থ্য হলো শর্ত। কিন্তু সালাতের ব্যাপারে কোনো শর্ত নেই, একজন 
মুসলিমকে সালাত আদায় করতেই হবে। যদি দাঁড়াতে না পারে তবে বসে, বসতে না 
পারলে শুয়ে মাথা নেড়ে। মাথা নাড়াতে না পারলে আঙুলের ইশারায়। আঙুল নাড়াতে 
অক্ষম হলে চোখের ইশারায় হলেও আদায় করতে হবে -- সালাতের কোনো মাফ 
নেই। সাহাবিদের জিহাদী অভিযানগুলো আমাদেরকে সালাতের গুরুত্ব শিক্ষা দেয়। 


কুরআনের প্রতি ভালোবাসা: আব্বাদ ইবন বিশর ঞ 

সে রাতে রাসূলুল্লাহ & আমার ইবন ইয়াসির && ও আব্বাদ ইবন বিশরকে & প্রহরী 
হিসেবে নিযুক্ত করলেন। দুজন পালাক্রমে পাহারা দিচ্ছেন। আম্মারের পালা 
এল, আব্বাদ &ঃ বলে না থেকে সালাতে দাঁড়িয়ে গেলেন। কিরআত পাঠ করছেন, 
এমন সময় শত্রুর একটি তীর এসে বিধলো। মুহূর্তের মধ্যে গলগল করে বেরিয়ে এল 
তাজা রক্ত। কিন্তু সেদিকে আন্দাদের কোনো জুক্ষেপ নেই! তিলাওয়াত করছেন তো 
করছেন। আকাশে ভেসে বেড়াচ্ছে তাঁর কিরআতের সুর। 


ক্র আবারও আঘাত হানল। গায়ে বিধলো আরেকটি তীর, এরপর আরও একটি। 
তিন নম্বর তীর বিদ্ধ হওয়ার পর আম্মারকে ৬ ঘুম থেকে ডাকলেন। আম্মার উঠে 
দেখলেন আব্বাদের * শরীর রক্তে ভিজে যাচ্ছে। 


- সুবহানাল্লাহ! আপনি এতক্ষণ আমাকে ঘুম থেকে ডাকলেন না কেন? 
" সূরাটা শেষ না করে তিলাওয়াত থামাতে চাচ্ছিলাম না। আল্লাহর কলম, আজ যদি 


উহুদ থেকে পনর [১১৫ 


পাহারার দারদা থাকতাম, তাহলে সূরা শেষ না হওয়া রব তিলাওয়াত চলি 
যেতাম, মৃত্যু হলেও পরোয়া বলতাম না।* ভিডি 


প্রতি সাহাবিদের এ এক অসত রকমের ভালোবাসা! একটা মানুষকে 
একের পর এক তীর বিদ্ধ করে যাচ্ছে, কিনু তাঁর মন পড়ে আছে তিলাওয়াতে। আবার 
তিলাওয়াতে বিভোর হয়েও মানুষটা তাঁর দায়িত্ব ভোলেনি, পাহারা দেওয়ার কথা তাঁর 
ঠিক মনে ছিল। এভাবেই সাহাবিরা তাদের দায়িত্বের মাঝে ভারসামা রক্ষা করতেন। 


রাসূলুল্লাহ & যখন বন্ধু: একজন তরুণ সাহাবির সাথে 
রাসূলুল্লাহর & কথোপকথন 
জাবির ইবন আবদুল্লাহ & ছিলেন একজন শহীদের সত্তান। তার বাবা উহুদের শহীপ। 


এই অভিযানে রাসূলুল্লাহর ঞ সাথে তাঁর অনেক সময় একসাথে কাটানোর সুযোগ 
হয়। ঘটনাটি জবিরের মুখে শোনা যাকন: 


“যাত আর-রিকার অভিযানে বেরিয়েছি একটা দুবলা পাতলা উট নিয়ে। বাকিরা সামনে 
এগিয়ে যাচ্ছে, আর আমি পেছনে পড়ে যাচ্ছি। রাসূলুল্লাহ & আমাকে ডাক দিলেন, 
-জাবির!কী হলো? 

- উ্টটার কারণে বারবার পেছনে পড়ে বাচ্ছিরাসণুল্াহ। 

-ছরাচ্ছা ঘুমি উটটাকে বসাও তো। আর তোমার হাতের ছড়িটা আমাকে দাও নয়তো 
একটা ডাল ভেডে আনো। 


আমি হাতের ছড়িটা এগিয়ে দিলাম। তিনি ছড়ি দিয়ে উটকে কয়েকটা খোঁচা দিয়ে 
বলেন, উঠে পড়ো। উটের পিঠে উঠলাম, অবাক হয়ে দেখি আমার উট রীতিমতো 
দৌড়াচ্ছে! রাসূলুল্লাহর উটের সাথে পাল্লা দিয়ে চলছে! 


রাসূলুল্লাহর পু সাথে গল্প করতে করতে চলছি, হঠাৎ তিনি বললেন, 
- ছবির, তোমার উটটা আমার কাছে বিক্রি করবে? 

_ নাহ, আমি আপনাকে এমনিই এটা দিয়ে দেবো, উপহার হিসেবে। 
- না, না, আমি কিনতে চাই। 

" সাচ্ছা ঠিক আছে, তাহলে কত দেবেন? 

- এক দিরহাম দিলে হবে? রাসৃলুগ্লাহ রসিকতা করলেন। 

"নাহ! তাহলে তো অমি ঠকে যাবো। 

“ঠিক অছে তাহলে দুই দিরহাম দিলে চলবে? 


৯৯৯৮৬ 
সী ইবন হিশাম, তয়, পৃষ্ঠা ২০৬ 


১৯৬নারাহ শেষ খড 


- না, না, আরও চাই! 

রাসুলুল্লাহ উটের দাম বাড়াতে লাগলেন, দাম এক উৰিয়ায় (চল্লিশ দিরহাম) গিয়ে 
ঠেকলো। রাজি হয়ে গেলাম, বললাম, 

- আপনি এই দামে খুশি তো? 

-া। 

- ঠিক আছে এই উটের মালিক এখন আপনি! 

বক সুর 
- আচ্ছা জাবির, তুমি কি বিবাহিত? 

হ্যাঁ রাসুলুল্লাহ, বিয়ে করেছি। 

কুমারী? 

-না। 

-কুমারা বিয়ে করলে না কেন? তাহলে তো তার সাথে হাসি-ঠাষ্টা করতে পারতে, সেও 
পারত। 

- আসলে. আমার বাবা সাত মেয়ে রেখে মারা গেছেন। তাদের দেখাশোনার জন্য 
অভিজ্ঞ মানুষ প্রয়োজন। তাই বয়স্ক একজনকে বিয়ে করেছি। 


- ইনশা আল্লাহ, আমার মনে হয় তুমি ঠিক কাজই করেছো। 


রাসুলুল্লাহ ৬ জাবিরের ওয়ালিমার আয়োজন করতে চাইলেন। বললেন, ‘শোনো 
জাবির, আমরা যদি সিরারে পৌঁছতে পারি, তাহলে কিছু উট জবাই করবো। রাতটা 
সেখানেই কাটাবো। তোমরা আমানের জন্য বালিশের ব্যবস্থা কোরো। জাবির বললেন, 
আমাদের তো বালিশই নেই আল্লাহর রাসূল! রাসূলুল্লাহ অভয় দিলেন, চিন্তা কোরো না, 
এখন না থাকলেও তখন থাকবে।" 


সিরা সেদিন জাবিরের বিয়ে উপলক্ষে উট জবাই করা হলো। রাসূলুল্লাহ জাবিরকে 
স্ত্রীর সাথে রাত কাটাতে বললেন। পরদিন সকালের কথা। জাবির বলেন, 


“পরদিন সকালে সেই উটা নিয়ে বের হলাম। রাসূলুল্লাহর ঘরের দরজার সামনে 
উচটাকে বেধে রেখে আসলাম। উটের উপর চোখ পড়তেই আল্লাহর রাসূল ষ্ঠ জানতে 


- এটা কার উট? 


ভহদ থেকে এন্দরু | ১১৭ 


জাবির এই উট আপনার জন্য নিয়ে এসেছে। উপস্থিত সাহাবিরা জবান দিল। 
-জাবিরকে ডেকে পাঠাও। 


আমি গেলাম। আমাকে বললেন, ভাতিজা শোনো, এই উট নিয়ে যাও, তোমার উট 
তোমারই থাকবে। বিলালকে ডেকে বললেন, যাও, জাবিরকে এক উকিয়া স্বর্ণ দিয়ে 
আসো। আমি বিলালের সাথে গেলাম। তিনি আমাকে এক উকিয় স্বর্ণ থেকেও কিছুটা 
বেশি দিলেন। আল্লাহর কসম! এরপর থেকে আমার আর্থিক অবস্থা ক্রমেই ভালো হতে 
থাকে, যতদিন না আমাদের উপর ইয়াউম আল হাররার দুর্দশা আপতিত হয়।'* 


আসলে কিছু মানুষ দান করার সময় বুঝতেও দেয় না যে তারা দান করছে। রাসূলুল্লাহ 
& চাচ্ছিলেন জাৰিরকে সাহায্য করতে। উট কেনার কথা, দরদাম করা এসব ছিল 
বাহানা মার সাহাবিদের জন্য তাঁর মমতা পৃথিবীর কোনো দাড়িগাল্ল দিয়ে মাপা যাবে 
না। তিনি তাদের ভালো-মন্দের খেয়াল রাখতেন, নিজে না খেয়ে তাদের খাওয়াতেন। 
সানুষকে আপন করে নেওয়ার এক অদ্ভুত গুণ নিয়ে জনোছিলেন তিনি। সাহাবিদের 
সাথে ছিলেন অন্তরঙ্গ বন্ধুর মতো। নাসূলুল্লাহ ঁ ছিলেন এমন একজন মানুষ যার 
কাছে মনের সব কথা খুলে বলা যায় -- নি্ছিধায়, নিঃসংকোচে! 


বদরের দ্বিতীয় যুদ্ধ: বদর আল-মাউইদ 

বদর হয়েছিল হিজরী ২য় বরে, আর উছুদের যুদ্ধ ৩য় বর্যে। এর রেশ ধরে হিজরী চতুর্থ 
বহরে কাফিরদের নেতা আবু সুফিয়ান মুসলিমদের তৃতীয়বারের মতো চ্যালেঞ্জ করে। 
সে দুই হাজার সৈন্যের শক্তিশালী একটি দল নিয়ে মক্কা ত্যাগ করে। কিন্তু কিছু পথ 
যাওয়ার পর সে মন পরিবর্তন করে। সবার উদ্দেশে বলে, “আমার মতে, স্বচ্ছলতার 
বহর ছাড়া বুদ্ধে অংশ নেওয়া সমীচীন হবে লা। বরং যে বছর তৃপ্তির সাথে পদের 
ভালো ঘাসপাতা খাওয়াতে পারবে এবং নিজেরা ইচ্ছেমতো দুধপান করতে পারবে, সে 
বছরই যুদ্ধ করা ভালো হবে। এবার শুক্ষ মৌসুম। আমি ফিরে যাচ্ছি, তোমরাও ফিরে 
চলো।" হতে পারে এ কথাগুলো আবু সুফিয়ানের অজুহাত মাত্র। মুসলিমদের সাথে 
যুদ্ধে কুরাইশরা এর আগেও খুব একটা সুবিধা করতে গারেনি। হয়তো ঝৌঁকের বশে 
সে চ্যালেঞ্জ করে বসেছে কিন্তু পরে বুঝতে পারছে খুব একটা সুবিধা করা যাবে না। 


কিনতু রাসূলুল্লাহর ঞ্ দৃঢ়তায় কোনো ফাটল ধরেনি। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় 
দেড় হাজার মুজাহিদ নিয়ে রাসূলুল্লাহ ৬ শিবির স্থাপন করলেন। সেখানে আট দিন 
অবস্থান করলেন। ওদিকে কুরাইশদের দেখা নেই। সেখানে অবস্থানকালে তাঁর সাথে 
দেখা হলো বনু দামরা গোত্রের মুখশীর সাথে। ইতিপূর্বে এই গোত্রের সাথে 
মুসলিমদের শান্তিচুক্তি ছিল। মুখশী রাসূলুল্লাহকে & জিজ্ঞেস করলো, "আপনারা কি 


* ইয়াউম আল হাররা অনেক দিন পরের একটি ঘটনা। এটি ছিল মলীনাবাসীর একটি দুর্যোগের 
দিন, সেদিন অনেকে নিহত হয়। মুসলিমদের অন্তর্কোন্দলের এ ঘটনাটি ঘটে হিজরী ৬৩ সালে। 


১১৮|নীরাহ শেষ থণড 


কুরাইশদের সাথে যুদ্ধ করার জন্যই এখানে এসেছেন?" রাসূলুল্লাহ &: বললেন, "হাঁ, 
আমরা সেজনাই এসেছি। আর তোমরা যদি চাও তাহলে আমাদের সাথে যে চুক্তি ছিল 
তা প্রত্যাহার করতে পারো। সেক্ষেত্রে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবো যতক্ষণ 
না আল্লাহ আমাদের ও তোমাদের মাঝে ফয়সালা করেন।' মুখশী জবাব দিল, সে 
বললো, “নাহ, এমন কিছু করার কোনো প্রয়োজন দেখি না।'* 


রাসূলুল্লাহর $ এই কথাগুলো বলে মুখশীকে সূক্ষ্ম একটি ইঙ্গিত দিচ্ছেন; আমরা 
তোমাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখি, সেই শক্তি আমাদের ভালোই আছে। চুক্তির 
সময়সীমা বাড়ানোর ব্যাপারে তোমাদের প্রয়োজন থাকতে পারে, কিন্তু আমাদের নেই। 


বর্তমান সময়ে চিত্রা উচ্টো। মুসলিমরা এখন বিপাকে পড়ে শান্তিচুক্তি করে আর 
শান্তিক্তির নামে যা হয় তা লাঞ্ছনা আর অবমাননার চুক্তি ছাড়া কিছুই না। অথচ 
রাসূলুল্লাহ $ যখন কারো সাথে চুক্তি করতেন সেটা প্রতিপক্ষের চাপে করতেন না। 
মুসলিমরা দুর্বল বলে শান্তিচুক্তি ফনতেন এমন হতো না। মুসলিমরা শক্তিশালী -- তা 
তিনি পরিষ্কার করেই অপর পক্ষকে বুঝিয়ে দেন। 


দুমাতুল জান্দাল 

বনু আসাদ ও গাতফান গোত্র থেকে আরও উরে, গাসালিনাহ সীমানার কাছেই 
কুদাআহ গোত্র। এই কুদাআহ গোত্রের বিরুদ্ধে অভিযান হলো দুমাতুল জান্দাল। এরা 
মূলত রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রভাববলয়ভুক্ত একটি গোত্র। অভিযানের নাম 
দুমাতুল জান্দাল হওয়ার কারণ হলো সেখানে এই নামে একটি বিখ্যাত বাজার ছিল। 
তাদের এলাকাটি ছিল মদীনা থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটার উত্তরে। 


অন্য গোত্রগুলোর মতো এই গোত্রের পক্ষ থেকেও মদীনা আক্রমণের আশু কোনো 
সম্ভাবনা ছিল না, কিংবা তারা সেভাবে মুসলিমদের প্রতি বৈরী আচরণ করেনি। তবু 
সাড়ে চারশো কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে কেন তাদের দেশে রাসূলুল্লাহ $ 
অভিযান পরিচালনা করলেন? এর বেশ কিছু কারণ আছে: 


এক, কুদাআহ গোত্রটি তাদের সীমানা ঘেঁষে যাওয়া যেকোনো কাফেলাকে আক্রমণ 
বু না ভা কে টা 
কোনো কাফেলা তাদের হাতে আক্রান্ত হওয়ার অর্থ হলো মুসলিমদের ভাবমূর্তি 
হওয়া। একট বিশবজনীন আদশ হিসেবে দির তি 
নিরাপত্তাহীনতার বোধটুকু নিশ্চিহ্ন করা জরুরি ছিল। সেই লাখে বাণিজ্যিক 
পথগুলোকে নিরাপদ রাখাও ছিল আরেকটি উদ্দেশ্য। 


= সীরাত ইবন হিশাম, তয় খণ্ড, পৃষ্ঠা ১৭১। 


উৎদ থেকে খলক | ১১৯ 


দুই, আরবে মুসলিমদের ক্রমবর্ধমান সামরিক প্রভাব সম্পর্কে কুরাইশদের একটি 
ধারণা দেওয়াও ছিল অভিযানের আরেকটি উদ্দেশ্য। কুদাতহ গোত্রের বাজারে 
কুরাইশদের যাতায়াত ছিল। তারা কাফেলা নিয়ে সেখানে যেত। এমন একটা স্থানে 
সামরিক শক্তির প্রদর্শনী দেখলে স্বাভাবিকভাবেই কুরাইশরা মুসলিমদের আরও 
সমীহের চোখে দেখবে। আল-ওয়ারিদী, আয-যাহাবীদের মতে এই অভিযানের 
মাধ্যমে রোমানদের একটি সূন্্ম আভাস দেওয়া হয়। রোমান সামাজ্যের সীমান্তবর্তী 
গোত্রে হামলা চালানো হলে রোমানদের টনক নড়বেই। তারা জানবে আরবে নতুন 
একটি রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে। 


পঞ্চম হিজরীর এই অভিযানে রাসূলুল্লাহ উ এক হাজার সৈনিকের বাহিনী নিয়ে 
অগ্রসর হলেন। তারা দিনের বেলা লুকিয়ে থাকতেন আর রাতের বেলা এগিয়ে 
যেতেন। দুমাতুল জান্দালে পৌঁছে গেলে শত্রুরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। একজন 
ধরা পড়ে এবং মুসলিম হয়ে যায়। রাসূলুল্লাহ ষ্ তাদের অগ্রসর হওয়ার সামান্য 
সুযোগটুকুও দেননি। সেখানে কিছুদিন অবস্থান করে রাসূলুল্লাহ সু মদীনায় চলে 
আসেন। 


অভিযানে মুসলিমদের অর্জন 

১) এই অভিযান থেকে ফেরার পথে উয়াইনাহ নামের এক ব্যক্তির সাথে রাসূলুল্লাহর 
জঁ দেখা হয়। সে মদীনা থেকে ছত্রিশ কিলোমিটার দূরের মাঠে তার উট আর ভেড়া 
চরানোর অনুমতি চায়। রাসূলুল্লাহ $ অনুমতি দিলেন। প্রতিবেশি গোত্রগুলোর উপর 
মুসলিমদের কী পরিমাণ প্রভাব ছিল এই ছোট্র ঘটনা থেকেই স্পষ্ট বোঝা যায়। 


২) এ অভিযানের মাধ্যনে মুসলিমরা নতুন নতুন এলাকা সম্পর্কে পরিচিতি লাভ করে। 
একটি সুদীর্ঘ সামরিক অভিযানের অভিজ্ঞতা লাভ করে। 


৩) এই অভিযানগুলোর মাধ্যমে সুললিমলের মধ্যে বন্ধন দৃঢ় হয়। এক সময় যে বন্ধন 
ও আনুগত্য ছিল নিজ গোত্র আর পরিবারের প্রতি, সে বন্ধন এখন মুসলিমদের সাথে, 
আর আনুগত্য আল্লাহ ও রাসূলের & প্রতি। তাদের পরিচয় এখন আর আওসী, 
খাযরাজি কিংবা কুরাইশি নয়। তাদের পরিচয় তারা মুসলিম। অভিষান চলাকালীন 
সময়ে মদীনার ভারপ্রাপ্ত গভর্নর ছিলেন গিফার গোত্রের সিবা &। এই গিফার গোত্র 
ছিল ডাকাতির জন্য বিখ্যাত। এরকম একটা গোত্রের লোককে এত বড় পদে মেনে 
নেওয়া সহজ ছিল না। বলা চলে ব্যাপারটা ছিল মদীনাবাসীদের জন্য একটা পরীক্ষা। 
দেশ-গোর ভুলে তারা কি পরস্পরকে আপন করে নিতে পেরেছে? এর মাধ্যমে 
আল্লাহর রাসূল তাদের শিক্ষা দিলেন, নেতার বংশমর্যাদা বা গোত্র যা-ই হোক, তার 
আনুগত্য করতে হবে। দেশ-গোত্র ভুলে মুসলিমদের পরস্পরকে আপন করে নিতে 
হবে। 


১২০|সীরাহ শেষ বড 


বনু আল-মুস্তালিকের যুদ্ধ 

সমসাময়িক আরেকটি গুরুত্বপূর্ণ অভিযান ছিল খুযাআ গোত্রের বিরুদ্ধে সংঘটিত বনু 
মু্তালারের যুদ্ধ। কুরাইশদের মিত্র এই গোত্রটির অবস্থান ছিল কৌশলগত বিবেচনায় 
বেশ গুরুতৃবপূর্ণ। মক্কার কুরাইশদের সাথে যদি বোঝাপড়া করতে হয়, তবে খুযাতা 
গোত্রের সাথে আগে বোঝাপড়া করে নিতে হবে। মদীনা আক্রমণের ব্যাপারে তাদের 
পরিকল্পনার নিশ্চিত খবর পেয়ে রাসূলুল্লাহ & সাতশো মুজাহিদ নিয়ে তাদের 
অতক্কিতে আক্রমণ করে বসেন। যে জায়গাটিতে যুদ্ধ সংঘটিত হয় সেটার নাম আল- 
সুরইদী। 


মুসলিমদের অতর্কিত হামলায় প্রতিরোধ গড়ার কোনো সুযোগও তারা পায়নি। উপরন্তু 
তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, স্রী-সম্তানদের বন্দী করে দাস হিসেবে নিয়ে আসা 


হয়। 


সাধারণত, মুসলিমবাহিনী শত্রুদের উপর আক্রমণ করার আগে ইসলাম গ্রহণের জন্য 
তিনদিন সময় দিয়ে থাকে। তাদের বলা হয় -- মুসলিম হও, না হলে জিযিয়া দাও, 
আর এ দুটো প্রস্তাবের কোনোটাতেই রাজি না হলে মুসলিমদের নাথে যুদ্ধ করো।* 
কিন্তু বনু মুস্তালিককে এক মুহূর্তের জন্যও সময় দেওয়া হয়নি কারণ তাদের কাছে 
আগেই দাওয়াহ পৌঁছে গিয়েছিল। তারা আরবেই বসবাস করতো, ইসলাম সম্পর্কেও 
জানতো। জোনে শুনেই তারা কুরাইশদের পক্ষ নিয়েছিল। আবদুল্লাহ ইবন উমার & 
বলেন, বনু মুস্তালিককে অসতর্ক অবস্থায় আক্রমণ করা হয়। তারা তখন পশুদের পানি 
খাওয়ানোতে বান্ত ছিল।* 


রাসূলুল্লাহর & সাথে জুয়াইরিয়্যাহর ঞ্ বিয়ে 

দুয়াইরিয়া বেন লিন ন্রনেভা আল হারিসের মেয়ে। তাঁর সাথে 
রাসূলুল্লাহর প্রবল ঈর্ষা আর দুশ্চিন্তায় ভুগছিলেন মা আইশা প্রঃ ই 
ঘটনাটি তাঁর মুখেই শোনা যাক, 555 


“যখন আল্লার রাসূল বনু মুালিকের বন্দী নারী ও শিশুদের বণ্টন করে দিলেন, তখন 
ভুয়াইরিয়াহ পড়লেন সাবিত ইবন কাইসের ভাগে। তিনি সাবিতের সাথে মাকাড়বা 
(দাসযক্তির ছা) করলেন। জুয়াইরিইয্যাহ দেখতে ছিলেন গুবই নটি, আর অসম্ভব 
সুন্দরী! এতটাই সুন্দরী বে, বে-ই তাকে দেখবে, সে-ই তার প্রেমে পড়ে যাবে! তিনি 
রাধৃপুল্লাবর কাছে এসে দাসযজির অর্থ পরিশোধে সাহাযা চাইলেন। আল্লাহর 
কসম! আমি যখন তাকে আমার দরজায় দেখলাম, (থচণ ঈার্র কারণে) তাকে আমার 


সহীহ মুসদিম, অগা জিহাদ, হাদীস ৩। 
*' সহীহ বুখারি অধ্যায় গোলাম আজাদ, হাদীস ২৫। 


উদ থকে আক 1১২১ 


একটও ভালো লাগেনি। আমি জানতাম, যে রূপ আমি তার মধ্যে দেখছি, তা আল্লাহর 

রাসুলের চোখ এডাবে না। 

জুয়াইরিয়াহ আসলেন, সরাসরি রাসূলুাহকে & বললেন, হে আল্লাহর রাসূল, আমি 

আদ-হারিসের মেয়ে জুয়াইরিযযাহ, আমার বাবা গোলের নেতা। আৰ এখন আমি 

হয়েছ সাবিতের দাসী! আমার কেমন লাগছে নিশ্চই বুঝাতে পারহেন। আনি নিজেকে 
জন্য চুক্তিবন্ধ হয়েছি। আপনি আমাকে ক্তিয় অধর পরিশোধে সাহায্য 

করুন! আল্লাহর রাসূল & বললেন, 

- আচ্ছা, তোমাকে যাদি এর থেকেও ভালো কিছু দেওয়া হয়? 

- সেটি কী? 

- আমি তোমার মুক্তিপণ পারিশোধ করবো আর তোমাকে বিরে করে নেব 

- হে আল্লাহর রাসুল, আমি অবশ্যই তা কবুল করবো। 


রাসুলুল্লাহ জয়াইরিয়্যাহকে বিয়ে করে নিলেন। সবাই তখন বলতে লাগলো, আরে! 
এরা তো রাসুলুলাহর সারির লোকজন, এদেরকে আমরা কী করে দাস বানিয়ে 
রাখি! তাদের ভাগের সকল মুক্ত করে দিল। জুয়াইনিয়্যাহর 
আর কেউ নিজ গোত্রের জন্য এত বরকত বয়ে এনেছে বলে আমাদের জানা নেই । এই 
এক নারীর কারণে বনু যু্তালিরের একশো পরিবার আজাদ হয়ে যায়: 


এই ঘটনার পর বনু মুস্তালিক গোত্র ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহর ব্যক্তিজীবনে 
নেওয়া একটি সিদ্ধান্তে পাল্টে যায় হাজারো মানুষের ভাগ্য। 


মুরাইসী থেকে ফেরার পথে: অনৈক্য তৈরির অপচেষ্টা 


উমার ইবন খাত্তাবের & একজন মুহাজির কাজের লোক ছিলেন। একদিন এক 
আনসারী সাহাবির সাথে তার কথা কাটাকাটি হয়। বিষয়টা হাতাহাতির দিকে গড়ায়। 
আনসারী সাহাবি চিৎকার দিয়ে উঠলেন, “আনসাররা সব কোথায়? সাহায্য করো 
আমায়!’ মুহাজির সাহাবিও তখন চিৎকার দিয়ে মুহাজিরদের কাছে সাহায্য চাইতে 
লাগলেন। খবর কানে পৌঁছামাত্র রাসূলুল্লাহ % ছুটে এলেন, 'কী হচ্ছে এসব! আমি 
তোমাদের মাঝে এখনো বেঁচে আছি, এখনহ তোমরা জাহিলিয়াতের ডাক দিচ্ছ? 
ছাড়ো এসবা' তিনি দ্রুত তাদের মধ্যে মধাস্থতা করে বিষয়টি শান্ত করে ফেলেন। এই 
ঘটনা আবদুল্লাহ ইবন উবাইয়ের কানে পৌঁছলে তার প্রতিক্রিয়া হয় দেখার মতো। সে 


ঘটনা বর্ণনা করেছেন তরুণ তিনি 
[১ সাহাবি যাইদ ইবন আরকাম। তিনি ছিলেন সেই ঘটনার 


* সূনান আৰু দাউদ, অধ্যায় দাসমুক্তি, হাদীস ৬। 


১২২|সীৱাহ শেষ খণ্ড 


'আমি আবদুল্লাহ ইবন বাইকে বলতে অদলাম, 


কী! নৃহাজিররা এই কাজ করেছে! এরা আসাদের দেশে এসে, আমাদের খেয়ে-পূরে 


আমাদের উপর জারিজ্ুরি ফলাচ্ছে। এই কুরাইশঙলোকে দেখলে আমরা একটি কথাই 
শুধু মনে পড়ে -- দুধ কলা দিয়ে সাপ 1, আর সেই সাপই তোমাকে একদিন 


দংশন করবে! আল্লাহর করে বলছি, মদীনায় গেলে আমাদের লোকেরা 
এই নিকট লোকগুলোকে বের করে দেবে। এই আপদ তো তোমরাই ডেকে এনেছো, 
নিজেদের শংরে জায়গা দিয়েছ, ধনসম্পদ ভাগাভাগি করেছো । খবরদার মুহাজিরদের 
পেছনে আর টাকা নঈ কোরো না, তারা নিজেরাই অনার ভেগে যাবে। 


কথাঙলো চাঃ ম; চাচা রাসূভুয্লাহকে জানালেন। রাসূলুল্লাহ আমান 
ডেকে পাঠালেন। আমি আবদুললাহ ইনন উ্বাইয়ের মুখে যা যা ভনোছি বললাম। 
রাসুলুল্লাহ এরপর ইবন উবাই আর তার সঙ্গীদের তলব ক্রলেন। তারা নখের উপর 
সবক্ছি অন্কীকার করলো। রাসুলুল্লাহ তাদের কথা বিশ্বাস করলেন, কিছু আমার কথা 
নিশ্বাস করলেন না। এটা দেখে আমার যে কী কট হলো, জীবনে এত কট আমি 
কখনো গাহীনি। এরপর কুরআনে আয়াত নাযিল হলো: 
“হুলাফিক্রা আপনার কাছে এসে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি 
লিক্ষয়ই আল্লাহর রাসুল। আল্লাহ জানেন যে, আপনি অবশ্যই আললাবর রাটৃল 
এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন বে, মুনাফিরুরা অবশাই মিথ্যাবাদী” (সূরা 
ইনাফিরুন, ৬৩:১) 
রাসৃবুল্লাহ এরপর খবর পাঠালেন, আমাকে এই আয়াত শুনিয়ে বললেন, যাইদ, 
নিশ্চয়ই আল্লাহ তোমাকে বিশ্বাস করেছেন" 


এই ঘটনার পর যাইদের কান ধরে রাসুলুল্লাহ বললেন, 'এটা হলো সেই কান যে 
কানকে আল্লাহ সম্মানিত করেছেন! মুনাফিরুদের এই আচরণের পর আল্লাহ তাআলা 


* ঘটনাটি একাধিক সুত্রে ব্ণিত। সীরাত ইবন 
তীর, টীকা বিশদ রখ এ লিন, সা 


উহুদ থেকে খন্দকূ | ১২৩ 


শিক্ষা: 

১) ভালো কাজে ব্যন্ত থাকা। 

এই ঘটনার পর নবীজি ৬ তাঁর সৈন্যদের প্রায় দু'দিন ধরে টানা মার্চ করান। তারা 
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। দুদিন আগে কী ঘটেছে সেটা নিয়ে চিন্তা করার কোনো 
সময়ই পেল না। রাসূলুল্লাহ $& এটাই চাচ্ছিলেন। ভালো কাজে ব্যস্ত না থাকলে মানুষ 
আজেবাজে কাজে ব্যন্ত হয়ে পড়ে। যেহেতু এই ফিতনাহর কারণে অনেক কানাকানি 
আর গুজব ছড়িয়েছিল, রাসূল & তাই তাঁর বাহিনীকে ব্যস্ত রাখলেন যেন তারা 
কানাঘুষা থেকে দূরে থাকে। একজন দক্ষ নেতার গুণ এটাই-- যেকোনো পরিস্থিতি 
সামাল দেওয়া। রাসূলুল্লাহ &ঁ একজন দক্ষ নেতা হতে পেরেছিলেন। 


২) মুসলিমদের সুনাম বজায় রাখা গুরুত্বপূর্ণ একটি বিষয়। 

যখন উমার ইবন খাত্তাব ৬ জানতে পারেন ইবন উবাই মুসলিমদের মদীনা থেকে 
বের করে দেওয়ার হুমকি দিয়েছে, তখন তিনি ইবন উবাইকে হত্যা করার জন্য 
রাসুুয়াহর অনুমতি ঢান। রাস্লুল্লাহ $$ তাকে বললেন, “দেখো উমর, যদি তাকে 
হত্যা করি আর মানুষ বলে: মুহাম্মাদ তার অনুসারীদের হত্যা করে। তখন বিষয়টা 
(কেমন হবে ভেবে দেখেছো?” রাসূলুল্লাহ & মুসলিমদের সুনামের বিষয়টি গুরুত্বের 
সাথে দেখতেন। তিনি ঢাচ্ছিলেন লা মানুষ ভাবুক যে, তারা মুসলিম হলেও তাবের 
নেতা তাদের হত্যা কিংবা অত্যাচার করবে। 


রামৃলুয়াহ & এর আগে কিছু মানুষকে হত্যা করেছেন। চাইলে তিনি ইবন উবাইকেও 
হত্যা করতে পারতেন। কিন্তু এই পরিস্থিতিতে তাকে ছেড়ে দেওয়াই ছিল প্রজ্ঞা। 
রাসূলুল্লাহর & বিচক্ষণতার কারণে ইবন উবাইয়ের আসল চরিত্র সবার কাছে 
প্রকাশিত হতে থাকে। এই ঘটনার পর থেকে খারাপ কিছু ঘটলেই লোকজন ইবন 
উবাইকে দোষারোপ করতো। কিন্তু যদি তাকে তখনই হত্যা করা হতো, তাহলে তার 
অনুসারীরা দন্ত আর জাতীয়তাবাদের অন্ধ আক্রোশে রাসূলুল্লাহর & বিরুদ্ধে বিদ্রোহ 
করে বসতো। তাকে ছেড়ে নেওয়ায় সময়ের সাথে সাথে তারা নিজেরাই ইবন 
উবাইয়ের আসল চরিত্র উপলব্ধি করে। 


এ ঘটনার আগে যখনই নবীজি জসমার খুতবা দেয়ার জন্য নিষরের দিকে অগ্রসর 
হতেন, তখন ইবল উবাই উঠে দাঁড়িয়ে বলতে, ‘তিনি আল্লাহর রাসূল, তাঁকে সাহায্য 
করো, আঁকড়ে ধরো।' কিন্তু যখন তার আসল চরিত্র প্রকাশ পেতে শুরু করলো, তখন 
সে উঠে দাঁড়ালে লোকজন তাকে টেনে ধরে বসিয়ে দিত। এটিও রাসূলুল্লাহর 

ফল। রাসূলুল্লাহ কু এ ব্যাপারে মন্তব্য করেছিলেন, 'আজ যদি আমি 
তাকে হত্যায় নির্দেশ দেই, তাদের সবাই তাকে হত্যা করবে।' উমার ইবন খাত্তাব ৬ 
পরবর্তীতে এই সিদ্ধান্তের বিচক্ষণতা উপলব্ধি করে বলেছিলেন, ‘আপনি ঠিক বলেছেন 
রামূলুল্লাহ। আমি এখন বুঝতে পারছি যে, আপনার সিদ্ধান্ত আমার সিদ্ধান্তের চেয়ে 


১২৪|সীরাহ লে খন্ড 
পরজ্ঞময়।'স 


৩) জাতীয়তাবাদ একটি ইসলামবিরোধী চেতনা। হিল 
মুহাজির ও আনসার -- এ দুটো শব্দ ছিল রাসূলুল্লাহর খুব প্রিয় দুটো শব্দ। কিন্তু যখন 
ধা আন ই খনে তালের নিজেদের দলকে ডাক 
দিলেন, তখন রাসূলুল্লাহ এই ডাককে অভিহিত করলেন 'জাহিলিয়াতের ডাক' বলে। 
কেননা শব্দ দুটো চমৎকার হলেও তাদের এই ডাকের পেছনে ছিল জাতীয়তাবাদের 
চেতনা। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা সংঘর্ষে লিপ্ত হতে যাচ্ছিলেন। এই ডাকের 
পেছনে তাদের 'হিজরহ' কিংবা 'নুসরাহ'র কোনো সম্পর্ক নেই, বরং আছে 
গোত্রভিত্তিক শ্রেষ্ঠত্বের মিথ্যে বোধ। “আমি মুহাজির, তুমি আনসার, আমি তোমার 
থেকে সেরা" - এই ধরনের মানসিকতা দিয়ে রাসূলুল্লাহ সাহাবিদের গড়ে তুলতে 
চাননি। তিনি তাদের ভাই হওয়া শিখিয়েছেন। ইনসাফ ও সত্যের শিক্ষা দিয়েছেন। 
“আমি আমার গোত্রের পক্ষে থাকবো। আমার জাতিই সেরা জাতি' -- এমন অযৌক্তিক 
বিশ্বাসের কোনো স্থান ইসলামে নেই। 


উম্মাহর মাঝে বিভেদ সৃষ্টির জন্য শয়তানের হাজারো পদ্ধতি আছে। তাই আমাদের 
খুব সতর্ক হতে হবে। আরব মুসলিম, পাকিস্তানি মুসলিম, ব্রিটিশ মুসলিম -- এ ধরনের 
তকমা উম্মাহর মাঝে বিভেদ সৃষ্টি কলে। আমাদের পরিচয় আমরা মুসলিম। ইসলাম 
আমাদের গোত্র বা জাতিপরিচয়কে অস্বীকার করে না। তবে শুধুমাত্র জাতিপরিচয়ের 
ওপর ভিত্তি করে কেউ শ্রেষ্ঠ হতে পারে না। এটাই আমাদের মনে রাখতে হবে। 


৪) ঈমান সবার আগে। 

মুনাফিক আব্দুল্লাহ ইবন উবাইয়ের ছেলের নাম ছিল আবদুল্লাহ। বাবা মুনাফিক হলেও 
ছেলে ছিলেন সত্যিকারের মুসলিম। তিনি যখলেন জানতে পারলেন তার পিতার 
আজেবাজে কথার কারণে শান্তিস্বরপ তাকে হত্যা করা হতে পারে, তখন নিজেই 
নবীজির ডু কাছে গিয়ে বললেন, 


“জামি শুনোছি আপানি আমার পিতাকে হত্যা করতে ঢাল। যাদি তা-ই ফরেন, আমাকে 
দেশ দিন, আমিই তাকে হত করবো। পুরো খাবরাজ গোৱে আমার মতো আর 
কেউ আমার বাবার অনুগত নয় -- এ কথা খাযরাজের লোকেরা জালো করেই জানে। 
আমার সামনে দিয়ে আমার পিতার হত্যাকারী নিরাপদে চলাফেরা ক্রাকে -- আমি সেটা 
মেনে দিতে না! শয়তান তথ্ন আমাকে পিতার হত্যাকারীকে হত্যার জনা 
বন্সলাতে থাকরে। আর আমি তখন একজন কাফিরের বদলায় একজন মন'মিনকে 
হত্যা করে বসতে গারি। তাই হাদি আপনি তাকে হত্যা করার সিদ্ধাড নিয়ে থাকেন, 
তাহলে আমাকেই তা করতে আদেশ বরুল।"4 


ও অল বিদ়া ওয়ালি রব, পৃষ্ঠ ২৯৬। 
** অল বিলয়া ওয়ান নিহায়া, 8৪ খণ্ড পৃষ্ঠ ১৬1 


উদ থেকে বঙ্ক্]১২৫ 


নবীজি বললেন, “না, আমরা তাকে হত্যা করবো না। এ দুনিয়ায় আমরা তাকে সঙ্গ 
নেবো।' এরপর আল্লাহর রাসূল ৬ ইবন উবাইয়ের পুনের জন্য দুআ করলেন। যে 
আবদুল্লাহ সারাটি জীবন "বাবার বাধ্য সম্তান' হয়ে ছিলেন, সেই আবদুল্লাহ-ই. 
রাসূলুল্লাহর & কাছে অনুমতি চাচ্ছিলেন যেন তার বাবাকে হত্যা করা হলে তিনিই তা 
করার সুযোগ পান 


কেন তিনি নিজের বাবাকে হত্যা করতে চেয়েছেন? এর কারণ হলো ঈমান। ঈমান 
সবকিছুর ওপরে প্রাধান্য পায়, এমনকি পারিবারিক বন্ধনের ওপরেও। বাবা-ভাইনদ্রী 
সবকিছুর চেয়েও বেশি দামি আল্লাহর আদেশ মেনে চলা, আখিরাতে জান্নাতের যোগ্য 
হওয়া। ইসলাম গ্রহণের পর আবদুল্লাহ তাই মুহাম্মাদের ু বিশ্বস্ত সৈনিক, অতীতের 
জকল আনুগত্য থেকে মুক্ত। কেননা ঈমান আনার পর চূড়ান্ত আনুগত্যা কেবল আল্লাহ 
ও তাঁর রাসূলের প্রতি 


ইফকের ঘটনা 


বনু মুসতালিক থেকে ফেরার পথে মা আইশার &$ সাথে খুব দুঃখজনক একটি ঘটনা 
টে। এটা ইফকের ঘটনা নামে পরিচিত। আইশার ৬ মুখেই কাহিনীটি শোনা যাক: 


'রাসৃতুল্লাহ & সফরে রওনা দেওয়ার আগে আমাদের নামে লটারি করতেন। যার নাম 
জটারিতে উঠতো; তিনি তাকে নিয়েই যারা করতেন। বনু সুসতালিকের অভিযানের 
সময়েও লটারি হলো। সে বার লটারিতে আমার নাম উঠলো। ভিনি আমাকে সাথে 
নিয়ে চললেন। তখন হিজাবের আয়াত নাযিল হয়ে গেছে। সফরের সময়টায় আমি 
ভাই একটা পালকির ভেতর বসে থাকতাম। ছোট্র বারের মতো একটা জিনিস। 
সেটাকে উটের পিঠে রাখা হতো। আর আমি তার ভেতর বসে থাকতাম। আশেপাশের 
লোকেরাই একে উটের পিঠে উঠিয়ে দড়ি দিয়ে বেঁধে দিত। এরপর মাথায় রশি টেনে 
ধরে উচকে চালানো শুরু হতো। 


সেবার সফর শেষে মদীনায় ফিরে আসছি, এমন সময় রাসুনুল্লাহ & যাত্রা বিরতি 
নিদেন। চিক হলো রাতের কিছু সময় সেখানেই কাটানো ববে। এরপর যখন আবার 
যাত্রা করার সময় হলো, আমার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার এয়োজন পড়ল। সবাই 
তৈরি হয়ে নিচ্ছে এর মাঝেই আমি বাইরে বেরোলাম। সে সময় আমার গলায় ছিল 
জাফর পাখরের একটা বার। কি কিরে এসে গলায় হাত দিয়ে দেখি হারটি নেই। 
কখন গলা থেকে খুলে গড়ে গেল কিছুই টের পাীনি। হার খুঁজতে আবারও ফিরে 
গেলাম যেয়ে দেখি ওখানেই হারটা পড়ে আছে। 


ওদিকে সবাই ততক্ষণে মদীনার পথে যারা শুরু করেছে। হারা আমার উট চালানোর 
দায়িড়ে ছিল, তারা আমাকে নেওয়ার জন্য এসেছিল, পালকিটিও উটের পিঠে 


১২৬|সাজহ শেষ খন্ড 


চাড়িয়োছিল। আছি বে পালকির মধ্যে দেই এটা ওরা বুঝতে পারল না। আসলে সে 
সমরে মাহলারা বেশ হালকা পাতলা ছিলেন। বু না খেলেই নয় ততটুকুই খেতেন, 
এর বেশি না। আর আমার বয়সও তখন কম ছিল। ওরা ভেবেছিল আনি নিশ্চয়ই 


পালাকির ভেতরেই আছি। সবাই আমাকে রেখেই রওনা দিয়ে দিল। 


সেনাশিবিরে পৌছে দেখি সেখানে কেউ নেই! কিছু আমি আনতান, তারা যখন 
আমাকে গাবে না: তখন আমার খোঁজে নিশ্চয়ই ফিরে আসবে। বসে বসে থাকতে 
চোখের পাতা ভারী হয়ে এল, কখন বেন ছামিয়ে পড়লাম। 


সকাল হয়ে এল! আমি যেখানে শুয়ে ছিলাম সেখানে এলেন সাফওয়ান ইবন আল- 
জুজাভিল আস-সুলামী। উনি মুজাহিদ ভাইদের থেকে পেছনে ছিলেন (সম্ভবত কারো 
যাওয়া জিনিস বিয়ে নিতে পিছিয়ে গড়েছিলেন। তিনি দর থেকে কালো মতন 
কিছু একটা দেখেই বুঝেছিলেন কেউ শুয়ে আছে। কাছে আসার পর আমার অবয়ব 
দেখে আমাকে, ফেললেদ। কারণ, ।হিজা আয়াত হওয়ার আগে তা 
আমাকে দেখেছিলেন। আমাকে দেখে কলে উঠলেন, ইলা লিলাহি ওয়া ইয়া 


রাজিউন! 


আমার যম ভেডে গেল। উঠেই সাথে সাথে চাদর দিয়ে আমার নখ ঢেকে ফেললাম 
আল্লাহর কসম, তিনি আমার সাথে আর একটা কথাও বলেননি, আমিও চুপ করে 
ছিলাম। একটা উট এনে ভিনি সেটাকে আমার সামনে বসালেন। আমি উটের পিঠে 
চড়লাম, আর উনি উটের মাথা ধরে টানতে টানতে ক্রুত কাফেলার দিকে এগিয়ে 


চললেন। 


সময়টা মধ্য দুপুর ভয়দুপুরের এচও গরমে সবাই বিশ্রাম নিচ্ছে। এমন একটা সময় 
উনি আমাকে উটের পিঠে চাড়িয়ে নিয়ে সেখানে হাজির হলেন। এ দৃশ্য দেখে য়া 
হওয়ার হয়ে গেছে। কিছু লোক (আমার আর সাফওয়ানের ব্যাপারে) কুৎসা রটিয়ে 
দিল! মৃসলিমদের মাঝে চাফল্য টি হলো। 


আর নেই । এমানিতে আমি কখনো অহ হয়ে পড়লে তিনি ধক আদর-যড় করতেন। 

পার ফট করলেন দা। ৩ ঘরে আসল, সালাম দিতেন আর বলতেন, 
? -- বাস, এটকুইী। এঃ 

beh পরই চলে যেতেন। আমার মন বলছিল কী যেন 


রি হু উদ থেকে বন্দর [১২৭ 


ভেতরে ভেতরে আমার ধুব কষ্ট হচ্ছিল। আল্লাহর রাসুলের 
একেবারেই মেনে নিতে পারছিলাম না। একদিন বললাম নন deta 
৮৮৮1 
পারো। ৷ আমি তখন মায়ের কাছে চলে নে 
গারো ত কিচুই জানিনা! গেলাম। তখনও কিছু কী 


এয় তিন সঙাহ রোগে ডুগে শুকিয়ে এতটুকু হয়ে গোছি। সে সময় আরবদের মাঝে 
বিদেশীদের মতো ঘরের ভেতর পেশাবখানা ছিল না। ওগুলো আমরা ধর অপছন্দ 
ক্রতাম। একাতির ডাকে সাড়া দেওয়ার দরকার হলে বাইরে বেরিয়ে মদীনার খোলা 
জায়গাঙলো ব্যবহার করতান। তেমনি এক রাতে এ্রাকৃতিক প্রয়োজন সারতে বের 
হয়েছি উম্ামিসতাহকে নিয়ে। সে ছিল আৰু রহম ইবন আব্দ-মানাফের মেয়ে। আমরা 
দুজন আল-মাসানাই এর দিকে চলছি। হঠাৎ সে কাপড়ে বেঁধে আছাড় খেয়ে পড়লো, 
আর ফট করেই তার মুখ দিয়ে ছেলের নামে অভিমাপ বেরিয়ে এল, ওরে মিসতাহ, 
ডুই শেষ হয়ে যা! আমি বললাম, কী বলছো এসব! যে মানুষটা বদরে অংশ নিয়েছে, 
তাকে ভুরি অভিশাপ দিচ্ছ? সে বললো, ডুমি কি জানো না তোমার ব্যাপারে ও কা 
বলেছে? আমি জানতে চাইলাম। উম্ম মিসতাহ তখন আমাকে সমত্ত কাহিনী বুলে 
বললো। 


ওয়াললাহি! আমার তখন এত বেশি খারাপ লাগছিল বে, আমি কিছুই করতে পারলাম 
না। এরাতিক এ্রয়োজন না দেরেই ঘরে ফিরে এলাম। অনেক কাঁদলাম আমি। কাদতে 
কাঁদতে মনে হচ্ছিল কলিজাটা ফেটে যাবে। মা'কে গিয়ে বললাম, আল্লাহ তোমাকে 
ক্ষমা করুক। লোকেরা যা বলার তা তো বলেছে। তুমি কেন আমাকে কিছুই জানালে 
না? ওরা আমার নামে এসব কী বলছে মা? মা বললেন, এমনটাই হয় রে মা। একজন 
সুন্দরী নারী যখন কামীর ভালোবাসা গায় তখন বাকি স্রীরা তার দোষ খুঁজে বেড়াবেই। 
তুই দুষ্চিতা করিস না। 


যদ আমার নামে এসব কী বলছে! আমি সারারাত কাদলাম। সকাল গত কৌঁদেই 
গেলাম, কেলেই পেলাম। সকাল হরে গেল। চোখ বেয়ে অবোর ধারা বইছে। সারারাত 
এক ফোটাও ঘুমাতে পারিনি। 


সবচেয়ে বেশি কুৎসা রটিয়োছিল আবদুললাহ ইবন উবাই। সাথে ছিল বাযরাজ গোরের 
দিছ শোক, সহ আর জাহশের মেয়ে বামনা! হানার এসব কথা ছড়ানোর 
কারণ ছিল। সে ছিল উদ মমিদীল যাইনাবের আপন বোল। নবীজির & বাকি ভীদের 
যাঝে এই এক যাইনাবই &» আমার সাথে প্রতিষদ্িতা ক্রতে পারতেন। অথচ 
যাইনাব আমার দামে একটা খারাপ কথাও বলেননি। কিছ হামনা তার বোনের পক্ষ 
দিতে দিয়ে আমার নায়ে এমন বাজে কথা ছড়াল বে ানি বই কই গেলাম! 


আমার ব্যাপারে ওয়াহী আসতে দেরি হচ্ছিল! নবীজি ৪ আলী ঞ আর উসামাহ ইবন 
যাইদের ভে ডে আমার ব্যাপারে পরামর্শ করলেন। উসামাহ বললেন, আমরা তো 


২২৮|লীরাহ শেষ খা 


বাপারে ভালো ছাড়া খারাপ কিছু কখনো শুদিনি। আলী বললেন, আলোক তো 
তরে হা করেনন। আরও কত মহিলা আছে। আপনি বরং 
আইশার সেবিকা বারীরার সাথে কথা বলে দেখুন, সে আপনাকে আইশার ব্যাপারে 


সত্য জানাতে পারবে। 


নবীজি & বারীরাকে ডেকে জানতে চাইলেন আমার মধ্যে সে সন্দেহজনক কিছু 
দেখেছে কি না? বারীরা বললো, সেই সভার শপথ মিনি আপনাকে সত্য সহকারে 
পাঠিয়েছেন, কমতি বলতে আমি তার মধ্যে শ এটুকু গাফ়েলতি দেখেছি যে, সয়দার 
কাই বানিয়ে সে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে, আর ছাগল এসে সেওলো খেয়ে নের়। 


রানৃদুরাহ & উঠে দাঁড়ালেন। সবাইকে ডেকে বললেন, আবদুল্লাহ ইবন উবাইকে 
শারেভা করার ব্যাপারে তোমাদের কি কিছু বলার আছে? এই লোক আমার পরিবারকে 
নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছে। আমার গারবার সম্পকে আমি ভালো ছাড়া খারাপ কিছু 
জানি না। আর তারা এমন একজন লোকের (সাফওয়ান) বিরুদ্ধেও অভিযোগ এনেছে 
যর সম্পকে আমি ভালো বাদে কিছু জানি লা। আমি না থাকলে সে কোলোদিন আমার 
ঘরে ঢোকেনি। 


সাদ ইবন মুআষ বললেন, আপনি তার সাথে যা খুগি ক্রু, আমার কোনো আপি 
নেই। সে যাদি আওস গোবের হয়ে থাকে, তাহলে আমরাই ভার শদার্ল আলাদা করে 
দেবো। আর যদি সে খাযরাজ গোত্রের হয়ে থাকে, তাহলে আপনি আমাদের যা আদেশ 
দেবেন আমরা তা-ই করবো। 


বাযরাজের নেতা সা'দ ইবন উবাদা উঠে দাঁড়ালেন। এর আগে সবাই তাকে ভালোই 
জানতো, কিছু সেই মৃতৃর্তে একটা আত গোরীয় চেতনা তাকে পেয়ে বসলো। তিনি 
বলে উঠলেন, মিথ্যে বলছো তুমি! ভুমি তাকে এভাবে হত্যা করতে পারো না। সে 
ুরোদও তোমার নেই! তোমার নিজ গোবের হলেও ভুমি এই কাজ করতে পারো না। 


এই কথা নে সাদ ইবন ুয়াষোর ভাই উসাইদ ইবন হদাইর রেগে গেলেন! সাদ ইবন 
উাদাকে বললেন, আরে ব্যাটা নিখ্যা তো ঢুই বলছিস। ঢুই নিজে একটা মুনাফিক 
এখন এসে আরেক মুনাফিকের পক্ষ নিচ্ছিস! আমরা এ ব্যাটাকে মারবোই মারবো। 


চেতনার উদ্মাদনায় দুই গোবের মারামারি লেগে যাওয়ার উপকম। রাসৃতৃল্লাহ তখন 
করে বসা। ভিনি দু পক্ষকে শাত্ত করলেন, নিজেও শান্ত হলেন। 


আর আমি৷ আমি সেদিন সারাটা দিন শুধুই কাঁদলাম। এক সহৃতে্ জন্যেও 
পারলাম না। হুই রাত এক দিন টানা কেদেই গেলাম। পর যক 
এসে বসলেন। তাদের মনে হলো আমার বুক ফেটে কলিজাটা বব বের হয়ে আনে। 


এক জানসারি মহিলা আমার 
৩৮০০ ঘরে এল। আসি কাদিহিলাম, আমার সাখে সেও কাদতে 


উহদ থেকে খন্দয় [১২৯ 


এমন সময় নবীজি & এলেন। আমার পাশে এসে বসলেন। এই ঘটনার পর এই 
এম তিনি আমার পাশে বসলেন। আমাকে বললেন, শোনো আাইশা, জোমার ব্যাপারে 
আমি এই এই কথা শনোছি। তুমি যাদি দিদোর্ষ হয়ে থাকো, তাহলে অল্লাহ তোমাকে 


এ কথা শুনে আমার চোখের পানি শুকিয়ে গেল। আমার আশা ছিল আমার বাবা-মা 
আমার হয়ে রারনলুাহকে $ অন্তত কিছু একটা বলবেন) কিছু তারাও চুপ; কারো 
মুখে কোনো রা নেই। বাবা-মাকে বললাম, আমার হয়ে তোমরা আল্লাহর রাসূলকে কিছু 
তো বলো! ভারা বললেন, জানি না কী বলবো। বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না. 
বাবা-মা'র নীরবতা দেখে আমি আবার কায়ায় ভেঙে পড়লাম। 


জামার বয়স তখন অনেক কম। যুব বেশি কৃুরআনও আমি পড়িনি। কিছু সেই আমিই 
তখন আলাহর রাসূলকে বললাম, আল্লাহর শপথ! যে ঙনাহর কথা আপনি বলছেন ভার 
জন্য আমি কখনো আল্লাহর কাছে তাওবা করবো না। মানুষ যা বলছে, তা যদি আমি 
সী কারি, তাহলে এমন কিছুকে স্বীকার করে নেওয়া হবে যা কখনো ঘটেনি। আর 
ঘে কথা আমার ব্যাপারে বলা হচ্ছে, সে কথা আপনি এতবার জনেছেন যে এটা 
আপনার ন্ররে গোঁে গেছে। আপনি মানুষের কথাই বিশ্বাস করে ফেলেছেন। এখন 
আমি যা-ই বালি লা কেনে, আপনি আমাকে বিশ্বাস ক্রবেন না। আর আমি বদি বলি 
আমি দোষ করেছি, সেটা আপনি ঠিকই বিশ্বাস করে ফেলবেন। কিছু আল্লাহ জানেন 
আমি নিদোর্ষ। আমার তো ধু একটা কথাই যনে পড়ছে, যে কথা নবী ইয়াকুব তাঁর 
ছেলেদের বলোছিলেন; 


“এবং তারা তার জমায় করিম রক্ত লাগিয়ে আললো। বললেন, এটা কখনই 
নয়; বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে। সুতরাং 
এখন সবর করাই শ্রোয। তোমরা যা বর্না করছো, সে বিষয়ে একমার 
আয়লাহই জানার সাহাব ইল।” [রা ইউনুষদ ১২: ১৮) 


এই বলে আমি পাশ ফিরে শুয়ে পড়লাম। জারি নিন্চিত জানতাম আল্লাহ অৱশাই 
জামার পর্তিতা এমাশ করবেন। কিচু আল্লাহর কসম, কখলো ভাবতেও পারিনি যে, 
আল্লাহ আমার জন্য কুরআনের আয়াত নাযিল করে ফেলবেন আর সেই আয়াত মানুষ 
(কিয়ামত পৰত) পাঠ করে যাবে! নিজেকে আমার খুব নগণ্য মনে হয়। কুরতানের 
ভায়াতে উল্লেখ্য হবার মতো যোগা নিজেকে কখনোই মলে হয়দি। আমার আশা ছিল 
নবীজি & হয়ত হরে কিছু দেখতে পাবেন, যার হারা আয্লাহ আমার পবিত্রতা এমাণ 
করবেন এবং কিছু তথা দেবেন। 


ওয়ালাহি/ নবীকতি তাঁর আসন ছেড়ে ওঠেননি। ভার আগেই আল্লাহ আয়াত নামিল 


১৩০।নজহ শেষ খন্ড 
শুরু করলেন । তাঁকে তাঁর চাদর নিয়ে মুডে দেওয়া হলো। তার মাথার নিচে 


করতে 
চামড়ার বালিশ রাধা হলো। আর আমি যখন আমার চোখের সামনে এওলো 
ও এয়ালাহি তখন আমার ভেতর কোনো উৎকণ্ঠা, ভয় কিছুই নেই। আমি 


ক্ষতি করবেন না। আনা 
জানতাম আনি পৰিৱ। আহি জানতাম আল্লাহ আমার 4 
শপথ, বে মহান রবের হাতে আইপার জীবন তাঁর কসম করে বলছি; যখন নবীজির & 
ওগর আয়াত নামিল হওয়া শেষ হলো, আমার বাবা-মায়ের ততক্ষণে মরার হাল! 
লোকেরা যা বলাবলি করছে, তা যদি ওয়াহীর মাধ্যমে সত্য এমাণ হরে যায়! 


কি ওয়াহী নাযিল শে হবার গর আল্লাহর রাহুলের & এখম কথাটি ছিল, ও আইশা/ 
তোমার জনা দৃসংবাদ। আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করে আয়াত নাযিল 
করেছেন! মা বললেন, যাও তোমার হামীর কাছে যাও। আমি বললাম, না, আমি যাবো 
না। আমি কেবল আল্লাহর কাছেই শুকরিয়া আদায় করবো। 


নবীজি & কুরআনের আয়াতগুলো লোকেদের কাছে পড়ে শোনাতে বেরিয়ে গেলেন। 
িসতাহ্‌ হাসসান ইবন সাবিত আর হামলার উপর সারি কাকির করলেন। কারণ 
ভারা ছিল অপবাদ রউলাকারীদের মধ্যে অন্যতম। আল্লাহ যে আয়াতঙলো নাযিল 
করলেন দেওলো হলো 


প্যারা মিথ্যা অপবাদ রটনা করেছে, তারা তোমাদেরই একটি দল। তোমরা 
একে নিজেদের জন্যে খারাপ মনে করো না; বরং এটা তোমাদের জন্যে 
মঙ্গলজনক। তাদের এতোক্রে জন্যে ততটুকু আছে যতটুকু সে গোনাহ 
করেছে এবং তাদের মধ্যে বে এ ব্যাপারে অগ্রণী ভুমিকা নিয়েছে, তার জন্যে 
ররেছে বিরাট শাতি। তোমরা যখন এ কথা শুনলে, তখন ঈমানদার পুরুষ ও 
নারীগ? কেন নিজেদের লোক সম্পকে উতম ধারণা করোনি এবং বলোনি যে, 
এটা তো নি্র্লা অপবাদ? তারা কেন এ ব্যাপারে চার জন সাক্ষী উপস্থিত 
করেনি? অতঃপর যখন তারা সাক্ষী উপস্থিত করোনি, তখন তারাই আল্লাহর 
কাছে মিখ্যাবাদী। যাদি ইহকালে ও পরকালে তোমাদের এডি আল্লাহর অনুগ্রহ 
চা জেনে (নাকের রো তে যাহক 
রুতর আযাব স্পর্শ করতো। যখন তোমরা একে মুখে মুখে ছড়াচ্ছিলে এবং 
তপন বয় উজার কহে ক ই রিল লা 


লাল কছদ থেকে এর |১৩১ 


আল্লাহ দয়ানু; মেহেরেবান না হতেন, তবে কত i 
২৪:১১:২০) কিছুই হরে বেত।” (সরা নুর, 


আহ রিকি লস পেস ছি বৰ্ণিত ইফকের 
ী র 


ইফকের ঘটনা থেকে শিক্ষা 
১) কোনো মুসলিম পুরুষ বা নারীর প্রতি মিথ্যা দোষারোগ করা একটি কবীরা প্রনাহ। 


২) এ দুঃখজনক ছটনার মাঝেও ভালো কিছু ব্যাপার আছে। আল্লাহ আযযা ওয়া ভাল 
বলেছেন, তোমরা একে নিজেদের জন্যে খারাপ মনে করো না; বরং এটা তোমাদের 
জনো মঙ্গলজনক। এ ধরনের পরিস্থিতিতে কী করণীয় তা আমরা এই ঘটনা থেকে 
শিখলাম। আবু বকরের ঞ পুরো পরিবার এই ঘটনায় অনেক কষ্ট আর বিব্রতকর 
পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সত্যি, কিন্তু উম্মাহ এ ঘটনা থেকে অনেক কিছু শিখতে 
পেরেছে। অন্যদিকে আবু বকর ও তাঁর পরিবারের সকলে ধৈর্যের বিনিময়ে অনেক 
হাসানাত (সওয়াব) লাভের সুযোগ পান। 


৩) মুসলিমদের উচিত অন্য মুসলিম ভাইবোনের মর্যাদা রক্ষার ব্যাপারে যতুশীল হওয়া 
এবং তাদের ব্যাপারে সুধারণা রাখা। কোনো ভাই বা বোনের নামে খারাপ কিছু শুনে 
কোনো মুসলিম খুশি হতে পারে না। বরং খারাপ কিছু শুনলে সে তার প্রতিবাদ করবে, 
এটাই হবে তার সহজাত আচরণ। আল্লাহ বলেছেন, তোমরা যখন এ কথা শুনলে, 
তখন ঈমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করোনি 
এবং বলোনি যে, এটা তো নির্জলা অপবাদ? ... তোমরা যখন এ কথা শুনলে তখন 
কেন বললে না যে, এ বিষয়ে কথা বলা আমাদের উচিত নয়। আল্লাহ্‌ তো শবিত্র, 
স্হান?” 


মুসলিম ভাই বা বোনের ব্যাপারে খারাপ কিছু শুনলেও সেটা চট করে বিশ্বাস করা 
উচিত নয়। বরং আগের সুধারণার ভিভিতেই বিচার করতে হবে। আর গুজবে তো 
একেবারেই কান দেওয়া উচিত নয়। অর্থহীন খারাপ কাজে মুসলিমরা নাক গলাবে না। 
যেচে পড়ে রঙচঙে কাহিনী শোনার চেষ্টা করবে না, প্রচার করা তো দূরে থাক। 


পালন করা মুসলিমরাও উম্মাহর মধ্যকার ফিতনা নিয়ে আলোচনা করতে গিয়ে নিতান্ত 
অপ্রয়োজনীয় বিষয় টেনে আনে। কিছু মানুষ আছে যারা অশালীন বিষয় নিয়ে কথা 


ক সহীহ বুখারি, অধ্যায় তাফসীর, হাদীস ৪৭৫০ (আরবি রেফারেপা। অধ্যায় মাঘাধী, হাদীস 
১৮৫ । সহীহ মুসলিম, অধ্যায় তাওা, হাদীস ৬৫। 
* সীরাহ ইবন হিশাম, ওয় খণ্ড, পৃষ্ঠা ৩০৫। 


১০২|সীৱাহ শেষ খত 


বলেছেন, “যারা পছন্দ করে যে, ঈমানদারদের মধ্যে 
আরা "ছনো ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শান্তি 


সেই খারাপ কাজ নিয়ে এত কথা 
ফাজকেই আরও উসকে দেয়। সমাজে যদি এমন কোনো খরাগ 


জানাটাই সবার জন্য মঙ্গলজনক। বিশেষ করে pl 
যত কম কথ বলা যায়, তত উত্তম। এগুলো 


কাজ গা-সওয়া হয়ে যাবে এবং 


তার সমাজকে যেমন মনে করে, 
ভু বিষয়টি খুবই বিপজ্জনক। তারা যদি সমাজের এসব গোপন পাপ সম্পর্কে না 


জানে, তাহলে তারা নিজেরাও সেসব থেকে দূরে থাকবে। 


খারাপ কাজ থামানো আর খারাপকে আরও উসকে দেওয়া - এ দুয়ের মাঝে একটি 
সুন্ম রেখা আছে। কোনো পাপ সমপর্কে মানুষকে সতর্ক করার সময় যেন তারা উল্টো 
তাতে উৎসাহিত বা কৌতূহলী না হয়, সে ব্যাপারে সাবধান হতে হবে। যভটুকু বলা 
করি, ততখানিই বলতে হবে। প্রয়োজনের চেয়ে বেশি বললে এমন অনেক মানুষ সে 
বিষয়ে জেনে যায় যারা এই পাপ সম্পর্কে কিছুই জানতো না। পরে বরং তারাই সেই 
পাপে আগ্রহী হয়ে পড়ে। এভাবে অনেক সময় খারাপ কাজে বাধা দিতে গিয়ে আরও 


বিগদ ডেকে আনা হয়। 


৫) যে বা যারা উল মু মিনীনের চরিত্রে অপবাদ দেয় তারা কাফির -- এই ব্যাপারে 
আলিমদের এঁক্যমত আছে। কারণ স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট করে আইশার 
চরিত্রের পবিত্রতা ঘোষণা করেছেন। এরপরেও কেউ যদি আইশাকে অপবাদ দেয় 
তাহলে সে নিশ্চিতভাবে কাফির। 


৬) মিনতাহ নামের যে লোকটি মা আইশার & নামে কুৎসা ছড়িয়েছিল, সে ছিল বেশ 
দরিদ্র। আবু বকরই প্র আত্রীয় হিসেবে তাকে টাকাপয়সা দিয়ে সাহায্য করতেন। 
যখন আবু বকর & জানতে পারলেন এই লোক তাঁর মেয়ের ব্যাপারে বাজে কথা 
ছড়িয়েছে, তিনি রাগ করে কসম করলেন যে, মিসতাহকে আর কখনো সাহায্য করবেন 
না। তখন আল্লাহ আযযা ওয়া জাল বললেন, 


“তোমাদের মধ্যে যারা উচ্চমর্ধাদা ও আর্থিক প্রাচুর্ধের অধিকারী, তারা যেন 
কনম না খায় যে, তারা আত্মীয়-্বজনকে, অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে 
হিজরতকারীদেরকে কিছুই দেবে না। তাদের ক্ষমা করা উচিত এবং দোষক্রটি 
উপেক্ষা করা উচিত। তোমরা কি কামনা করো না যে, আল্লাহ তোমাদেরকে 
ক্ষমা করেন? আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়।” (সূরা নূর, ২৪: ২২) 


টিক ডহদ থেকে খদকু 1১৩৩ 


এই আয়াত নাযিলের পর আবু বকর তার ভুল বুঝতে পারেন। তিনি মিসতাহাকে 
করে দেন। অর্থাৎ, কারো প্রতি রাগ বা ক্ষোভ মেন আমাদেরকে ভালো দা থেকে বা 
তার প্রতি ইনসাফ করা থেকে বিরত না রাখে। 


৮) মুহাম়াদ পট ছিলেন মানুষ, রক্ত-মাংসের মানুষ। কষ্ট তারও হতো, দুঃখ তিনিও 
পেতেন। গায়েবের খবর যেমন আমরা জানি না, তিনিও জানতেন না। পুরো একটা 
মাস যখন লোকেরা তাঁর স্ট্রীর নামে আজেবাজে কথা বলেছে, তখন তাঁর কষ্ট হয়েছে। 
আইশার এ সাখে স্বাভাবিকভাবে কথাও বলতে পারেননি। নবীজির জীবনে এটা ছিল 
এক বিশাল পরীক্ষা। 


৯) যদি কেউ কোনো মুসলিমের ওপর যিনা বা ব্যভিচারের অভিযোগ আনে, তবে 
তাকে চারজন সাক্ষী হাজির করতে হবে। তা নাহলে অভিযোগকারীকেই ৮০টি 
বেত্রাঘাত করা হবে। তারা ফাসিক হিসেবে গণ্য হবে আর তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য 
হবে না। মুসলিমদের ইজ্জত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই একে সুরক্ষিত রাখা 
খুব জকুরি। সেজন্যই এত কঠোরতা। কিন্তু বর্তমান সময়ে এসব ব্যাপার খুবই তুচ্ছ 
হয়ে গেছে। মুসলিমরা উঠতে-বসতে একে-অপরকে অপবাদ দিচ্ছে। উপযুক্ত প্রমাণ 
ছাড়া কারো বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ তোলা কবীরা গুনাহ এবং শাস্তিযোগ্য 
অপরাধ। 


১০) হাসসান ইবন সাবিত এবং মিসতাহকে বেত্রাঘাত করা হলেও, আবদুল্লাহ ইবন 
উবাইকে ছেড়ে দেওয়া হয়। অথচ আবদুল্লাহ ইবন উবাই-ই ছিল এই ঘটনার মূল 
হোভা। তাহলে তাকে শান্তি না দেওয়ার কারণ কী? এই সম্পর্কে ইবনুল কাইয়াম 
চারটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন। 


এখমত, কাউকে কোনো ঙনাহের জন্য শাতি দেওয়া হলে, সেটি গনাহর জন্য 
কাফফারা হিসেবে কাজ করে। তখন তাকে আখিরাতে আর শাডি ভোগ করা লাগবে 
না। কিছু আবদুয়াহ ইবন উবাই এতটাই জঘন্য এক লোক যে তার আবিরাতেই শাতি 
এাপা। তাই হয়তো এ কারণে তাকে বেরাঘাত করা হয়নি। 


িতীয়ত হতে পায়ে সে এতটাই চড়ুরতার সাথে এই গুজবাটি ছাড়িয়েছে যো তাকে 
আআানসক পাকড়াও করা সম্ভব হয়নি। 
ততীয়ত মিথ্যা অপবাদ দানকারীর ওপর তখনই শান্ডি এয়োগ করা হয় যখন তার 


অপরাধের বিরুদ্ধে সাক্ষী থাকে কিংবা কেউ নিজের মুখে অপরাধ কীকার করে নেয়। 
নিন আবদুল্লাহ ইবন উবাইয়ের ফেরে সেটি হয়নি। কারণ সরাসারি মুসলিমদের 


১০৪]নরাহ শেষ খন্ড 
সামনে সে এসব কথা বলোনি, বলেছে তার অনুসারীদের কাছে। তার অনুসারীরাই 
মদীনায় এসব কথা ছড়িয়েছে। 


চি তায় অনুসারী লোকদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এবং ফিতনা 
এড়াতে তাকে শাতি দেওয়া হরদি। 


১১) আমীর বা নেতার মর্যাদাকে সমু রাখা দ্বীন ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়। 
আল্লাহর শত্রুদের একটি বড় অস্ত্র হলো ইসলামী নেতা বা আলিমের চরিত্রহনন। 
অদীনায় শত্রুরা প্রথমে আল্লাহর রাসূলকে ঞ হত্যার অপচেষ্টা চালায়, তাতে ব্যর্থ হয়ে 
তাঁর চরিত্রে কালিমালেপনের চেষ্টা করে। দ্বীনের শত্রুরা দ্বীনের কর্ণধারদের ব্যাপারে 
নোংরা সব কাহিনী রচনা করে যেন মানুষের মনে তাদের ব্যাপারে অবিশ্বাস জন্ম নেয়, 
শ্রদ্ধা হারিয়ে যায়। আমাদেরকে এই ব্যাপারে সাবধান হতে হবে। আজকে আর কোনো 
নেতা বা আলিমের ব্যাপারে সাক্ষ্য দিয়ে কুরআনের আয়াত নাযিল হবে না। কিন্তু যা 
ইতিমধ্যে নাযিল হয়েছে, আমাদের উচিত তা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের 
জীবনে প্রয়োগ করা। 


১২) জাতীয়তাবাদ একটা রোগ এবং এই রোগ সারতে কিছুটা সময় প্রয়োজন? 
ইফকের ঘটনার প্রায় দীর্ঘ চার-পাঁচ বছর আগে আওস আর খাযরাজ গোত্র মুসলিম 
হয়েছে। অথচ এত বছর পরেও এই সমসাটি তাদের মধ্যে সুস্ত অবস্থাতে কিছুটা 
রয়েই গেছে। তার জের ধরে মসজিদের ভেতর মারামারি শুরু হবার উপক্রম! মদীনায় 
আনদার বনাম মুহাজির কিংবা আওস বনাম খাযরাজের মধ্যে আকস্মিক লেগে 
যাওয়ার ঘটনা এবারই নতুন নয়, এর আগেও হয়েছে। প্রতিবারই ঘটনার সূত্রপাত 
নিতান্ত তুচ্ছ বিষয় থেকে। তুচ্ছ বিষয়ও বড় হয়ে যায় যখন একপক্ষ নিজের গোর 
পরিচয় টেনে আনে। 


জাতীয়তাবাদ বা আসাবিয়াহ একটা ফাঁপা আদর্শ। উসকানিমূলক বক্তৃতা আর চেতনার 
ধুয়া তুলে মানুষকে উন্মাদ বানানোই এর হাতিয়ার। এই জাতীয়তাবাদ দিয়েই 
মুসলিমদের বিভক্ত করে রাখা হয়েছে গত একশো বছর ধরে। মুসলিমরা এখন ভাই 
আমেরিকান মুসলিম, বাঙালি মুসলিম, পাকিস্তানি মুসলিম। এভাবে বিভক্ত থেকে 
ইসলামের প্রকৃত এয আর শরতৃত্বের স্বাদ কখনোই মিলবে না। 


খন্দক্রের যুদ্ধ 


ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়া ব্যাপার যাকে বলে, বন্দকের যুদ্ধ ইসলামের 
ইতিহাসে তেমন মোড় ঘুরিয়ে দেওয়া যুদ্ধ। এই বুদ্ধ যতটা দা ছিল ইসলামের 
যুদ্ধ, তার চাইতে বেশি ছিল স্রাযুযুদ্ধ। এ যুদ্ধ মুসলিমদের যে সংকটের মুখোমুখি দাঁড় 
ততে হয় তা আর কখনো হয়নি। না এর আগে, না এর পরে। 


যুদ্ধের কারণ 

খন্দকের যুদ্ধ সংঘটিত হয় হিজরী ৫ম বর্ষের শাওয়াল মাসে। সেই যে বনু নাযির 
গোকে মদীনা থেকে বের করে দেওয়া হলো, এরপর তারা তাদের বাক্স-পেটরা, ধন- 
দৌলত নিয়ে আশ্রয় নিল খাইবারে। ইহুদিরা মুসলিমদের প্রতি শত্রুতা করে কখনো 
ক্লান্ত হয় না। খাইবারে এসেও তারা মুসলিমদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করতে 
থাকে। পরিকল্পনা করলো একটি শক্তিশালী আঞ্চলিক জোট গঠন বনযার। মুসলিমদের 
অগ্রগতি দমন করতে এরচেয়ে ভালো কোনো রাস্তা তাদের মাথায় আসলো না। তাদের 
নেতারা মক্কায় সফর করে। সফরে প্রতিনিধিদলে ছিল সালাম ইবন আবি আল 
হুকাইক, হুয়াই ইবন আখতাব, কুনানাহ ইবন আর-াবী, হাউযাহ ইবন কাইস প্রমুখ 
ন্তৃৰৃন্দ। 


সফরের উদ্দেশ্য সফল হয়। কুরাইশ, গাতফান ও তাদের আরও কিছু মিত্রশক্তি একটি 
সম্মিলিত সামরিক জোট গঠনের মাধ্যমে মদীনা আক্রমণের সিদ্ধান্ত নেয়। ইহুপি ও 
কুরাইশদের সাথে মুসলিমদের বিরোধ ছিল প্রতিটি ফ্রন্টে -- ধর্মীয়, রাজনৈতিক, 
অর্থনৈতিক। কিন্তু গাতফান গোত্রের ব্যাপারটা িন্ন। তাদের এই জোটে অংশ নেওয়ার 
একটাই কারণ, অর্থনৈতিক স্বার্থ। মদীনার গনিমতের মালে ভাগ পাওয়া। এই 
সম্মিলিত জোটে সৈনা ছিল দশ হাজার, যার ছয় হাজারই সরবরাহ করে বনু গাতফান 
ও তাদের মিত্রশক্তি। বিনিময়ে তারা খাইবারের এক বছরের খেজুর পাবে। আর বাকি 
চার হাজার সৈন্য সরবরাহ করে কুরাইশ ও তাদের মিত্রশক্তি। ইহুদিদের নিজস্ব তেমন 
(কোনো লোকবল ছিল না। 


ইলম ও পাস্রিত্ের কারণে ইহুদিদের আরবরা সমীহ করতো। তারা পড়াশোনা 
করতো, তাদের মাঝে আলিম ছিল। এই বৈঠকে মক্কার মুশরিকরা ইহুদিদের জিভ্েস 
করে, “আচ্ছা, তোমরা তো ধর্মের ব্যাপারে অনেক জ্ঞান রাখো। একটা কথা বলো তো, 
কারা সঠিক পথে আছে - আমরা নাকি সুহাম্মাদ? ইহুদিরা তখন উত্তর দেয়, 
“তোমরাই সঠিক পথে আছো।” আল্লাহ আযযা ওয়া জাল আয়াত নাঘিল করলেন, 


রত ইবন হিশাম, ওয় খণ্ড, পৃষ্ঠা ২১৪। 


১৩৬|দীরাহ শর থও 


“তুমি কি তাদেরকে দেখোনি, যায়া কিভাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে, খারা 
সুতা প্রতিমা ও শয়তানকে এবং কাফিরদেরকে বলে যে, এর 
মুসলমানদের তুলনায় অধিকতর সরল সঠিক পথে রয়েছে? এরা হলো সে 
সমস্ত লেক, যাদের উপর লা'নত করেছেন আল্লাহ তাআলা স্বয়ং। বস্তুতঃ 
আল্লাহ যার উপর লা'নত করেন তুমি তার কোনো সাহায্যকারী খুঁজে পাবে 


না।” সূরা নিসা, ৪:৫১-৫২) 


আকীদা বিশ্বাসের বিবেচনায় ইছুদি ও মুসলিমদের মধ্যে বেশ কিছু মিল আছে। 
ইহুদিরা ভালো করেই জানতো মুসলিমরা বিশুদ্ধ তাওহীদে বিশ্বাস করে। অন্যদিকে 
মুশরিকদের সাথে তাওহীদের ঘোজন যোজন দূরত্ব। তবুও শুধুমাত্র হিংলা, শত্রুতা 
জার অন্ধ বিদ্রেৰে তারা মূর্তিপূজারি কুরাইশদের ধর্মকে সঠিক বলে দেয়। ওদিকে 
প্রস্তুতি নিতে শুরু করে। 


মুসলিম পক্ষ 

সামরিক জোটের বর রাসূলুল্লাহ $ সবই জানতে পারলেন। জরুরি ভিত্তিতে শুরা 
ডাকা হলো। এই পরিস্থিতিতে করণীয় নিয়ে সাহাবিদের সাথে পরামর্শ হবে। কিনু 
কেউই তেমন বাস্তবসমূত বা কার্যকরী কোনো বুদ্ধি দিতে পারলো না। এবার মুখ 
খুললেন সালমান আল ফারসি &। এই সেই সাহাবি যিনি সত্যের সন্ধানে বহু দেশ 
ঘুরে অবশেষে ইসলামের দেখা পেয়েছিলেন। তিনি হঠাৎ তার দেশের কথা তুললেন, 
পারস্যের অভিজ্ঞতার কথা। বললেন, ‘আল্লাহর রাসূল, আমি যখন পারস্যে ছিলাম, 
তখন ঘোড়সওয়ারি শত্রুর আক্রমণের আশঙ্কা থাকলে পরিখা খনন করতাম। আমার 
মনে হয় আপনি এই পরিকল্পনাটি বিবেচনা করে দেখতে পারেন।" 


প্রস্তাবটি রাসূলুল্লাহর গু মনে ধরল। বাকি সাহাবিদেরও বেশ পছন্দ হলো। পরিখা 
খননের জন্য বেছে নেওয়া হলো মদীনার উত্তর দিক। এ দিকটাতেই শত্রপক্ষের 
যা করার লা ডের বেন। মর পি দিকেই বহে রতি 
অঞ্চল, আর ঘন সমিনেশিত অর্থাৎ, উত্তর দিকটাই 
ঘরবাড়ি, কৃষিভসি। অর্থাৎ মদীনার 


পরিখা খনন 


পরিখা খনন শুরুর আগে রাসূলুল্লাহ দ্র প্রথমে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত 
করেন। তাদের বনু হারিসার দুর্গে পাঠিয়ে দেন যেন তারা নিরাপদে থাকে। এরপর শুরু 
হলো পরিখা খনন। পরিখা খনন বেমন-তেমন কাজ না, কঠিন কাজ। আর সীমিত 
লোকবল নিয়ে এই কাজ করা তো রীতিমতো অসম্ভব ব্যাপার। মানুষজন উত্তেজিত, 


খের যুদ্ধ |১৩৭ 


ডদভ্রান্ত। এমন সংকটের মুহূর্তে শৃঙ্খলা বজায় রাখতে চাওয়া সহজ নয়। কিন্তু 
রাসূলুল্লাহর & অসাধারণ ব্যবস্থাপনায় পরিখা খননের কাজটি সহজ হয়ে গেল। 
সাহাবিদেরকে দশ জনের ছোট ছোট দলে ভাগ করে দিলেন। প্রতিটি দলের উপর 
দায়িত্ব ছিল চল্লিশ হাত খনন করা। এভাবে করে পুরো উত্তর দিকজুড়ে নিয়োজিত 
হলো সাহাবিদের অনেকগুলো দল। খননের কাজ সম্পূর্ণ করতে পারলে এই পরিখাই 
মদীনাকে দেবে সুদৃঢ় নিরাপত্তা । 


খননের কাজ শুরু হলো খুব প্রতিকূল আবহাওয়ায় প্রচণ্ড শীত, কনকনে বাতান। 
এরই মাকে চলছে ঠুকঠুক করে মাটি খনন। রাসূলুল্লাহর $ অনুমতি ছাড়া কারো 
জায়গা থেকে সরার অনুমতি নেই। নয় জন মাটি কাটে, এক জন পাহারা দেয়। এভাবে 
পালাবদল করে কাজ চলতে থাকে। মাটি কাটার জন্য কোনো যন্ত্র নেই, নেই 
অত্যাধুনিক কোনো ব্যবস্থা। নিজ হাতে মাটি খুঁড়ে সেগুলোকে বহন করে নিয়ে যেতে 
হচ্ছে। শারীরিক কষ্ট তো আছেই, তার উপর যোগ হয়েছে পচণ্ড মানসিক চাপ আর 
শঙ্কা। যেকোনো মুহূর্তে শত্রুরা চলে আসতে পারে। 


নেতা ও সামরিক কমান্ডাররা সাধারণত পরিকল্পনা, ব্যবস্থাপনা আর নির্দেশ প্রদান 
করেই ক্ষান্ত হয়। কিনতু রাসূলুল্লাহ জঁ নেতার আসনে বসে থাকেননি। নিজেই নেমে 
পড়লেন পরিখা খননে। পৃথিবীর কজন নেতা অনুসারীদের কাঁধে কাঁধ মিলিয়ে 
ছোটখাটো কাজ করে? রাসূলুল্লাহ গু করেছিলেন। সারা বিশ্বের নেতা হয়ে তিনি মাটি 
কেটেছেন। তাঁর চোখ-মুখ-গা ধুলোয় ধূসরিত হয়েছে। 


শুধু গায়ের জোরে কতক্ষণ টেকা যায়? কঠিন পরিস্থিতিতে কাজ চালাতে হলে চাই 
প্রচণ্ড মনোবল, তীব্র উৎসাহ আর উদ্দীপনা। রাসূলুল্লাহ $ পুরো সময়টা জুড়ে 
সাহাবিদের মনোবল চাঙ্গা রাখেন। আবদুল্লাহ ইবন রাওয়াহা ঃ কবিতা আবৃত্তি শুরু 
করেন। আনাস ইবন মালিক & সেদিনের বর্ণনা দিয়ে বলেন, 


“আনসার ও মৃহাজিরগণ একাদিন ভোরে তীর শীতের মধ্যে পরিখা খনন ফারাহিলেন। 

তাদের কোনো ক্রীতদাস ছিল না: যাদেরকে দিয়ে এই কাজ করিয়ে নেবেন। রাসুলুল্লাহ 

& বের হয়ে পরিখা খননের স্থানে উপস্থিত হলেন। সাহাবিদের ফুধায় কেটতা ও ক 

দেখে বললেন, হে আল্লাহ! নিশ্চয়ই আবির সুখই একৃত সুখ। ঢুমি আনসার আর 
কমা করে দাও। 


সাহাবিরা উভরে বললেন, 


আমরা তো সব বাইয়াত করেছি মুবাম্াদের ৪ হাতে, 
জিহাদ করবো, লড়ে যাব, দেহে যতদিন এাণ থাকে। 


সেসময় সাহাবিদের খাবার হিসেবে ব্রাদ ছিল এক মুঠো যব। বাসি চবিতে হিশিরে 


১০৮|সীরাহ শেষ খঙ ll 
সেই বব রানা করা হতো। বড় ৱিন্ধাদ সে খাবার, বড় দগার্দর/"” 


নেতৃত্বের এক অসাধারণ সেদিন রচিত হলো। আল্লাহর রাসূল কবিতা পড়ছেন, 
এক অনা বতা আবৃত্তি করে পরস্পরকে অনুপ্রাণিত কনছে। এভাবে 
সম্মিলিত প্রচেষ্টার াধামে পরিখা খননের কাজ সহজ হয়ে ওঠে। আল্লাহ তাআলা এই 


অন্তুরিক মানুষশুলোর ব্যাপারে আয়াত নামিল করলেন, 


মু'মিন তো তারাই, যারা আল্লাহর ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং 
রাসূলের সাথে কোনো সমষ্টিগত কাজে শরীক হলে তাঁর কাছ থেকে অনুমতি 
গ্রহণ না করে চলে যায় না। যারা আপনার কাছে অনুমতি প্রার্থনা করে, তারাই 
আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি নিশ্বাস স্থাপন করে। অতএব তারা আপনার 
কাছে তাদের কোনো কাজের জনো অনুমতি চাইলে আপনি তাদের মধ্যে 
যাকে ইচ্ছা অনুমতি দিন এবং তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা 
করুন। আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান।” (সূরা নূর, ২৪:৬২) 


জিহাদ এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে মু'মিন ও মুনাফিকদের আচরণে 
পাৰ্থক্য স্পষ্ট হয়। জিহাদের ব্যাপারে মুনাফিকদের কখনোই যু'নিনদের মতো উৎসাহ 
থাকবে না। বন্দরের যুদ্ধে জরুরি প্রয়োজনে সু'মিনরা রাসুসলহর উ অনুমতি নিয়ে 
কাজ থেকে বিরতি নিতেন। প্রয়োজন মেটাতে শহরের ভেতরে যেতেন এবং দ্রুত চলে 
'আসতেন। অন্যদিকে মুনাফিক ছোটখাটো অনুহাত দিয়ে কাজে ফাঁকি দিতে থাকে। 
এমনকি অনুমতি না নিয়েই ভেতরে চলে যায়। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, 


“রাসূলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মতো 
গণ্য করো না। আল্লাহ তাদেরকে জানেন, যারা তোমাদের মধ্যে চুপিসারে 
সরে পড়ে। অতএব যারা তাঁর আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা এ বিষয়ে 
সতর্ক হোক যে, বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্রণাপায়ক শান্তি 
ভাদেরকে গ্রাস করবে।” (সূরা নিনা, ২৪: ৬৩) 


সাহবিরা পরিখা খননের কাজা শেষ বরলেন। কুরাইশ ও গাতফান বাহিনী মদীনার 
কাছে চলে আসে। পরিখা দেখে তারা হতচকিত হয়ে যায়। তারা এরকম কিছু আশাই 
করেনি! তারা ভাবছিল দশ হাজার সৈন্য নিয়ে হামলা চালিয়ে খুব সহজে মদীনা দখল 
করে ফেলবে। তানের মনোবলে কিছুটা ভাটা পড়ে গেল। বেলা তারা এসেছিল 
সৰ্বাত্মক হামলার প্রস্তুতি নিয়ে। মদীনাকে অবরোধ করে রাখা তাদের উদ্দেশ্য ছিল না। 


মদে দলৰ বা উহদের মতো নু বৃদ্ধ হয়নি, কিছু অলকা হেট 
ছোট খওযুদ হয়। জোট বাহিনী বিভিন্নতাবে মদীনার ঢুকে পড়ার চেষ্টা চালায়, বিড় 


সহীহ বুধাৰি, অধ্যায় ৬৪ মাঘাজি, হাদীস ১৪৪। 


Eu বদরের যুদ্ধ | ১৩৯ 


সেটা ভারা করতে পারেনি। 


বন্দযদ্ধ: আলী বনাম আমর ইবন আব্দ আল-উদ 


আমর ইবন আব্দ আল-উদ ছিল কুরাইশদের এক জনপ্রিয় বীরযোদ্ধা। সে মুসলিমদের 
উদ্দেশ্যে দ্বৈতযুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে, ‘কে আছে আমার সাথে লড়বে?* 


আলী * এগিয়ে গেলেন। রাসূণুল্লাহকে & বললেন, “আমি যেতে চাই আল্লাহর 
রাসূল।' 


রসূলুল্লাহ বললেন. ‘তুমি যেও না। ও হলো আমর ইবন আব্দ আল-উদ।' আমর ছিল 
বেশ শক্তিশালী প্রতিপক্ষ, তাই রাসূলুল্লাহ ও আলীকে নিরুৎসাহিত কন্লেন। 


আমর তখন টিটকারি মেরে বলে উঠলো, 'কী হলো। তোমাদের কি একজনও নেই? 
কোথায় তোমাদের সেই জান্নাত যেখানে তোমরা শহীদ হলে যেতে পারবে?" 


আলী * আবার উঠে দাঁড়ালেন, কিন্তু রাসূলুল্লাহ না করলেন। আমর তৃতীয়বার 
চ্যালেঞ্জ জানালে আলী & আবার অনুমতি চান। রাসূলুল্লাহ & বললেন, 
- আলী! বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে আমর ইবন আন্দ আল-উদ! 


- হোক, তৰু আমি লড়তে চাই। 
এরপর রাসূলুল্লাহর && অনুমতি পেয়ে আলী এগিয়ে গেলেন দৈতযুদ্ধে। আমর আলীকে 
জিজ্ঞেস করলো, 


- কে তুমি? 

- আমি আলী । 

-আবদ মানাফের ছেলে আলী? 

- না, আমি আবু তালিবের ছেলে আলী। 

বারানোর কোনো ইচ্ছা আমার নেই। 

কিন্তু আমার আছে৷ আল্লাহর কসম করে বলছি! 

অমর ক্ষেপে গিয়ে আলীর বর্মে প্রচণ্ড জোরে আঘাত কনপলো। সেই আঘাতে বর্ম ভেঙে 


অলী $ মাথায় আঘাত পেয়ে যান। আমরের তলোয়ার আলীর বর্মে আটকে যায়। 
অলী তখন আমরের ঘাড়ে তলোয়ার দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলেন। 


জজ 


১৪০ |সীৱাহ শেষ বন্ড 


বিপদের প্রথম কালো মেঘ: ইহুদিদের বিশ্বাসঘাতকতা 


নন সামরিক জোট খুব বেশি সুবিধা করতে পারছিল না। এদিকে 
পিঠা রাধা মুসলিমরা ক্লান্ত হয়ে পড়ছিলেন। মদীনা 


লি বাহির দু'দিকেই বিপদে পড়ে। এ উদ্দেশ্যে বনু নামিরের 
মেত মই ইৰম আখতাব বনু কামার নেতা কা'ব ইবন আসাদের সাথে দেখা 
করতে যায়। 
হয়াইকে দেখে তার দুরভিসন্ধির আঁচ করতে পেরে কা'ব দরজা বন্ধ করে দেয়। হুয়াই 
কড়া নাড়তে নাড়তে বলে, 
-কা’ব! তোমার কী হলো! দরজা খোলো! 


- তুমি একটা আস্ত অলঙ্ষুণে লোক! মুহাম্মাদের সাথে আমার চুক্তি আছে। আমি সেই 
চুক্তি কিছুতেই ভাঙবো না। সে সবসময় ওয়াদা রক্ষা করেছে। কখনো বিশ্বাসঘাতকতা 
করেনি। তুমি আমাকে এসবের মাঝে টেনো না। 


- ধেত্তেরি! আগে তুমি দরজা খোলো তো! তোমার সাথে আমার কথা আছে! 
-খুলবো না আমি দরজা। 

- হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তোমার খাবারে আমি ভাগ বসাবো সেই ভয়ে তুমি দরজা খুলছো 
না। 


বথাটা কা’বের খুব গায়ে লাগলো, সে ক্ষেপে গেল। সে দরজা খুলে দিলো। ছুয়াই 
বললো, 


2 শোনো কা'ব! তোমার জন্য আমি এসেছি বিরল সমান আর অতল সাগরের সন্ধান 
নিয়ে, আর আমার সাথে তুমি এই আচরণ করছো! তুমি কি জানো আমি কুরাইশদের 
সব নেতৃস্থানীয় লোকদের নিয়ে এসেছি? রুমার স্রোত-সংযোগন্থলে তাদের মোতায়েন 
করেছি। গাতফানের নেতা আর লোকদেরকেও নিয়ে এসেছি। তারা আছে উহদের 
পাদদেশে নাকমা পাহাড়ে। ওরা আমার সাথে অঙ্গীকার করেছে, মৃহামাদ ও তার 
দলবলকে উৎখাত না করে তারা এবার ছাড়বে না। 


- তুমি কোনো খুশির খবর আনোনি ভ্য়াই। তুমি এনেছো আমার লান্ছুনা আর 
অপমানের খবর। তুমি এনেহ এক পানিশূন্য মেঘ যা শুধু চমকে আয গর্জে বর্ঘেনা 
সোটেও। তুমি আমাকে একস মধ্যে টেনো না, আমি এসবের মাঝে নেই। 

কিন্তু হয়াই তাকে ফুসলাতে লাগলো। একপর্যায়ে কা'ব কিছুটা নরম হলো। কা'বের 


সীরাত ইবন হিশাম, ওর খণ্ড, ঠা ২২০। 


টি ঘন্দক্রের বুদ্ধ | ১৪১ 
মনে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার সৃপ্ত ইচ্ছা আগে থেকেই ছিল। 

পারছিল না। কিন্তু হুয়াই এর চাপাচাপিতে সে উৎসাহ বোধ 
করার সিদ্ধান্ত নিল। 


কিন্তু সাহস করতে 
করলো এবং চুক্তিত 


রাসুলুল্লাহ $ বিষয়টি টের পেলেন। তিনি এই খবরের সত্যতা যাচাই করার জন্য 
অযণযুবাইর ইবন আওয়্যামকে ৬ পাঠান । যুবাইর ফিরে এসে জানান, বনু কুরায়যা 
তাদের দুর্গগুলো প্রস্তুত করছে, রাস্তাঘাট খালি করছে আর তাদের গবাদিপশু জড়ো 
করছে। এগুলো ছিল যুদ্ধের প্রস্তুতির লক্ষণ। শতভাগ নিশ্চিত হওয়ার জন্য রাসূলুল্লাহ 
সাদ ইবন মুআয, সাদ ইবন উবাদাহ, আবদুল্লাহ্‌ ইবন রাওয়াহা এবং খাওয়াত ইবন 
যুবাইর -- এই চারজন সাহাবিকে খোঁজ নেওয়ার জন্য পাঠান। তাদেরকে বলে দিলেন, 
“দি বনু কুরাইযা আমাদের সাথে বিশ্বাসঘাতকতার সিদ্ধান্ত নেয় তবে আমাকে ভা 
গোপনে জানাবে। আর যদি তেনন কিছু না হয় তাহলে সবাইকে জানাতে সমস্যা 
নেই।' এই চারজনের প্রতিনিধি দল বনু কুরায়যার খোঁজ নিতে গিয়ে দেখলেন তারা যা 
আশঙ্কা করছিলেন, অবস্থা তার চেয়েও খারাপ। বনু কুরায়যা বলাবলি করছে, 
“মুহাম্মাদ! সে আবার কে! তার সঙ্গে আমাদের কোনো চুক্তি নেই!" 


সাদ ইবন মুআয খুব ক্ষেপে গেলেন। কিন্তু তারা বুঝলেন রাগারাগি করে লাভ নেই, 
অবস্থা বেগতিক। তারা রাসূলুল্লাহর প্র কাছে ফিরে এসে সালাম দিলেন, আর শুধু 
দুটো শব্দ বললেন, "আদুল এবং কাররাহ।" 


রসূলুল্লাহ ক্রু যা বোঝার বুঝে নিলেন। আদুল এবং কাররাহ হচ্ছে আরবের দুই গোতর। 
এরা ইতিপূর্বে মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এ দুটো গোত্রের নাম 
দিয়ে তারা বুঝিয়েছেন বনু কুরায়যাও এদের পথ ধরেছে। রাসূলুল্লাহ ৬ সালামাহ 
ইবন আসলামের * নেতৃত্বে দুইশো এবং যাইদ ইবন হারিসার ৬ নেতৃত্বে তিনশো 
সৈন্যের দুটো বাহিনী পাঠালেন বনু কুরাযযার এলাকায়। উদ্দেশ্য ছিল বনু কুরায়যাকে 
ই্িত দেওয়া: মুসলিমরা মোটেও ভেঙে পড়েনি, বরং তারা লড়াই করতে পরস্তুত। 
ইতিমধ্যে জোটের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করতে বনু কুরায়যা ২০টি উট বোঝাই 
শাদাদ্রব্য জোটবাহিনীর কাছে পাঠানোর চেষ্টা করে কিনতু মুসলিমরা সেগুলো আটক 
করে। 


সংকটের কালো মেঘের ঘনঘটা: মুনাফিকদের পিছুটান 


মদীনার উত্তরে দশ হাজার বহিরাগত সৈন্য, আর মদীনার অভ্যন্তরে বনু কুরায়যার 
খন্রোহ। এ পরিস্থিতিতে কী ছিল মুসলিমদের মনের অবস্থা? একজন ইতিহাস রচয়িতা 
ঘটনা বর্ণনা করেন, কিন্তু খঁতিহাসিক চরিত্রগুলোর মনের ভেতরে কী ঘটছে তা জানা 
ভাৱ পক্ষে সম্ভব হয় না। খন্দকের যুদ্ধে মুসলিমদের মনের অবস্থা বর্ণনা করেছেন স্বয়ং 


“' সীরাত ইবন হিশাম, ওয় খণ্ড, পৃষ্ঠা ২২১। 


১২]খরহ শেষ খত ____ 


আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 
যখন তারা তোমাদের ওপর থেকে, তোমাদের নিচ থেকে তোমাদের ওপর 
হামলা করার জনা আসছিল, যখন (ভয়ে) তোমাদের চু বিস্ফোরিত হয়ে 
পড়েছিল, প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত, আর (আল্লাহর সাহায্যে বিলম্ব দেখে) 
তোমরা আল্লাহ সম্পর্কে নানা বিরূপ ধারণা পোষণ করতে শুরু করছিলে। সে 
সময়ে পরীক্ষিত হয়েছিল এবং ভীষণভাবে প্রকম্পিত হচ্ছিল।” 
(সূরা আহযাব, ৩৩: ১০-১১) 


সবার মধ্যে অস্থিরতা কাজ করছিল। চাপের মুখে তাদের মনে আল্লাহ্‌ তাআলার 
ব্যাপারে বিরুপ ধারণা আসতে থাকে। তারা ভাবতে থাকে -- আল্লাহ যদি আমাদের 
জয়ী না করেন? ইসলাম কি আসলে সত্য দ্বীন? আল্লাহ কি আসলেই আছেন? কিন্তু 
এই পরীক্ষা সত্যিকারের মুমিনদের ঈমান বাড়িয়ে দেয়। 


শ্যখন মু'মিনরা শক্রবাহিনীকে দেখলো, তখন বললো, আল্লাহ ও তাঁর রাসূল 
এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তাঁর রাসূল সত্য 
লেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণই বৃদ্ধি পেল।” (সূরা আল- 
আহযাব, ৩৩:২২] 


এই কঠিন পরিস্থিতিতে, এই অস্থিরতার মাঝে সত্যিকারের মুসলিমদের ঈমান ও 
আল্লাহর রাসূলের প্রতি আনুগত্যবোধ আরও বেড়ে গিয়েছিল। তারা জানতেন এটা 
আল্লাহ তাআলার একটা গরীক্ষা। তারা ভয় পেয়েছিলেন সত্যি। ভয় পেয়েছিল 
মুনাফিররাও, কিন্তু পার্থক্য ছিল তাদের প্রতিক্রিয়ায়। মুনাফিরুরা হাল ছেড়ে দিল, 
নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে যুদ্ধ থেকে পালিয়ে যেতে চাইলো। কিন্তু মু'মিনরা 
হাল ছাড়লেন না। মু'আত্তাব ইবন কুশাইর নামের এক মুনাফিক তো রাখঢাক না রেখে 
বলেই বসলো, "মুহাম্মাদ তো আমাদের কিসরা আর সিজারের ধনদৌলতের স্বপ্ন 
গুতা জন পরিহিতি এল গা য় গতিতে গাধার রাস রিল 


হতাশা, ভীরুতা, বিশ্বাসঘাতকতা, দোষারোপ ও নিন্দা বরা -- এগুলো মুনাফিকদের 
ট্রেডারক। সামান্য বিপদে পড়লে তারা ভেঙে পড়ে, হাল ছেড়ে দেয়। শত্রুদের কাছে 
গিয়ে আশ্রয় চায় এবং মুজাহিদদের দোষারোপ করা শুরু করে। সেই যুদ্ধে 
মুনাফিকদের মনোভাব, আচরণ ও প্রতিক্রিয়া কেমন ছিল তা আল্লাহ বর্ণনা করেছেন। 


“এবং যখন তাদের একদল বলেছিল, হে ইয়াসরিববাসী, (আজ শক্রবাহিনির 
সামনে) দাঁড়াবার মতো কোনো জায়গা নেই। কাজেই, তোমরা ফিরে চলো। 
ানের একটি অংশ তোমার কাছে এই বলে অনুমতি চাইছিল যে, আমাদের 
বাড়ি-ঘরগুলো সব অরক্ষিত। অথচ সেখুলো অরক্ষিত ছিল না, পলায়ন করাই 
ছিল ওদের ইচ্ছা। 


খদকের যুদ্ধ | ১৪৩ 


বলুন! কে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে যদি তিনি তোমাদের 
অনল ইচ্ছা কয়েন অথবা তোমাদের প্রতি অনার ইচ্ছা করেন? তার 
আল্লাহ ব্যতীত (কোনো অভিভাবক ও সাহায্যদাতা পাবে না। আল্লাহ 
খুব জানেন তোমাদের মধ্যে কারা (অন্যদের যুদ্ধে যেতে) বাধা দেয় এবং 
তাদের ভাইদের বলে, আমাদের কাছে এসো। ওদের অল্পসংখ্যক লোকই 
যুদ্ধ করে। 


তোমাদের বিজয়ে তারা কুষ্ঠিত বোধ করে। যখন বিপদ আসে, তখন আপনি 
দেখবেন মৃত্যুভয়ে অচেতন ব্যক্তির মতো চোখ উল্টিয়ে তারা আপনার প্রতি 
ভাকায়। এরপর যখন বিপদ টলে যায় তখন তারা গনিমতের আশায় 
তোমাদের সাথে বাকচাতুরী শুরু করে। তারা মুমিন নয়। তাই আল্লাহ তাদের 
কর্মসমূহ নিস্ফল করে দিয়েছেন। এটা আল্লাহর জন্যে সহজ। 


(অবরোধ প্রত্যাহার সত্তেও) তারা মনে করে শত্রুবাহিনী চলে যায়নি। যদি 
ক্রবাহিনী আবার এসে পড়ে, তবে তারা কামনা করবে যে, যদি তারা 
মকুভূমির বেদুঈনদের সাথে থেকে যেতে পারতো আর সেখানে বসে 
তোমাদের খবর নিতে পারতো। যদিও ওরা এখনো তোমাদের মধ্যে আছে, 
কিন্তু এরা খুব কমই যুদ্ধে অংশ নেয়” সূরা আল-জাহযাব, ৩৩: ১৩-২০) 


এই আয়াতগুলো থেকে কয়েকটি বিষয় লক্ষণীয়। 

১ সবের জন্য কষ্ট স্বীকার করতে মুনাফিক রাজি থাকে না। কঠিন পরিস্থিতিতে তারা 
আল্লাহর উপর ভরসা করে না, বরং তারা আল্লাহ সম্পর্কে উডট সব কথা বলতে থাকে। 
কাফিরদের সামান্য চাপে তারা ইসলাম থেকে ছিটকে পড়ে। 


২) মুনাফিক স্বার্থপর প্রকৃতির হয়। যে সময়টাতে মুসলিমদের এক হয়ে পরস্পরকে 
সাহায্য করা জরুরি ছিল, সেই সময় মুনাফিরুরা নিজেদের গা বাঁচাতে ব্য হয়ে পড়ে, 
মৃত্যুয়ে অহির হয়ে যায়। বিপদের সময় তারা চোখ উল্টে ফেনে। যখন বিপদ কেটে 
যায় তখন গনিমতের মালের হিসাব করতে ব্যন্ত হয়ে পড়ে। 


ও মত নি্দারিত। সুতরাং এ সা থেকে মানুষ পালানোর যত চেষ্টাই করুক লা কেন 


১৪৪1সারাহ শেষ হণ 


লাভ নেই। মুনাফিকরা ভুল জায়গা থেকে সাহায্য আশা করছিল। তার৷ 
৩০ কা খেকে সাহাযোর জন্য অপেক্ষা করছিন। কিনতু আল্লাহ আযযা ওয় 
জাল বলেছেন যে, শুধুমাত্র আল্লাহ তাআলাই তাদেরকে রক্ষা করতে পারেন এবং 
শুধুমাত্র আল্লাহ তাআলাই তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারেন। 


জিহাদে অংশ নেওয়ার ব্যাপারে মুনাফিকদের অনীহা কাজ করে। ঘুনাফিকরা 
হলদে বসে দেখান থেকে সব পরিস্থিতি পর্যালোচনা করবে, কিন্তু 


করছিল। 


একের পর এক আক্রমণ 


কুরাইশ ও ণাতফানের সামরিক জোট মদীনার ব্যুহ ভেঙে ঢুকে গড়তে ক্রমাগত চেষ্টা 
চালিয়ে যায়। প্রতি রাতে তারা পরিখার এক মাথা থেকে আরেক মাথা টহল দিয়ে 
অরক্ষিত জায়গাগুলো খুঁজে বের করতে চেষ্টা করে। একবার খালিদ ইবন ওয়ালিদ 
তার ঘোড়সওয়ারি দল নিয়ে পরিখা অতিক্রম করার চেষ্টা করে। কিন্তু তাদেরকে 
থামিয়ে দেয় উসাইদ ইবন হুদাইরের ২০০ সেনার একটি দল। সেই খণ্ডযুদ্ধে তুফাইল 
ইবন আন-নুমান শহীদ হন। তাকে বর্শা ছুঁড়ে হত্যা করে হামযার হত্যাকারী ওয়াহশি। 
এই যুদ্ধে হাববান ইবন আল-আরিকাহর তীরের আঘাতে সাদ ইবন মুআয && আহত 
হন। হামলা-পাল্টাহামলা-প্রতিরোধ -- এভাবে কেটে যায় প্রায় বিশটি দিন। 


কূটনৈতিক যুদ্ধ 


রাসুলুল্লাহ তাঁর শত্রুদের কার কী উদ্দেশ্য তা খুব ভালোই জানতেন। শক্ত বলতে 
তখন তিনটি ভিন্ন দল। বহিরাগত শত্রু মক্কার কুরাইশ আর গাতফান তো আছেই, 
সাথে যুক্ত হলো অভ্যন্তরীণ শত্রু ইহুদি গোত্র বনু কুরায়যা। 


বুনাইশ আর ইহুদিদের সাথে মুসলিমদের বিরোধ ছিল ধর্মীয় এবং রাজনৈতিক 
বিরোধ। তারা নিছক অর্থ-সম্পদের জন্য লড়ছিল না। তারা জানতো মুসলিমদের দমন 
করতে না পারলে আরবে তাদের আদর্শ, প্রভাব, প্রতিপত্তি সবই বিলীন হয়ে যাবে। 
জা ও রা হা লে হাতেৰ 

অস্তিত্বের প্রশ্ন। অন্যদিকে গাতফানের উদ্দেশ্য ছিল শুধুই অর্থনৈতিক স্বার্থ। 
কা নিভোদের পকেট ভর টাই এওটি এক ভা 
মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিংবা অন্য কারো বিরুদ্ধে। সমস্ত পরিস্থিতি বিবেচনা 
করে মনে হচ্ছিল শত্রুপক্ষের একটি অংশের সাথে চুক্তি করে তাদের এব্য ভেঙে 


রা খন্দরের যুদ্ধ | ১৪৫ 


দেওয়ার মাধ্যমে এই অবরোধকে দুর্বল করে দেওয়া সহজ হবে। আল্লাহর 
রাসূল বেছে নিলেন গাতফান গোত্রকে। মজে 


জিহাদ যুদধক্ষেরের ইবাদত বটে, কিন্তু কেবল সামরিক শক্তিই সবকিছু নয়। জিহাদকে 
সফল করতে চাই রাজনৈতিক অজ্ঞ, কূটনৈতিক পারর্শিতা। গাতফানের সাথে রড 
করার বিষয়টা আল্লাহর রাসূলের গর অসাধারণ কূটনৈতিক পারদর্শিতই প্রমাণ করে। 


গাতফানের নেতাদের গুরস্তাব করা হলো, যদি তারা কুরাইশ-ইহুদির সম্মিলিত জোট 
ভেঙে চলে যায় আর মুসলিমদের সাথে শান্তিচুক্তি করে তাহলে মদীনার এক বছরে হত 
ফসল হয় তার তিন ভাগের এক ভাগ তাদের দিয়ে দেওয়া হবে। যুদ্ধ না করেই 
এতগুলো শস্য পেয়ে যাওয়া কম কথা নয়! তারা অনায়াসে রাজি হয়ে গেল। চুক্তিপত্র 
লেখা হলো, বাকি থাকলো স্বাক্ষর করে চূড়ান্ত করা। 


কিছু চুক্তি সাক্ষরের আগে রাসূলুল্লাহ & আনসারদের সাথে আলাপ করার সিদ্ধান্ত 
নিলেন। কেননা মদীনার সিংহভাগ ফসলের মালিক ছিল এই আনসাররাই। তিনি 
আনসারদের দুই নেতা, সাদ ইবন মুআয * এবং সাদ ইবন উবাদাহকে & 
গাতফানের সাথে সন্তাব্য চুক্তির বিষয়টি জানালেন। 


সাদ ইবন মুআয & মনোযোগ দিয়ে সব শুনলেন। এরপর বললেন, 


হে আল্লাহর রাসূল, আপনি কেন এই চুক্তি করতে চান? এটা কি আপনার ব্যাক্তিগত 
ইচ্ছা নাকি আল্লাহর আদেশ? আল্লাহ তাআলার আদেশ হলে তো মানা অবশ্য কর্তব্য, 
আর আপনার ব্যক্তিগত ইচ্ছা হলেও আমরা মাথা পেতে নেব। তবে আপনি যদি 
আমাদের ভালোর কথা ভেবে এই চুক্তি করতে চেয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের 
আপন্তি আছে। 


রাসূলুল্লাহ $ উত্তর দিলেন, 


-আমি তোমাদের স্বার্থেই এই চুক্তিটি করতে ঢাই। আরবরা সবাই তোমাদের বিরুদ্ধে 
এক হয়েছে, সবদিক থেকে তোমার উপর আক্রমণ চালাচ্ছে। এই চুক্তি করা হলে 
তোমাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে আমি মনে করি। 


কিন এক মুহূর্ত। দীর্ঘ বিশ দিন ধরে শক্ররা মদীনা অবরোধ করে রেখেছে। মুসলিমরা 
ক্লন্ত। এ অবস্থায় কতদিন নিজেদের মনোবল ধরে রাখা সম্ভব, সেটা একটা প্রশ্ন বটে। 
দশ হাজার দেনাদল যদি মদীনায় ঢুকে পড়ে, হয়তো মৃত্যুই হবে মুসলিমদের 
পরিপতি। অন্যদিকে এই ধরনের একটা চুক্তিতে নিশ্চিতভাবে মুসলিমরা উপকৃত হবে। 
তৰু সেই বিপদের ঘনঘটায় অবিচল সাদ * দৃঢ়তার সাথে বলে উঠলেন, 


“ইয়া রাৃলালাহ। আমরা একটা সময় মুশরিক ছিলাম। গাতফানরাও মৃশরিক। আমরা 


১৪৬।সরাহ শেষ খণ্ড 


আল্লাহর ইবাদত করতাম না; যৃর্তিপূজা করতাম। আল্লাহ যে কে - সেটাই তখন 
জানতাম না। সেই (জাহিলিয়াতের) সময়ের কথা বলছি, এই গাতফানের লোকেরা 
আমাদের কাছ থেকে একটা খেজুর কেড়ে নেবার কথা গোও ভাবেনি। হয় তারা 
আমাদের আতিথি হিসেবে এসে আমাদের খেজুর খেতে পেরেছে, নয়ত নিজের পয়সা 
দিয়ে কিনে ষেরেছে। আর আজকে আল্লাহ তাআলা ছ্ীন ইসলাম দিযে আমাদের ধন্য 
করেছেন, আমাদের হিদায়াত দিয়েছেন, আপনাকে আমাদের মাঝে পাঠিয়ে আমাদের 
সম্মানিত করেছেন -- আজ কিনা আমরা আমাদের সম্পত্তি ওদের হাতে ভুলে দেবো? 
এমন চুক্তির আমাদের এয়োজন নেই ইয়া রাসুলুল্লাহ! আলাহর কসম করে বলছি; 
ওদের আমরা কিছ্চু দেবো না। ওদের জন্য আমাদের তরবারিওলো উচিয়ে ধরবো -- 
যতক্ষণ না মহান আালাহ আমাদের আর ওদের মাঝে ফয়সালা করে দেন।*২ 


উত্তরে রাসূলুল্লাহ $ বললেন, ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। সাদ ইবন 
মুয়াজ তখন রাসূলুল্লাহর ক্র কাছ থেকে চুক্তিপরের দলিল নিয়ে লেখাগুলো মুছে 
ফেললেন। বললেন, ‘এবার তারা আমার সাথে লড়াই করুক।' 


রাসূল পু সমঝোতা করতে আগ্রহী ছিলেন কিন্তু আনসাররা যুদ্ধ করতেই আগ্রহী 
ছিলেন। তাদের ঈমান দৃঢ় ছিল। তারা ছিলেন মর্যাদাবান মানুষ। যে গাতফান গোত্র 
জাহিলিয়াতের যুগে তাদের সমীহ করে চলত, ইসলামের যুগে এসে সেই গাতফানের 
সাথে সমঝোতা করতে তাদের আত্মমর্যাদায় বাধে। মিথ্যার উপর প্রতিষ্ঠিত কারো 
সাথে কিছুমাত্র আপস করতে তারা রাজি ছিলেন না। আল্লাহ তাআলা এই অসাধারণ 
মানুষগুলোর উপর রহম করুন। 


এই কথোপকথন থেকে আরেকটা চমৎকার বিষয় শেখার আছে। তা হলো আল্লাহর 
রাসূলের ক্রু সাথে তাঁর সাহাবিদের চমৎকার বোঝাপড়া। সাহাবিরা যেমন আল্লাহ ও 
তীর রাসূলের যেকোনো আদেশ মেনে নিতে এক পায়ে খাড়া ছিলেন, তেমনি আল্লাহর 
রাসূলও তানের মতামত শুনতেন, সম্মান দেখাতেন। নিশ্চয়ই আল্লাহর রাসূল ছিলেন 
নেতাদের মধ্যে সেরা আর তাঁর অনুসারীরাও ছিল অনুসারীদের মধ্যে সেরা! 


আল্লাহর পক্ষ থেকে প্রথম সাহায্য: নুআইম 
মাসউদ ৬ মাস ইবন 


রিহ্িতির এই পর্যায় পর্যন্ত মুসলিমরা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখেছে, তাঁর উপর 
ভরসা করে এসেছে এবং দীন ইসলামের আদর্শে অট থেকে নখ দে পরায় 
ভন বিজয়ী হয়েছে তাই আল্লাহ তাঁর বান্দাদের সাহাম্য করবেন। বাহ্যিক 
সুদলিমদের এই যুদ্ধে হেরে যাওয়াটাই ছিল প্বাভাবিক। কিন্তু আপ্লাহ তাঁর 


HENCE 
সীরাত ইবন হিশাম, ওয় খণ্ড, পৃষ্ঠা ২২২ 


দাদের অপ্রত্যাশিতভাবে সাহায্য করেন। তিনি 
নামের এক ব্যক্তিকে। | 


পরের যু | ১৪৭ 


পাঠাবেন নুআইন ইবন মাসউদ 


ইবন মাসউদ ছিলেন গাতফান গোত্রের। তিনি রাসূলুল্লাহর ৫ 
বললেন, "ইয়া রাসূলুল্লাহ! আমি ইসলাম গ্রহণ করেছি। ফন আমার গোলে শেক 
তা জানে না। আপনি আমাকে যা খুশি আদেশ করুন।' গাতফান মুসলিমদের সাথে 
যুদ্ধের গর্ত নিচ্ছে। মুসলিমরা টিকে থাকবে নাকি কোনো ঠিক নেই। এমন লে 
কেউ ইসলাম গ্রহণ করবে ভাবাই যায় না! কিন্তু এটাই ছিল আল্লাহর ইচ্ছা। আল্লাহ 
চেয়েছিলেন তাকে আল্লাহর সৈনিক বানাবেন, তাই উপযুক্ত সময়ে তাকে বের করে 
এনেছেন। 


রাসূলুল্লাহ & নুআইমকে বললেন, ‘তুমি একা একজন মানুষ, যদি আমাদের 
সেনাদলে যোগ দাও, তাতে পরিস্থিতি খুব বেশি হেরফের হবে না। কাজেই এমন কিছু 
করো যাতে শত্রুদের মধ্যে বিভেদ তৈরি হয়। একটা কথা মনে রেখে, যুদ্ধ মানেই 
ধোঁকা।' 


নুসাইম ৬৪ ছিলেন বুদ্ধিমান লোক। তিনি জানতেন কে কায আদর্শিক শক্ত এবং কে 
কার কৌশলগত মিত্র। এই সহজ সমীকরণটি আবিক্কার করে তিনি প্রথমে বনু 
কুরাইযার ইহুদিদের কাছে গেলেন। তাদের বললেন, 


দেখে তোমরাও আমাকে এতদিন ধরে চেনো, আমিও তোমাদের চিনি। আমাদের 
বন্ধ নিয়ে নতুন করে বলার কিছু নেই। তোমরা ভালো করেই জানো, আমি যাদি 
ভোমাদের কোনো উপদেশ দিই, সেটা তোমাদের ভালোর জন্যই। তোমরা আসলে 
বেশ বড়সড় একটা ভুল করেছ। মুহাম্মাদের বিরলে তোমরা বৃদ্ধে নামতে চাচ্ছো 
অথচ তোমরা থাকো কিছু এই মদীনাতেই। এখানে তোমাদের শ্রীসভান আছে, 
স্ব সম্পতি আছে। কুরাইশ জার গাতফানের অৱস্থা কিছু তোমাদের মতো না, এটা 
তাদের দেশ না। তারা পারিবার-পারিজন সব ঠিকঠাক রেখে যুদ্ধে এসেছে। এখন সুর 
নৃবোগ পেয়ে যেমন এসেছে তেমনি অবস্থা বোগতিক দেখলেই তল্িতন্পা টির 
ফেরত যাবে। তখন তোমাদের কী হবে ভেবেছো? তোমরা থাকবে মহায়াদের হাতের 
হা তার সঙ্গে লড়ে তোমরা সুবিধা করতে পায়বে না। তারচেয়ে বরং তোমাদের 


তাদের সাথে তোমরা যে চুক্তি করলে, তার নিক্চয়তাবরচ্প তাদের 
তোমাদের জিয়ার থাকুক, যুদ্ধ শেষ হলে তারপর ছেড়ে দেবে!“ 
জা দিনে এভাবে কাউকে জিনি রাখা অন্াভাবিক কোনো রীতি ছিল না। তাই 


টির 
রাত ইবন হিশাম, ৩য় ৭, পৃষ্ঠা ২২৭। 


১৪৮|সীরাহ শেষ খন্ড 


বনু কুরায়যা নুআইমকে সন্দেহ করলো না। আর তার কথায় যুক্তিও ছিল, তাই তারা 
রাজি হয়ে গেল। এরপর নুআইম & গেলেন কুরাইশদের কাছে, তাদের বললেন, 


“তোমাদের সাথে আমার বন্ধড় নিয়ে আশা করে কিছু বলতে হবে না। 
তোমরা তো / আমি তোমাদের উপদেশ দেবো, 

ও তোমরা জানো। আমার বগলে একটা খবর এলেছে। এ ভকঙ্দী 
হিসেবে তোমাদের সেটা জানানো কতব্যি বলে মলে বগরি। তোমরা হয়তো টের পাওনি, 
আমি শুনেছি; মুহাম্মাদের সাথে চুক্তি বাতিল করে ইহুদিরা এখন অনৃতঙ্। তারা তার 

অন চুক্তিতে ফিরে যেতে চায়। তারা যে অদুতত 
প্রমাণ করার জন্য তার মুহাম্মাদের কাছে অভাব পাঠিয়েছে এই বলে বে: আমরা 
আমাদের কৃতকর্মের জন্য লাঙ্জিত। এই কাজের প্রায়শ্চিতিকরূপ যদি আমরা কুরাইশ ও 
গাতফানদের কিছু নেতাকে আপনার হাতে তুলে দিই আর আপনি তাদের হত্যা করতে 
পারেন -- আপনি কি তাতে খুশি? 


মুহাম্মাদ তাদের এই এভাবে রাজি হয়েছে বলেই জানি। কাজেই ইহুদিরা যাদি 
তোমাদের কাউকে জিম্মি হিসেবে নিয়ে যেতে চায় তাহলে সাবধান! ঢুলেও তোমাদের 
কাউকে তাদের হাতে দিও না।* 


এরপর তিনি গাতফান গোত্রের কাছে গিয়ে একই কথা পুনরাবৃত্তি করেন। 


জোটের প্রত্যেকে নুআইমের কথা বিশ্বাস করলো আর তাদের নিজেদের মধ্যে জন্য 
নিল অবিশ্বাস। কেউ ঘুপাক্ষরেও ভাবেনি যে, নুআইম মুসলিম হয়ে এখন আল্লাহর 
রাসূলের পক্ষে কাজ করছে। এদিকে কুরাইশরাও অস্থির হয়ে ওঠে। তারা যে করেই 
হোক একটা দফারফা চাচ্ছিল। ইকরিমা ইবন আবু জাহলকে প্রতিনিধি হিসেবে তারা 
বনু কুরায়যার কাছে পাঠায়। সে বলে, “দীর্ঘদিন অবরোধ করে আমরা বেশ ক্ান্ত। 
আমাদের ঘোড়া আর উটগুলো মারা ঘাচ্ছে। আমরা যুদ্ধের জন্য সরবরাহ চাই। তোমরা 
প্রস্তুতি নাও। আমরা আজকেই মুহামাদের সাথে চিরতরে বোঝাপড়া করে ফেলি, 
তাকে খতম করে দিই।' ইহুদিরা বললো, “আমরা তো শনিবারে যুদ্ধ করি না। আর 
রা তে নত 
জামানতন্বরূপ তোমাদের কিছু লোককে আমাদের কাছে দাও। যুহাম্মাদকে শেষ করা 
পরমন্ত তারা আমাদের কাছেই থাকবে।" 


ইকারমা ফিরে এসে আবু সুফিয়ানকে এ খবর জানালে সে বনে, "আরে। নুআইম তো 
ঠিক এই কথাটাই আমাদের বলেছিল!’ আবু সুফিয়ান বনু কুরায়যার কাছে খবর পাঠায় 
যে, তারা ইহুদিদের কাছে কোনো কুরাইশিকে জিমি রাখবে না। সে কথা শুনে ইহুদিরা 
বললো, 'নুআইমের কথা দেখছি অন্ষরে অক্ষরে সত্য হয়ে গেল! এই কুরাইশের 


* সীরাত ইবন হিশাম, ও খণ্ড, পৃষ্ঠা ২২৮। 


এ খলক্রের যুদ্ধ | ১৪৯ 


লোকেরা মোটেও আন্তরিক নয়। বিপদে পড়লে ঠিকই আমাদের ছেড়ে পালাবে। 
কুরাইশ আর গাতফানকে সাফ জানিয়ে দাও আমাদের হাতে তাদের কাউকে জিমি না 


নবীজি ৪ তখন আল্লাহর কাছে একটা দুআ করেছিলেন, 


“হে আলাহ, হে কিতাব নাহিলকানী, ভরত হিসাব এবকানী। এ সমিলিত 


বিনীত গর করে দিন/ তানের পরাজিত করে দি, তাদের নড়বড়ে করে 
৫ 


ভাঁর এই দুআ কবুল হয়েছিল, একটি বিশাল সাময়িক জোটকে আল্লাহ ভেঙে দিলেন 
একটি মার মানুষকে ব্যবহার করে -- নুজাইম ইবন মাসউদ ৷ মুসলিমরা ঈমান, 


ধৈৰ্য, অধ্যবসায় আর আল্লাহর ওপর তাওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, ভাই 
আল্লাহও তাদের সাহায্য করলেন। 


গাতফানের সাথে চুক্তি ও নুআইমের ঘটনা থেকে শিক্ষা 


১) রাসূলুল্লাহ ৬ চাচ্ছিলেন গাতফানকে জোট থেকে আলাদা করে দিতে। এটা 
হিকমাহ্র পরিচায়ক। কারণ সবার সাথে একসাথে যুদ্ধ এড়িয়ে যদি শরুদের মধ্যে 
বিভেদ তৈরি করা যায় কিংবা একটি অংশকে নিক্িয় করে ফেলা যায়, তবে সেটাই 
উত্তম। কেননা তাতে শত্রুকে দুর্বল করে ফেলা যায়। 


২) নেতার উচিত তার প্রত্যেকটা দৈনিক এবং উপকরণের উপযুক্ত ব্যবহার করা। 
সবাইকেই ময়দানের সৈনিক হতে হবে এমন নয়। রাসূল $ নুয়াইমের হাতে তরবারি 
দুলে দেননি। তিনি জানতেন কী কাজে তাকে ব্যবহার করা সর্বোত্তম প্রত্যেককে তার 
উপযুক্ত কাজে উপযুক্ত পরিবেশে নিয়োগ করা উচিত। 


আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় সাহায্য: ঝড়ো বাতাস 


আল্লাহ আযহা ওয়া জাল প্রথমে মুসলিমদের সাহায্য করেছেন নুআইম ইবন মাসউদের 
মাধ্যমে। এর পরেই তিনি পাঠান প্রচণ্ড ঝড়ো ঠাণ্ডা বাতাস আর ফেরেশতাদের বাহিনী, 
যা শত্রুদের বুকে কাঁপন ধরিয়ে দেয়। 


“হে মুমিনগণ! ভোমরা তোমাদের প্রতি আল্লাহর নিআমতের কথা স্মরণ 


করো, যখন শত্রুবাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল, অতঃপর আমি তাদের 
বিরুদ্ধে ঝঞ্চাবায়ু এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করেছিলাম, যাদেরকে 


“* সমীহ বুখারি, অধ্যায় দুআ, হাদীস ৮৭। 


rs 


১০|সীরাহ শষ বত 
তোমরা দেখতে লা। ভোমরা যা করো, আল্লাহ তা দেখেন।” (সূরা আল- 
আহযাব, ৩৩:৯) 


হিমশীতল হাওয়ায় কুরাইশরা ধ্বংস হয়নি সত্যি, কিন্তু ভয়ানক বাতাসের তোড়ে 
এই ছি হস সৃষ্ট হয়। ভয়াবহ সেই বাতাস, ভয়ানক সে বাতাসের মো 
তাঁবুর রশি ছিড়ে গেছে, রাম্নার পাতিলগুলো উল্টে পড়ে কোথায় উড়ে গেছে। আলো 
নিভে গেছে, ঘরনাড়ি তছনছ হয়ে গেছে। সেই সাথে ফেরেশতারা চারপাশ থেকে 
চিৎকার করে বলে ওঠেন, আল্লাহু আকবার! 


সৰ মিলিয়ে শত্ শিবিরে ত্রাহি ত্রাহি অবস্থা, গোত্রের নেতারা সব চিৎকার করে উঠলো, 
“কে আছো! জলদি আসো! আমাকে বাঁচাও! বাঁচাও আমাকে! প্রচণ্ড ভয়ে তাদের মনে 
হচ্ছিল তারা বুঝি মারাই যাবে। যুদ্ধ করার মতো মনোবল বা সাহস কিছুই আর 
অবশিষ্ট থাকলো না। 


অভ্ূত বিষয় হলো, এতকিছু হয়ে গেল অথচ মুসলিমরা কিছু টেরও পায়নি। এই 
বাতাস শুধু শক্রশিবিরেই আক্রমণ করেছিল। আল-কুরতুবির মতে, এই বাতাস ছিল 
নবীজির একটি মু'জিযা। 


খন্দকের যুদ্ধে মুসলিমদের জয়ী হবার কোনো কারণ ছিল না। মুসলিমরা যুদ্ধের জন্য 
সন্তাব্য সব রকম প্রস্তুতি নিয়েছিল ঠিকই, কিন্তু শত্রুদের সংখ্যা আর শক্তির সামনে 
েসব নিতান্তই অপ্রতুল। যতই অভিনব কিংবা কার্যকরী সামরিক পদক্ষেপ নেওয়া 
হতো না কেন, এই যুদ্ধে জেতা অসম্ভব ছিল। পরাজয় ছিল সময়ের ব্যাপার। তাই 
আল্লাহর রাসূল সাহায্য চেয়েছিলেন সেই সত্তার কাছে বিনি চাইলে যে কোনো কিছু 
করতে পারেন। এবং তা-ই হয়েছে, আল্লাহ শত্রদের পরাজিত করেছেন। 


| জোটবাহিনীর প্রস্থান 


রাহ আবার ডাকলেন। কেউ সাড়া দিল না। তারপর আবার 


চি 


চি মকর যুদ্ধ | ১৫১ 


সাহাবিরা সাধারণত ভালো কাজের সুযোগ পেলেই লুফে নিতেন আল্লাহর রাসূলের 
$ আদেশ মানতে উন্মুখ হয়ে থাকতেন। কিন্তু সেই মুহূর্তে কেউই জবাব দিত রাস 


হিমশীতল রাত। বাইরে পরচও ঠাণ্ডা। সারাদিনের ধকলের পর সবাই স্ুধা-তৃষ্ধায় 


কাতর। এর মধ্যে শক্রশিবিরের একেবারে ভেতরে গিয়ে খবর নিয়ে ৬ 
বিপজ্জনক মিশনে যাওয়ার অবস্থা কারোরই নেই। এসি 


রাসূলুল্লাহ্‌ ৬ আর অপেক্ষা করলেন না। তাঁর দক্ষ নজরে বেছে নিলেন সবচেয়ে 
উপযুক্ত সৈনিকটিকে। হ্যাইফা ইবন আল-ইয়ামানের নাম ধরে ডেকে বললেন, 
“হ্যাইফা, তুমি যাও, শরুদের ব্যাপারে তথা সংগ্রহ করে আনো। কিনতু এমন কিছু 
করে তাদের উসকে দিও না যাতে করে ভারা আমাদের বিরুদ্ধে আবার যুদ্ধে নেমে 
পড়ে।' 


এতক্ষণ বিষয়টা ছিল এচ্ছিক। কিন্তু রাসূলুল্লাহ & যখন সরাসরি আদেশ করলেন, 
হ্যাইফাকে তাই যেতেই হলো। হুযাইফা ছিলেন বুদ্ধিমান, চোখ-কান খোলা, 
এ্রতযুৎপন্নমতি, পরিস্থিতি চট করে সামাল দিতে সক্ষম। 


হ্যাইফা & বের হলেন। বাইরে হাড়-কাঁপানো ঠাণ্ডা, কিন্তু ুযাইফা 4 তার কিছুই 
টের পেলেন না। সবই আল্লাহর সাহায্য! সেই অন্ধকার রাত্রিতে হ্যাইফায শু 
অভিজ্ঞতা তার মুখেই শোনা যাক, 


“আমি বের হরে এলাম, সনে হলো যেন উষ্ণ পানির উপর হাটিহি। সুযোগ বুবো 
শক্রদের ক্যাম্পে ঢুকে পড়লাম। গিয়ে দোখি পওভও অবস্থা। আবু সুফিয়ান আগুনের 
গাশে দাঁড়িয়ে গা গরম করছে। তাকে দেখেই জাগি জামার ধনুকে তীর রসিয়ে 
ফেললাম তাকে হত্যা করতে যাবো, এমন সময় হঠাৎ মনে পড়ল, আল্লাহ রাসুল তো 
জামাকে নিবেধ করেছেন বেন উপকানিযুলক কোনো কাজ না করি। এই ভেবে আর 
কিছু করলাম না। কিছু আমি যাদি চাইতাম, সেদিনই তাকে হত্যা করতে পারতাম।" 


গভীর রাত। হুটহুটে অদ্বর। আৰু সুফিয়ানের হঠাৎ সন্দেহ হলো এই অন্ধকারের 
মাঝে সরেপক্ষের কেউ তো চাইলে ক্যাম্পের ভেতরে ঢুকে পড়তে গারে! সে সবাইকে 
উদ্দেশ্য করে বললো, “কুরাইশরা, তোমরা দেখে নাও তোমাদের পাশে কে আছে। 
সবাই সবার গাশেরজনের পরিচয় জেনে নাও/' 


হযাইফা এ কথা শোনার পর এক সেকেন্ডও দেরি করলেন না। ঝট করে তার ডান 
গাশেরজনকে জিজ্ঞেস করলেন, “যাই, তুমি কে?' উতর এল, “আমি সৃজানিয়া ইবন 
আর সুফি্যান।' ডানপাপের জনকে জিজ্ঞেস করেই সঙ্গে সঙ্গে বামাদিকে বিদালেন। 
জিজ্ঞেস করলেন, 'তুমি কে?' বায় পাশ থেকে উতর এল ‘আমি আমর ইবন আল- 
আদ।' হুবাইফা এত বৃদিমতার সাথে পুরো ঘটনা ঘটালেন যে পাশের দুইজন সন্দেহই 


১৫২|লীরাহ শেষ বঙ 
করলো না হযাইফা বাইরের কেউ; তারা তাকে কিছু জিজ্ঞেসহ করলো না। 


‘আমি আমার কাজ শেষ করে চলে এলাম। আসার সময় আবারও মনে হলো উফ 


গাদির ওপর দিয়ে হাটাছি। রাসূলুরাহর & কাছে যখন ফিরে গেলাম, তখন বেশ ঠাা 
লাগতে শুরু করলো। আহি যা যা দেখে এসেছি তা রাসুলুল্লাহকে জানালাম (শুরা 
চলে বাধার এন্ততি নিচছো। তিনি তখন আমাকে তার শরীর থেকে চাদর খুলে আমাকে 
জাড়িরে দিলেন। আমি ধৃমিয়ে পড়লাম বু ভাঙলো ফজরের সময়ে, আল্লাহর রাসুল 
আমাকে ডাকছেন, এই যে ঘমকাডুরে! ওঠো! 


হ্যাইফার ঞ্ ইন্টেলিজেন্স অপারেশন থেকে শিক্ষা 


১) হুযাইফার শৃঙ্ভলাবোধ 
হ্যাইফা চাইলেই আবু সুফিয়ানকে হত্যা করতে পারতেন। আৰু সুফিয়ান তখন 
মক্কার নেতা। কিন্তু রাসূলুল্লাহর প্র আদেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। এটা 


হিল একটা ইন্টেলিজেন্স অপারেশন, গুপ্তহত্যার অপারেশন নয়। তাই হ্যাইফা সুযোগ 
পেয়েও হত্যা করেননি। 


২) আল্লাহর সাহায্য 
যতক্ষণ মিশনে ছিলেন, ততক্ষণ তিনি একেবারেই ঠাণ্ডা অনুভব করেননি। যখন তিনি 
ফিরে এসেছেন, তখন তার ঠাপ্তা লাগতে শুরু করে। এটা ছিল একটা কারামাত। 


৩) সাহাবিদের প্রতি রাসূলুল্লাহর & ল্লেহ 

আল্লাহর রাসূল জঁ তাঁর সাহাবিদের সাহসিকতা আর আনুগত্যের কদর করতে কখনো 
ভোলেননি। এই দুঃদাহসী অপারেশন শেষে হুযাইফা ফিরে আসার গর যখন তার ঠান্ডা 
লাগতে শুরু করে, তখন রাসূলুল্লাহ প্র নিজের শরীর থেকে চাদর খুলে হ্যাইফার গায়ে 
জড়িয়ে দেন। নিজে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তোলেন। শ্লেহমাখা কণ্ঠে বলেন - 
এই যে ঘুমকাতুরে! স্বয়ং আল্লাহর রাসূল & ঘুম থেকে ডাকতে এসেছেন! 


৪) সাহাবিদের শ্রেষ্ঠত্ব 

এ প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখযোগ্য। ঘটনাটা অনেক পরের, হুযাইফা তখন বৃদ্ধ। 
কুফা এক লোক তাকে জিজ্ঞেস করলো, "আপনি কি রাসূলুল্লাহকে দেখেছেন? 
আপনি কি তাঁর সাহাবি ছিলেন?' এই লোকটি ছিল তাবেয়িদের একজন, অর্থাৎ 
সাহাবিদের পরের প্রজনা। হুযাইফা বলেন, “হ্যা, আমি তাঁকে দেখেছি। আমরা তাঁর 
সাহাবি ছিলাম।' তাবেয়ি তখন জিজ্ঞেস করবেন “আপনারা তাঁকে কেমন কদর 
করতেন?’ হুযাইফা বললেন, ‘তিনি ছিলেন আল্লাহর নবী। তাঁকে যথাযথ কদর করা 


“ সহীহ মুসলিম, অধ্যায় জিহাদ, হাদীস ১২২। 


হন্দরের বৃদ্ধ | ১৫৩ 


খুব কঠিন ছিল। তবু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা " 

বললো, আল্লাহর শপথ, যদি আমরা তাঁর সময়ে বেচে করেছি ও তেরি তন 
পায়ে একটা ধুলোও লাগতে দিতাম না। আমরা তাঁকে সাথায় করে রাখতাম।* 
হুযাইফা ৬৪ সেই তরুণ তাবেয়িকে একটা শিক্ষা দেওয়া জরুরি মনে করলেন। তাকে 
শোনালেন ঘন্দকের সেই রাতের কাহিনী। তিনি তাঁকে বোঝাতে চাইলেন যে মুখে বলা 
অনেক সহজ, কিন্তু করে দেখানো খুব কঠিন। পরিস্থিতি কতটা কঠিন হলে রাসূলুল্লাহ 
তিন তিনবার ডাকার পরেও কেউ সাড়া না দিয়ে থাকে! শেষ পর্যন্ত তিনি হ্যাইফাকে 
আদেশ করে এই মিশনে পাঠান। 


সাহাবিদের পরবর্তী প্রজন্মকে সাহাবিদের সেই কষ্ট-তযাগ-সংঘামের কিছুই করতে 
হয়নি। তাদেরকে সাহাবিদের মতো নিজ বাবা-চাচা-ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে 
হয়নি। খন্দকের যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতে পড়তে হয়নি। দুনিয়াতে আসার সাথে 
ষাথেই তারা সাহাবিদের মিশনের সুফল উপভোগ করতে শুরু করেছেন। তাহ তাদের 
জনা এটা বলা খুব সহজ যে, তাঁরা রাসুলুল্লাহকে ৬ আরও বেশি কদর করতেন। 
রাসূলুল্লাহর যমানায় জন্ম নিয়ে অনেকেই কাফির হিসেবে মারা গেছে। পরবর্তী 
প্রজন্মকে সে ফিতলায় পড়তে হয়নি। সাহাবিদের যুগ ছিল শিরক, মূর্তিপূজা আর 
জাহিলিয়াতের যুগ। সেই ঘুটঘুটে অন্ধকার সময়ে তাদের ইসলামকে চিনে নিতে 
হয়ছে। পরবর্তী প্রজন্ম সেসবের কিছুই দেখেনি। তারা জন্মের পর থেকেই ইসলামের 
শাসন, ন্যায় আর নিরাপত্তা উপভোগ করেতে পেরেছে। এ সবই অর্জিত হয়েছে 
সাহাবিদের রক্ত দিয়ে। কোনো প্রজন্মই সাহাবিদের সমান হতে পারবে না। আল্লাহ্‌র 
রাসূল সু সত্যই বলেছিলেন, "আমার প্রজন্ম হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্য।' 


খন্দকের যুদ্ধে অলৌকিক ঘটনা 
১) মু’জিযা - এক বকরিতে আটশো লোকের খাওয়া! 
এই মজার ঘটনাটি বর্ণনা করেছেন জাবির ইবন আবদুল্লাহ ৪৫, 


তখন পরিখা খনন করা হচ্ছিল। রাসূলুল্লাহকে ও দেখেই বোঝা যাচ্ছিল তিনি ভীষণ 
ফু আমি আমার শী কযা গেনাম। জানতে চাইলাম, ঘরে কি কোনো খাবার 
আছে? নাসূ্াহকে এত ষধরত অবস্থায় দেখে আর সহ্য হচ্ছে সা সারে 
কেনো খাবারণটাবার কিছু আছে? সে বললো, খাবার বলতে আনি আর 
একটা বকরির যাচ্চা। আমি তখন বকরিটাকে জবাই করলাম। ওদিকে স্রী যব পিষতে 
শুরু করে দিল। গোশত ভেকচিতে দিয়ে রাস্লুলাহর কাছে ফিরে এলাম। বললাম, ইয়া 
নন সিজন কিছু খাবার আছে। আপনি দু-একজনকে সাথে 
নিয়ে চলে আসুন না! তিনি জানতে চাইলেন, কী পরিমাণ খাবার আছে? আমি 
কী কী আছে। শুনে তিনি বললেন, বাহ বেশ ভালোই তো আছো তোমার সরীকে দিয়ে 


উজ সরান গাব হজ — ন 
বলো, আমি না আসা পর্ন যেন সে চুলা থেকে গোশত না নামায়।' 


এর গরের ঘটনাটার জন্য জাবির ৬ একেবারেই প্রস্তুত ছিলেন না। জাবিরকে হতবাক 
করে দিয়ে নবীজি 1 সবাইকে উদ্দেশ্য করে বললেন, মুহাজির আয আলনাররা 
শোনো সবাই! জাবির আজ তোমাদের জন্য খাবার তৈরি করেছে। সবাই চলো।' 
জাবির ৮ পড়লেন মহাচিন্তায়, যাকে বলে অতল সমুদে। এত অল্প খাবার দিয়ে 
এতজনের আপ্যায়ন করবেন কীভাবে! বাড়ি গিয়ে স্রীকে বললেন, 

- আল্লাহর রাসূল তো মুহাজির, আনসার আর তাদের সব সঙ্গীসামীকে নিয়ে চলে 
এসেছেন! 

- আল্লাহর রাসূল কি তোমাকে জিজ্ঞেস করেছিলেন খাবারের পরিমাণ কেমন? 

- হাঁ জানতে চেয়েছিলেন। তুমি আমাকে যা বলেছো জামি ঠিক তা-ই তাঁকে বলেছি। 

- আচ্ছা, তাহলে চিন্তার কিছুই নেই। নিশ্চয়ই তিনি আমাদের থেকে ভালো জানেন। 


জাবিরের স্ত্রী পরম নির্ভরতার সাথে জবাব দিলেন। তার মধ্যে কোনো উদ্বেগের ছাপ 
দেখা গেল না! 


সাহাবিরা আসা শুরু করলেন। সবাই ক্ষুধায় অদ্থির। রাসুলুল্লাহ & সবাইকে ধীরস্থির 
হতে বললেন। সাহাবিরা দশ জনের দলে ভাগ ভাগ হয়ে আসতে লাগলো। রাসূলুল্লাহ 
রুটি টুকরো করে এর উপর গোশত দিয়ে সাহাবিদের মাঝে বিতরণ করে দিলেন, তাঁরা 
খেয়ে গেলেন। এরপর আনলো আরেকটি দল। এভাবে প্রায় আটশো থেকে এক 
হাজার লোক তৃপ্তি সহকারে খেলেন। যখন সবার খাওয়া শেষ, তখনও গোশতের 
ডেকচিটা গোশতে পরিপূর্ণ। আর রুটিও তৈরি হচ্ছে সমান তালে। সবার খাওয়া শেষে 
আল্লাহর রাসূল ্ জাবিরের স্ত্রীকে বললেন তিনি যেন নিজে খেয়ে নেন আর 
প্রতিবেশীদের মাঝে বাকি খাবারগুলো ভাগাভাগি করে দেন।“” আল্লাহ রাসূলের ক 
মুদির এক রকি আর সামান্য যর দিয়েই আটশারও বেশি মোক সেদিন তৃত্তিকরে 
। 


২) রাসূলুল্লাহর ্ত ভবিষ্যদ্বাণী 

এটাও পরিখা খননের সময়ের একটা ঘটনা। পরিখা খনন করতে করতে এক বিশাল 
পাথর এসে পড়ে। সেটাকে কোনোভাবে ভাঙাও যাচ্ছিল না, সরানোও যাচ্ছিল না। 
রাসূলুল্লাহকে পু বিষয়টি জানানো হলো। তিনি বিসমিল্লাহ বলে পাথরে আঘাত 
হানলেন। একটা স্ফুলিঙ্গ বেরিয়ে এল। রাসূলুল্লাহ বলে উঠলেন, 


“আল্লাহ জাকবর! আমাকে শামের চাবি দেওয়া 
এখন শামের লাল এরাসাদলো দেখতে পাচ্ছি” উরে সাকা ভাটি 


Op” ys “sates 
সহীহ বুখারি, অধ্যায় মাছাষি, হাদীস ১৪৫। 


নি Wl বন্দরের যুদ্ধ | ১৫৫ 


এরপর তিনি আবার আঘাত করলেন। আবারো একটি 
বললেন, স্ফুলিঙ্গ বেরিয়ে এল। রাসূলুল্লাহ 


আল্লাহ আকবার! আমাকে দেওয়া হয়েছে পারসেযর চাবি আসি পারস্যের 
শ্রেত প্রাসাদ্লা দেখতে পাচ্ছি।' জগ 


হীরার আঘাত হানায় পর পাথরটা ডেছে টুকরো টুকরো হয়ে যার। 


“আল্লা আকবার! আমাকে ইয়েমেনের চাবি দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে 
সানার দরজাগুলো দেখতে পাচ্ছি/ 


ঠিক সেই মুহূর্তে মুসলিমদের অবস্থা খুবই করুণ। তারা তখন অবর্ধ। ক্ষুধা, পিপাসা, 
আর অনিদ্রায় শরীর-মন অবসম্ন হয়ে আছে। এ অবস্থায় যদি এমন কেউ থাকতো. যার 
অন্তরে ঈমান নেই, সে নিঃসন্দেহে রাসূলুল্লাহর বথাতুলোকে পাগলের প্রলাপ বলে 
উড়িয়ে দিত। কিন্তু সাহাবিদের দৃঢ় ঈমান। সেই কঠিন মুহূর্তে তারা আল্লাহর 
রাসূলের ওঁ কথাগুলোকে দিনের আলোর মতো বিশ্বাস করেছে। চরম দুর্দশার দিনে 
বিজয়ের স্বপ্ন দেখেছে। এটাই হলো সত্যিকার ঈমানওয়ালার পরিচয়। 


এ ঘটনার কয়েক বছর পর সত্যি সত্যই মুসলিমরা এই জায়গাগুলো জয় করেছিল। 
শাম, পারস্য. ইয়েমেন। সব তখন মুসলিমদের হাতে। 


শোচনীয় অবস্থাতেই সুসংবাদ দিতে হয়। আমাদের এই সময়ে, যখন মুসলিমরা দুর্বল, 
ক্রমাগত মার খাচ্ছে, আমাদের জন্য সুসংবাদ কী? আমাদের জন্য সুসংবাদ হলো, শুধু 
শাম, পারস্য বা ইয়েমেন নয়, একটা সময় আসবে যখন মুসলিমরা সমগ্র বিশ্বকে 
পদানত করবে! নবীজি ডু বলেছেন, 


“দিন আর রাত যেখানে পৌঁছেছে, এই দীনও সে সমজ স্থানে পৌঁছে যাবে“ 


কাজেই এই উম্মাহর অবস্থা এখন যতই খারাপ হোক না কেন, বিশ্বাস হারালে চলবে 


“* আল বিদায় ওয়ান নিহায়া, ৪ খত গৃষ্ঠা ১৯৩ 
“ মুসনাদ আহমাদ, হাদীস ১৬৫০৯। 
সহীহ মুসলিম, অধ্যায় ফিতান, হাদীস ২৪। 


১৫৬|সীরাহ শেষ খত _ 


আমাদেরকে যে বিজয়ের স্বপ্ন 
না। আল্লাহর রাসুল &ঁ is সন্তব। 
বে আর আল্লাহ চাইলে খুব শীঘ্রই তা 


দেখিয়েছেন, সে বিজয় অবশ্যই 


& । ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী দলগুলো সত্যের বিরুদ্ধে 
ধরা পশ্চিমা বিশ্বের যেসব সরকার নিজেদের 
“গণতান্িক’, ‘মানবতাবাদী’ ও উদারমনা হিসেবে দাবি করে তারা মুসলিম বিশ্বের 
স্বৈরাচারী, অত্যাচারী, জালিম ও নিষ্ঠুর শাদবন্ডলোকে মদদ দিয়ে চলছে শুধুমাত্র 
ইসলামের উথানকে ঠেকানোর জন্য। 


২) কাফিরদের প্রযুক্তি গ্রহণে কোনো বাধা নেই 

অনেক মুসলিম কাফিরদের ওযুতিকে তাদের বিশ্বাস সংস্কৃতির সাথে গুলিয়ে ফেলে। 
কাফিরদের আদর্শ, নৃষ্টি্গি, লাইফস্টাইল -- এসব গ্রহণ না করা গেলেও তাদের 
প্রযুক্তি ব্যবহার করতে বা তাদের প্রযুক্তিগত জ্ঞান নিতে কোনো বাধা নেই। পরিখা 
খননের যে প্রস্তাব সালমান ফারিনী & করেছিলেন সেটি ছিল কাফিরদের প্রযুক্তি। এ 
ধরনের কৌশলগত ব্যাপার বা কাফিরদের তৈরি প্রযুক্তির ব্যবহার ইসলামে জায়েজ। 


৩) সামরিক শক্তি ও জিহাদ 

এমন প্রযুক্তি ব্যবহার করা চাই যা সহজলত্য। খন্দকের যুদ্ধে মুসলিমরা যোজন- 
যোজন পিছিয়ে ছিল। কিন্তু তু তারা হাল ছাড়েনি। অনেক মুসলিম যনে করে, আগে 
কাফিরদের সমপরিমাণ শক্তি ও রক্ত অর্জন করে তারপর জিহাদে অংশ নেব। 
সাহাবিরা কিন্তু বিষয়টা এভাবে দেখেননি। তারা তাদের হাতে যে প্রযুক্তি ছিল সেটা 


দিযে কড়ায চেষ্টা করেছেন। জিহাদ ছেড়ে আগেই লমঝ্োতার রাতায় চলার চেষ্টা 


৪) নেতৃত্বে আন্তরিকতা 

সমন ঢু যো নেতার অনেক বড় বড় কথা বলে। ক্যামেরার সামনে ত্রাণ- 
মা কে পরিদর্শনে বের হয় - দের উদ্েশাটা পটা লোৰ খালো, 
নক কিছু রামূলুল্লাহর উ মধ্যে এসব মেকি আচরণ ছিল না। 


যা খেয়েছেন, ২ 
অতিনিও তাই খেয়েছেন। তাদের সাথে কাজ ভাগাভাগি 


হি বলক্রের যুদ্ধ |১৫৭ 
৫) সৈনিকদের দৃঢ়তা ধরে রাখা 

বনু কুাইঘার বিশ্বাসঘাতকতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তিনি চারজনের 
পািয়েছিলেন। তাদের তিনি বলে দিয়েছিলেন বনু কুরাইযা যদি চুক্তিভঙ্গ কারে খাল 
তাহলে সেটা যেন জনসমক্ষে না বলে ইঙ্গিতে রাসূলুল্লাহকে জানানো হয়। যখন তিনি 
খবরটি শুনলেন তখন বললেন, “সুসংবাদ গ্রহণ করো!" তিনি চাচ্ছিলেন মুসলিমরা 
ভেঙে না পড়ক। তিনি সুসংবাদ দিয়ে তাদের মনোবল ধরে রাখতে চাইছিলেন। 


৬) জিহাদ হলো রাসূলুল্লাহর & সুন্নাহ 


«তোমাদের মধ্যে যারা আল্লাহ ও গরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক 
স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ রয়েছে।” (সূরা আল- 
আহযাব, ৩৩:২১) 


রাসূলুল্লাহর ষ সুন্নাহর গুরুত্ব বোঝাতে গিয়ে কুরআনের এই আয়াতটি সবচাইতে 
বেশি ব্যবহৃত হয়। এই আয়াতে সুন্নাহ অনুসরণ করতে বলা হয়েছে। সুন্নাহ বলতে 
আমরা আজকাল কেবল বুঝি মিসওয়াক ব্যবহার করা, টাখনুর উপর পায়জামা পরা, 
দাড়ি রাখা এসব। কিন্তু কোনো মুসলিমের এসব সুন্নাহ পালন না করার কারণে এই 
আয়াত নাযিল হয়নি। নিঃসন্দেহে উপরোক্ত তিনটি আমলও সুন্নাহর অন্র্ভত। কিন্তু এ 
আয়াতটি নাযিল হয়েছিল ভিন্ন প্রেক্ষাপটে, আরও গভীর কিছু বোঝাতে। ইবন জারির 
আত-ভাবারীর মতে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জিহাদবিমুখদের তিরস্কার 
করেছেন। এরা জিহাদে অংশ না নিয়ে পেছনে রয়ে যায়, খন্দকের শিবিরে যোগ 
দেয়নি। আল্লাহ তাদের সতর্ক করে দিয়ে বলছেন তাদের উচিত রাসূলুল্লাহর অনুসরণ 
করা, তাঁর পাশে থাকা। আল্লাহ বলছেন, তোমরা কেন আমার নবীর অনুসম়ণ করছো 
না? তার আদর্শ তো তোমাদের সামনেই আছে! 


ইবনে আবি হাতিম বর্ণনা করেন, মুফাসসির আস সুদী বলেছেন এই আয়াতের অর্থ 
হলো তোমরা রাসূলুল্লাহর সাথে থাকো এবং যুদ্ধ করো। জিহাদের প্রেক্াপটেই 
আয়াতটি নাযিল হয়েছিল। কিনু দুর্ভাগ্যবশত আজকাল লোকেরা সুমা নিয়ে প্রচুর 
কথ বললেও জিহাদের কথা অবজ্ঞা করে। অথচ এই জিহাদ আল্লাহর রসূলেরই 
সুন্নাহ। 


বনু কুরায়যার অভিযান 


১৫৮|সীরাহ শেষ খত Pl 


নামাইনি। আপনি এখনই ওদের ধাওয়া করুন! 


- কোন দিকে? 
এই দিকে, জিবরীল বনুকুরায়ঘার দিকে ইঙ্গিত করলেন। 


খন্দকের রেশ তখনও কাটেনি। এরই মধ্য বনু কুরায়যাকে শায়েস্তা করার নির্দেশ 
চলে এল। রামূলুল্লাহ & সাহাবিদের & তৎক্ষণাৎ বেরিয়ে পড়তে আদেশ করলেন। 
বলে দিলেন তারা যেন বনু বুরাইযার এলাকায় পৌঁছে তবেই আসরের সালাত আদায় 
করে। না ইন উম আব্মকে ভাদ্র চিনির করা হলে। 
সাহাবিরা যখন বনু কুরায়ঘার এলাকায় পৌঁছলেন তখন আসরের ওয়াক্ত শেষ, তবে 
আদলে পে আসর পড়ে নিয়েছিলেন। সবার আগে পৌঁছলেন আলী ক 
দেখতে পেলেন বনু কুরায়যা একেবারে বিশ্রী ভাষায় গালিগালাজ করছে। গালিগালাজ 


করা হচ্ছে রাস্লুল্লাহকে সু । 


অবরোধের সিদ্ধান্ত 
বাসুনুল্লাহ ঞঁ বনু কুরায়যাকে অবরোধ করার সিদ্ধান্ত নিলেন। 


“কিতাবিদের মধ্যে যারা (এ যুদ্ধে) তাদেরকে সাহায্য করেছিল, তাদেরকে 
তিনি তাদের দুর্গ হতে অবতরণ করতে বাধ্য করলেন এবং তাদের অন্তরে 
ভীতি সঞ্চার করলেন, এখন তোমরা তাদের কাউকে করেছো হত্যা এবং 
কাউকে করেছো বন্দী। এবং তোমাদেরকে অধিকারী করলেন তাদের ভূমি, 
ঘর-বাড়ি ও ধন-সম্পদের এবং এমন ভূমি যা তোমরা এখনও পদানত 
করোনি। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান" (সূরা আল-আহ্যাব, ৩৩: ২৬- 
২৭) 


প্রায় পঁচিশ দিন অবরোধ করে রাখা হলো। বনু কুরায়যা বুঝতে পারছিল সময় শেষ 
হয়ে আসছে। নেতা কাণ্ব ইবন আসাদ একদিন সবাইকে ডাক দিয়ে বললো, 


উত্তর এল, 


- মা, আমরা কখনোই তাওর়াতের বিধান ত্যাগ 
128৮৮ করবো না। তাওরাত বাদ দিয়ে অন্য 


কা বদরের যুদ্ধ | ১৫৯ 
কা'ব বললো, 
ক আছে, তাহলে আমার রিতীয এতাবটা দিই ০. আমরা আমাদের সঙান ও 


নাদের হতা করবো এবং তারপর খোলা তরবারি য়ে মুহাসাদ ওরস 
উপর সানির পড়বো। তাহলে আমাদের জায় কোনো পিছুটান থাকবে না। এরপর 


উত্তর এল, 


- এই অসহায় নারী-শিশুদের শুধু শধ মেরে ফেলবো? এদের যদি মেরেই ফেলি 
ডাহলে আমাদের বেঁচে থেকে লাভটা কী? 


কা'ব তখন শেষ প্রস্তাবটি দিল। 


ক আছে, তোমরা যাদি এটাও মানতে না চাও তাহলে অন্য একটা এতাক দিতে পারি। 
আজকে শনিবারের রাত, আমরা বে শনিবারে বৃদ্ধ করি না তারা নিয়ই এটা জানে। 
এটা ভেবে হয়তো মুহাম্মাদ আর তার সঙ্গীরা কিছুটা অপ্রন্নত অবস্থায় থাকবে। এই 
সুযোগে আসো তাদের উপর অতকি্তে হামলা চালিয়ে শেষ করে দিই। 


উত্তর এল, 


- আরে! ঢুমি কি পবির শনিবারের পাবিৱতা নট করে দিতে চাও? ডমি কি জানো না 
এই শদিবারের অনবার্দা করে আমাদের পুবর্পুরচ্বদের কী ভীষণ শাতি হয়েছিল? 


বনু বুরায়যার কাপুরঘতা আর সিদ্ধান্তহীনতা দেখে কা’ব ভীষণ বিরক্ত হলো। বললো, 


- ধর তোমাদের মধ্যে একটা বাপের ব্যাটা নেই, যে মায়ের পেট থেকে বেরোনোর গর 
একটা রাত কোনো বিষরে মনস্থির করে ঘুমাতে গেছে।”। 


এই অল্প কদিনের মধ্যেই বনু কুরায়যা একেবারে ভেঙে পড়ে। লড়াই করার মানসিক 
বি পর্যন্ত আর তাদের কারো মাঝো নেই। ভয়, সিদধান্তধীনতা তাদের পি 
গ্রাস করে ফেলেছে। যত সাহস আর আস্ফালন, সব তলানিতে গিয়ে ঠেকল। 
আদম করা ছাড়া আর কিছুই তারা ভাবতে পারছিল না। তারা আনু ুববার 
কাছে পরামর্শ চাইলো। আবু লুবাবা 4 জাহিলিয়াতের যুগে তাদের বু ছিলেন। is 
দেখে নারী ও শিশুরা কামায় ভেঙে পড়ল। তাদের অবস্থা দেখে আৰু মুবাবার 


fc EEE 
সীরাড ইবন হিশাম, ওয় খণ্ড পৃষ্ঠা ২৩৩। 


১৬০| সৱাহ পেষ খন্ড 
যায়। তারা আবু লুবাবাকে জিজ্ঞেস করে, ‘যদি আমরা 
এ লি নাদের ভবিষ্যৎ কী হবে কোনো ধারণা করতে পারেন? 
আবু লুবাবা হাত দিয়ে গলার দিকে ইঙ্গিত দেখালেন। বোঝালেন, যদি তার 
আত্মসমর্পণ করে তাহলে মৃত্যুই হবে পরিণতি। 


Ys রা়যার অবস্থা ততদিনে এতটাই শোচনীয় যে আত্মসমর্পণের সম্থাবয 
পাতত বৃথা জেনেও তারা অগত্যা সেই পথই ধরে। আদলে খন্দকের যুদ্ধে এতবড় 
বিশ্বাসঘাতকতা করার পর তারা আর প্রতিরোধ গড়ার কথা ভাবতে পারছিল না। 


কুরায়যা আত্মসমর্পণের পথই বেছে নেয়। তাদের একটাই শর্ত, সাদ ইবন নুআব 
বু রর বিচারক হয়। সাদ আওস গোরের লোক। আওস গোত্রের সাথে বনু 
কুরায়মার মিত্রা ছিল। তাদের আশা ছিল সাদ ইবন মুআয *ঃ নিশ্চয়ই তাদের গ্রতি 
কঠোর হবেন না! 


সাদ ইবন মুয়াযের ৬ দুআ 
এই ঘটনার কিছুদিন আগের কথা। খন্দকের যুদ্ধের সময় সাদ ইবন মুআয & আহত 
হন। আহত অবস্থায় আল্লাহর কাছে একটি চমহকার দুআ করলেন, 


“হে আল্লাহ যাদি কুরাইশদের সাথে আমাদের আরও যুদ্ধ হয়, তাহলে সে বৃদ্ধ পাভি 
জামাকে বাঁচিয়ে রাখো। যারা তোমার রাসূলকে কট দিয়েছে তাঁকে আহীকার করেছে, 
ভাঁকে রেশ খেকে বিতাড়িত করেছে; তাদের বিরুদ্ধে বুদ্ধ করতে আমি ভালোবাদি। 
আর যদি এই যুদ্ধই তাদের সাথে আমাদের শেষ যুদ্ধ হয়, তবে এই আঘাতের 
মাধামেই আমাকে শহীদ হিসেবে ক্রুল করে নাও। কিছু বনু কুরাযযার ব্যাপারে 
আমার অভরের ভালা লা মিটিয়ে আমাকে মৃত্যু দিও লা। 4১ 


সাহাবিরা আল্লাহর রাসূলকে পু নিজ প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। খন্দকের 
যুদ্ধের চরম দুর্যোগের মুহূর্তে বনু কুরায়যা প্রিয় রাসূলুল্লাহর ॥ সাথে বিশ্বাসঘাতকতা 
কলেছিল। সে কথা সাদ & কী করে ভুলতে পারেন! তাঁর মনে প্রচণ্ড ক্ষোভ, বনু 
কুরায়যার শেষ পরিণতি দেখেই তিনি মরতে চান। 


আই বনু আওস চাপাচাপি করছিল যেন তাদের হাতে বনু কুরায়যাকে ছেড়ে দেওয়া 
হয়। তিনি তাদের জিজ্ঞেস করেন, "যদি তোমাদের গোত্রের কেউ এই বিচার করে 


০০০০৮ ১ 
সীরাত ইবন হিশাম, ওয় বণ, পৃষ্ঠা ২২৫। 


বন্দরের বুদ্ধ/১৬১ 


দিলেন। ইহুদিদেরও এটাই ইচ্ছা ছিল। 


আওসের লোকেরা সাদ ইবন মুআযকে খুব চাপাচাপি করতে থাকে যেন 
কুরায়যার প্রতি সদয় হন। কেননা এর আগে খারা গোর আন তিনি 
বনু কায়নুকার প্রতি সদয় হয়ে তাদের হত্যা না করে ছেড়ে দিয়েছিন। আওসের সাথে 
খাযরাজের সবসময়ই একটা প্রতিযোগিতা কাজ করতো। তাই আওস গোত্র চাচ্ছিল 
বনু কুরায়যার সাথেও যেন তেমন কিছু হয়। 


সাদ ইবন মুআয & তাদের সব কথা আর উপদেশ চুপ করে শুনলেন। এরপর শুধু 
একটকুই বললেন, ‘সাদের সময় এসেছে। আল্লাহর সততষ্টির ব্যাপারে সে কোনো 
নিন্দুকের নিন্দার পরওয়া করবে না।" 


একটা মাত্র বাক্য। অথচ সবাই যা বোঝার বুঝে গেল। গেল-- 
রী বুঝে গেল। বুঝে বনু কুরায়যার 


বিচারের রায় 


খন্দরেনর যুদ্ধে আহত সাদ ইবন মুআযকে && রাখা হয়েছিল রামূলুল্লাহর && মসজিদের 
ভেতরে একটি তাঁবুতে। রুফাইদাহ আল-আসলামিয়্যাহ নামের এক আনসারী নারীকে 
আল্লাহর রাসূল ক সাদের দেখাশোনার দায়িত্ব দেন। বলা যেতে পারে, এই তাঁবু ছিল 
ইসলামের ইতিহাসে প্রথম সামরিক হাসপাতাল। সাধারণভাবে কেউ আহত হলে তার 
পরিবার দেখাশোনা করতো। কিন্তু আল্লাহর রাসূল & সাদকে নিজের কাছাকাছি 
সাখেন যেন তাকে বারবার দেখতে পারেন। 


বিচারের দিন এল। কাঠগড়ায় ইছদি গোর বনু কুরায়যা। বিচারক তাদের অতীতের 
বন্ধু সাদ ইবন মুআয &৫। অপরপক্ষে আছে মদীনার মুসলিমরা। দু পক্ষই সাদ ইবন 
মুয়াযের রায় মেনে নিতে রাজি। সাদ তখন অসুস্থ, তাকে বহন করে নিয়ে আসা হলো। 
তার এক পাশে মুসলিম, আরেক পাশে ইহুদি। 


আদালতে সাদের আগমন ঘটলো। সাদ ইবন মুআয * ইহুদিদের দিকে তাকিয়ে 
জিজ্ঞেস করলেন, 

- তোমরা সবাই কি আমার ফয়সালা মেনে নিতে রাজি? 

-স্বী, আমরা রাজি। 

এরপর তিনি মুসলিমদের উদ্দেশ্য প্রশ্ন করলেন, 

- তোমরা কি আমার ফায়নালা মেনে নেবে? 


১৬২নলাহ শেষ বড 


মুসলিমদের প্রশ্ন করার সময় সেদিকে তাকালেন না। কীভাবে তাকাবেন তিনি? 
মুসলিমদের মধ্যে স্বয়ং রাস্লুরলাহ ও উপস্থিত । যতবার মনে হচ্ছিল আল্লাহর রাসূল 
ভ সেখানে আছেন, ততবার তিনি লজ্জিত বোধ করছিলেন। রাসূলুল্লাহর % প্রতি 
প্রবল সমানে তাঁর দিকে তাকাতে পারছিলেন না। 


- হ্যাঁ, আমরা মেনে নেব, রাসূলুল্লাহ পু উত্তর দিলেন। 
থমথমে আবহাওয়া। সবার মনে উৎকণ্ঠা, অনিশ্চয়তা, সংশয়। সময় যেন স্থির হয়ে 


আছে। সাদ ইবন সার এই একটি রায়ের উপরে নির্ভর করছে পুরো একটি গোরের 
অব্য যারা ফিনা এই মদীনায় বছরের পর বছর ধরে বসবাস করে এসেছে। 


সাদ ইবন মুআয 4 দৃঢ়কষ্ঠে রায় দিলেন। 

“আমি এই মনে য়ায় দিচ্ছি যে; বনু মুদ্রায়যার সকল পুরুষকে হত্যা করা হবে। তাদের 
সম সম্পদ বাজেয়াও করে বন্টন করে দেওয়া হবে আর তাদের নারী আর শিতদের 
দাস হিসেবে গহণ করা হবে।' 


সবাই নিশ্চুপ। আল্লাহর রাসূল $ প্রথম কথা বললেন, "তুমি ঠিক সেই রায় দিয়েছ, যা 
আল্লাহ সাত আসমানের উপরে ফায়সালা করে ০ 


আল্লাহর পছন্দনীয় রায় বেরিয়ে এল তাঁর পছন্দনীয় এক বান্দার মুখ থেকে। 


মদীনার বাজারে বিশাল কয়েকটি গর্ত করা হলো। পুরুষদের হাত বেঁধে ফেলা হলো। 
নারী ও শিশুদের আলাদা করা হলো। এরপর দলে দলে ইহুদি পুরুষদের নাম ধারে 
ডাকা শুরু হলো। কেউ কেউ বুঝতে পারছিল না কী হতে যাচ্ছে। তারা তাদের নেতা 
ব্মাবকে জিজ্ঞেস করলো, "আচ্ছা, তুমি কি জানো আমাদের সাথে কী হতে যাচ্ছে?" 


অত্যন্ত বিতৃষ্ণার সাথে কা’ব উত্তর দিল, ‘তোমরা কি সারা জীবন এমন বেকুবই থেকে 
যাবে? দেখতে পাচ্ছো না যাদের ডাকা হচ্ছে তারা কেউ ফিরে আসছে না? আল্লাহর 
কসম, এক এক করে আমাদের সবাইকে মেরে ফেলা হবে।' 


বিশ্বাসঘাতক দুই ইহুদি শীর্ষনেতার শেষ মুহূর্ত 

বনু নাধিরের নেতা হয়াই ইবন আখতাব আন-লাযরীকে ধরে আনা হলো। রাসূলুল্লাহর 
৬ মদীনার আগমনের প্রথম দিন থেকে সে রাসূলুল্লাহর শত্র, সে ঘটনা আগেই উদ্েখ 
করা হয়েছে। বনু কুরায়যার বিদ্রোহের পেছনে মূল নায়কও ছিল হুয়াই। সেই কা'ব 


* সহীহ বুখারি, অধ্যায় জিহাদ, হাদীস ২৪৯। 


খন্দরের যুদ্ধ | ১৬৩ 


ইবন আসাদকে রাসূলুল্লাহর & বিরদ্ধে বিদ্রোহ করতে ফুঁসলে দিয়েছিল। কা'ব ইবন 
আসাদকে কথা দিয়েছিল যদি বব্দকের যুদ্ধে কুরাইশরা মুসলিমদের পরাজিত করতে 
না পারে, তাহলে সে বনু বুরামযার সাথে থেকে যাবে, তাদের ভাগ্য সেও বরণ করে 
নেবে। 


হুয়াই ইবন আখতাবের হাত বেঁধে টেনে টেনে আনা হলো। তার গায়ে একটা দামি 
চাদর, সেই চাদরের জায়গায় জায়গায় ফুটো। সে নিজেই নিজের চাদরে ফুটো করে 
রেখেছিল যেন মুসলিমরা কেউ এই চাদরকে গনিমত হিসেবে নিতে আগ্রহী না হয়। 
রাসূলুল্লাহকে দেখেই চিৎকার করে উঠলো, 'ভোমার সাথে শত্রুতা করে আমার 
বিন্দুমাত্র আফসোস নেই। তবে বাস্তবতা হচ্ছে, যে আল্লাহকে ত্যাগ করে তার ধংস 
অনিবার্য - যা আজকে আমার সাথে হচ্ছে" এ কথা বলে দে তার নিজের লোকদের 
উদ্দেশ্যে বললো, ‘আজকে যা হচ্ছে তা আল্লাহরই ফয়সালা। বনী ইসরাঈলের কপালে 
আল্লাহ এটাই লিখে রেখেছিলেন।' এরপর তাকে হত্যা করা হয়। 


খরে আনা হলো বনু কুরায়যার নেতা কা'ব ইবন আসাদ আল-কুরায়যীকে। তাকে 
দেখে রাসূলুল্লাহ বললেন, 

- তুমিই কি কা'ব ইবন আসাদ? 

- ছী, আমিই কা'ব ইবন আসাদ। 


ইবন খুরাশ তোমাকে একটা ভালো উপদেশ দিয়েছিল, সেটা তুমি শুনলে না। সেকি 
তোমাকে বলেনি আমার অনুসরণ করতে? সে কি বলেনি আমার সাথে তোমার দেখা 
হনে ভার পক্ষ থেকে সালাম পৌঁছে দিতে? 

= , এ কথাগুলো সে আমাকে বলেছিল আবুল কাসিম! সত্যি বলতে 
ক, আদি আপনার অলী হতেই চেয়েছিলাম । কিন্তু সেটা করলে আজ ইহুদিরা 
বলতো আমি কাপুরুষের মতো যুদ্ধের ময়দান হেড়ে পাণিয়েছি। সে ভয়ে আর 
অনুসৰণ করা হলো না। আজ তাই জামি ইহুদিদের ধর্মের উপরেই অটল আছি। 


এরপর রাসূলুল্লাহর $ আদেশে কা'বকেও হত্যা করা হলো। 


ইহুদি পুরুষকে হত্যা করা হয়। প্রতোক পুরুষের 
গোঁফ, দাড়ি বা ল্জানথানের লোম পরীক্ষা করে দেখা হলো তারা যুবক না শিশু। 


১৯ 
লি সীরাহ ইবন হিশাম, ও ঝ। পৃষ্ঠা ২৩৮1 


১৬৪|মারাহ শেষ থড 


াভিয়া। তিনি বলেন, ‘সেদিন প্রতোক প্রা পুরুঘকে হত্যা করা হয়। অমি সে 
সময় কিশোর, তাই আমাকে ছেড়ে দেওয়া হয়?" 


এই অভিযানে এক মহিলাকেও হত্যা করা হয়। যখন বনু বায়ার পুরুদের 
ধরে ডাকা হচ্ছিল তখন এক মহিলা পুরো সময় জুড়ে হা হা করে হাস 
এরপর হঠাৎ সেই মহিলার নাম ধরে ডাক দেওয়া হয়। তার কাছেই বসা 
আইশা ৬। তিনি অবাক হয়ে সে মহিলাকে জিজ্ঞেস করেন, “তোমার হয়েছেটা ক? 
তোমার নায় কেন ডাকা হলো?' সে বললো, ‘কারণ আমাকে এখন হত্যা করা হবে।' 
আইশা জানতে চাইলেন, 'কেন?' সে বললো, “কারণ আমি একটা অন্যায় করেছি। 


আইশা * পরবর্তীতে সেই মহিলার অপরাধের কথা জানতে পারেন। দে যাঁতা ছুড়ে 
বার জাজ রদ রিড নিহতদের মধ্যে সে-ই ছিল একমাত্র 
॥ 


মদীনার বাজারে সেদিন কয়েকশো ইহুদির উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সংখ্যাটি 
চারশো থেকে নয়শোর মাঝামাঝি। অল্প কিছু ইহুদিকে ছেড়ে দেওয়া হয়। 
আত্মসমর্পণের আগে কিছু লোক ইসলাম গ্রহণ করে। তাদের ছেড়ে দেওয়া হয়। 


১) রাসূলুল্লাহর সাহাবি সাবিত ইবন কায়িস ৬ নাসূলুস্াহর ঞ কাছে এসে অনুরোধ 
করলেন যেন এক ইহুদিকে ছেড়ে দেওয়া হয়। জাহিলিয়াতের যুগে সেই লোক তার 
উপকার করেছিল। সেই ইহুদির নাম ছিল আয-যুবাইর ইবন বাতা। রাসূলুল্লাহ 
সাবিতের অনুরোধ রাখলেন, আয-যুবাইরকে ছেড়ে দিলেন। 


সাবিত তার জাহিলিয়াতের বন্ধু আয-যুবাইরকে এই সুখবর দিয়ে আসলো। আয- 
যুবাইর ছিল অন্ধ। সে বললো, “আমাকে দেখাশোনা করার তেমন কেট তো নেই। 
এভাবে বেঁচে থেকে লাভ কী?’ সাবিত তখন রাসূলুল্লাহর কাছে অনুরোধ করলেন যেন 
আয-যুবাইরের স্ত্রী সন্তানদের মুক্ত করে দেওয়া হয়। রাসূলুল্লাহ রাজি হলেন, সাবিত 
তার কাছে সেই সুখবর দিয়ে আসলেন। কিন্তু তাতেও আয-যুবাইরের মন ভরলো না। 
নে বললো, 'অর্থ-সম্পদ ছাড়া একটি পরিবার কীভাবে হিজাযের মতো স্থানে বেঁচে 
খাববে?' সাবিত খুব করে চাচ্ছিলেন আয-যুবাইরের জন্য কিছু একটা করতে, কারণ 
বুআসের যুদ্ধে এই আয-যুবাইর সাবিতকে সাহাযা করেছিলেন তাই সাবিত আবারো 
আফ-যুবাইরের পক্ষ হয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন যেন তার সম্পত্তি ফিরিয়ে 
দেওয়া হয়। রাসূলুল্লাহ সেটাও মঞ্জুর করলেন। 


সাবিত আয-যুবাইরের কাছে ছুটে গেলেন। বললেন,.'আল্লাহর রাসূল তোমাকে তোমার 
পরিবার আর সম্পদ ফিরিয়ে দিয়েছেন। তুমি ইসলাম গ্রহণ করে ফেলো। আল্লাহর 
শান্তি থেকে চিরদিনের জন্য নিরাপদ হয়ে যাও!' আয-যুবাইর তখন বনু কুরায়যার 
নেতাদের কথা জানতে চাইলো। সাবিত বললেন তাদের হত্যা করা হয়েছে। আ- 


_ খন্দকের যুদ্ধ | ১৬৫ 


সাবিত বললেন, ‘তাদেরকেও হত্যা করা হয়েছে। দেখো, আখ-যুবাইর, ওদের বা 
হওয়ার হয়েই গেছে। কিন্তু তুমি শো বেঁচে আছো। নিশ্চই আল্লাহ তোমার বেঁচে 
থাকার মধ্যে কল্যাণ রেখেছেন।" 


আৰু বকর * মন্তব্য করেন, ‘আল্লাহর শপথ, এই লোক তার বন্ধুদের সাথেই মিলিত 
হবে তবে সেটা হবে জাহান্নামে, সেখানেই সে চিরকাল থেকে যাবে" 


২ সালমাহ ইবন কাইস ৬ ছিলেন রাসূলুল্লাহর একজন খালা। তিনি অনেক পুরোলো 
একজন মুসলিম। দুই কিবলার দিকে সালাত আদায় করা এবং বায়াতে অংশ নেওয়া 
শারীদের একজন। বনু কুরায়ঘা আত্মসমর্পণ করার পরে রিফাআহ ইবন সামাআল 
নামের এক ইছুদি তার কাছে আশ্রয় চায়। সেই ইছুদি তার পরিবারের পরিচিত ছিল। 
রাসূলুল্লাহর ৬ কাছে সালামাহ অনুরোধ করেন যেন রিফাআহকে ছেড়ে দেওয়া হয়। 
রাসূলুল্লাহ তাঁর খালার অনুরোধ রক্ষা করেন। রিফাআহকে ছেড়ে দেওয়া হয়। রিফাআ 
পরবর্তীতে ইসলাম গ্রহণ করে। 


ও) আমর ইবন সুদা নামের এক ইহুদি বনু কুরায়যার বিশ্বাসঘাতকতায় অংশ নেয়নি, 
বরং সে এর প্রতিবাদ করেছিল। মুহাম্মাদ ইবন মাসলামাহ ছিলেন বনু কুরায়যার 
অবরোধকালীন প্রহরী। তিনি আমরের বিষয়টি জানতেন, তাই তাকে ছেড়ে দেওয়া 
হ্য়। 


বনু কুরায়যার সম্পদ বণ্টন 

মুয়াযের «এ রায় অনুসারে বনু কুরায়যার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা 
উমা ফেস এই অভিমান হকে 
দেড় হাজার তরবারি, দু'হাজার বর্শা, তিনশো শিরস্াণ, হাজার দেড়েক বর্ম এবং 
অসংখ্য উট আর ভেড়া লাভ করে। এই সম্পদের পাঁচ ভাগের চারভাগ লে 
বল না লও পা ক 
হওয়ার কারণে সেগুলো থেকে রর 
এই অভিযানে শহীদ খাল্লাদ ইবন সুওয়াইদ ৪ এবং আরেকজন সাহবির পরিবারের 
গলিমতের ভাগ দেওয়া হয়। 


১ ২৯৯ 
* সীরাহ ইবন হিশাম, ওয় খও, পৃষ্টা ২৩৮। 


১৬৬|সীরহ শেষ ঘ 


ছাড়াই লাভ 


বনু কুরায়যার কিছু সম্পদ মুসলিমরা অক্রের 
দিয়ে আল্লাহর রাসূল ও শাম থেকে আর সাদ হন উৰা 
পাঠান। আর কিছু যুদ্ধনন্দীদের পাঠিয়ে দেওয়া হয় নজদে। সেখানে তাদেরকে গোড়া 
আর অন্ত্রের বিনিময়ে বিক্রি করে দিয়ে আসেন সাইদ ইবন যায়িদ ৮.1 


২) যেসব সম্পদ বহনযোগ্য ছিল না, যেমন বনু কুরায়যার বাড়িদর, 
দিয়ে দেওয়া হয় মুহাজিরদেরকে। আল্লাহর রাসূল & তাদের আদেশ তার 
যেন আনসারদের থেকে পাওয়া সবল খেজুর বাগান আর জমি আনসারদের ফিরিয়ে 
দেন। এভাবে তিনি তাদের মাঝে ভারসাম্য তৈরি করে দিলেন। 


৩) রায়হানাহ বিনত আমর ইবন খুনাফাহ নামের একজন মহিলাকে রাসূলুল্লাহর $ 
কাছে দাসী হিসেবে নিয়ে আসা হয়। রাসূল ঞ তাকে ইসলাম গ্রহণের প্রস্তাব দিলেন। 
প্রথমে তিনি রাজি হননি, কিন্তু পরে মুসলিম হয়ে যান। রাসূল $ তখন তাকে বিয়ের 
প্রস্তাব দিলেন যেন তিনি তাকে বিয়ে করতে পারেন। কিন্তু রারহানা দাসী হিসেবেই 
থাকতে চাইলেন।” শেষ পর্যন্ত তিনি দাসী হিসেবেই থেকে যান। দাসগ্রথার কথা 
বললেই আমানের চোখের সামনে একটা নির্মম দৃশ্য ভেসে ওঠে, কিন্তু ইসলামের 
দাসপ্রথা নিষ্টরতা শেখায় না। এটা একটা চাকরির মতো। রায়হানার মতো অনেকেই 
স্বাধীন হবার চাইতে দাস হিসেবে থাকাকে পছন্দ করে নিয়েছিলেন। 


বনু কুরায়যার ঘটনা থেকে শিক্ষা 


১) শাস্তির ভয়াবহতা 

বনু কুরায়যার এই ঘটনা ইসলামবিন্বেদীদের একটি প্রিয় হাতিয়ার। সন্দেহ নেই বনু 
কুরায়যাকে অত্যন্ত গুরুতর শান্তি দেওয়া হয়েছিল। কয়েকশো পুরুষকে হত্যা করা 
হয়েছে, নারী-শিশুদের দাস বানানো হয়েছে, সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। 
এল হরর হন জাজিরা ফিতা নিই 
হলোবর্বর। 


কিন্তু পুরো ঘটনার প্রেক্ষাপটকে তারা এড়িয়ে যেতে টায়। কেন তাদেরকে এত বড় 
শান্তি দেওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর এক শব্দেই দেওয়া যায়, তা হলো-- 
বিশ্বাসঘাতকতা। ভারা যে অপরাধটি করেছিল, সেই অপরাধটিকে এখনকার আইনের 
ভাষায় বলা হয় -- রাষ্রদ্রোহ। বনু কুরায়যার সাথে মুসলিমদের চুক্তি ছিল। তারা ছিল 
ইসলামী রাষ্ট্রের নাগরিক। চুক্তিবদ্ধ ও নাগরিক থাকা অবস্থায় তারা একটি বহিঃশক্রর 
সাথে ফড়যনত্র করেছিল। তানের উদ্দেশ্য ছিল মদীনার রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া 
এবং মুসলিমদের উপর গণহত্যা চালানো। আইনের বিচারে, রাষ্ট্রবিজ্ঞানের মানদণ্ডে 
এটি হলো সর্বোচ্চ অপরাধ। আর এখানে, ইছদিরা বিশ্বাসঘাতকতা করেছিল আল্লাহর 


' সীরাহ ইবন হিশান, ওয় ও পৃষ্ঠা ২৪১ 


বকের যুদ্ধ | ১৬৭ 


জঁ সাথে -- সাধারণ কোনো রাষ্ট্র নয়। 
লে জানা ধানের সাথে নয়। আল্লাহর রাসূল & 
এর আগেও মদীনার দুটি গোত্র বনু কায়নুকা এবং বনু নাযিরকে শান্তি দেও 
তাদেরকে এত ভয়ানক শাণ্ি দেওয়া হযনি। কারণ ইসলাম ওয়া হয়েছিল 
শান্তির মাত্রা নির্ধারণ করে। বনু কায়নুকা একজন মুসলিম মহিলার সমানহানি করে 
এবং একজন মুসলিমকে হত্যা করে। বনু নাযির রামূলুল্লাহকে & হত্যার চেষ্টা করে। 
এ দুটো গোৱকে মদীনা থেকে বের করে দেওয়া হয়। কিনু বনু কুরায়যার অপরাধ ছিল 
সবচাইতে মারাতমুক। তারা খন্দক্রের সেই দুর্বল মুহূর্ত সুপরিকম্পিতভাবে মুসলিমদের 
সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করে। এটা ভয়াবহ মাত্রার অপরাধ। 


২) তিরস্কারকারীদের তিরক্ষার 

সাদ ইবন মুআযকে ৬ তার গোত্র খুব করে অনুরোধ করেছিল তিনি যেন বনু 
কুরায়যার ব্যাপারে উদারতা দেখান। কিন্তু তিনি তাদের অনুরোধ রাখেননি। কারণ 
তিনি জানতেন, এই ক্ষেত্রে উদারতা দেখানো মানে দুর্বলতা। ক্ষমার অর্থ সবসময় 
উদারতা নয়। কখনো কখনো ক্ষমার মাধ্যমে প্রতিপক্ষকে জুলুম করার আরও সুযোগ 
করে দেওয়া হয়। কিছু পরিস্থিতিতে কঠোরতা দেখানোই উচিত। কিছু মুসলিম মনে 
করে, মুসলিমদের সবসময় উদার হতে হবে, ক্ষমাশীল হতে হবে। যাতে ইসলামের 
শক্ররা কোনো অপবাদ দিতে না পারে। তারা চায় মানুষ যেন মুসলিমদের শাস্তির, 
মহানুভব মনে করে, সন্ত্রাসী মনে না করে। আসলে আল্লাহর রাসূল উ, ঘিনি দুনিয়ার 
সবচেয়ে কোমল হৃদয়ের মানুষ, তিনিও সবসময় ক্ষমার নীতি অবলষন করেননি। 


কৰে যে চোট ইসলামকেই ভুলভাবে উপস্থাপন করে। শুধুমাত্র কাফিযদের খুশি কনার 
জন । তারা কাফির এবং ইসলামবিবেষীদের সমালোচনার মুখে পড়তে চায় না। 


১৬৮|পীরাহ শেষ খন্ড 


৩] একজন মুসলিমের জীবন-মরণ শুধুই আল্লাহর জন্য 


সাদ ইবন মূয়ায আল্লাহর কাছে দুআ করেছিলেন, 
“হে আল্লাহ! বাদি কুরাইশদের সাথে জামাদের আরও বুদ্ধ হয়, তাহলে সে মু প্ৰতি 
আমাকে: রাখো। কষ্ট দিয়েছে, তাঁকে রি করেছে, 
তাঁকে যদেশ ডিত করেছে: তাতে যদ্ছ করতে আমি ভালোবাসি 
আর যাদি এই যুদ্ধই তাদের সাথে আমাদের শে বুধ হয়, তবে এই আঘাতের 
মাধ্যমেই আমাকে শহীদ হিসেবে করল করে নাও। কিছু বনু কুরায়যার ব্যাগারে 
জামার অভনের জ্বালা না মিটিয়ে আমাকে মৃতা দিও না 


সাদের এই দুআটা বিসয়কর। জিহাদ ফী সাবিলিল্লাহ ছাড়া তাঁর বেঁচে থাকার আর 
কোনো উদ্দেশ্য নেই। শুধু বেঁচে থাকার জন্য বেঁচে থাকতে চাননি তিনি। টাকা হবে, 
সংসার হবে, এসব চিন্তা মনে স্থান পায়নি। তিনি একটা জিনিসই চেয়েছেন -- আল্লাহর 
রাস্তায় লড়াই। ইসলামের শক্ররা যতদিন বেঁচে থাকে ততদিন যেন তিনিও যেন বেঁচে 
থাকেন, যেন শত্রুর বিরুদ্ধে লড়তে পারেন। যেন বনু কুরায়যার শেষ দেখে নিতে 
পারেন। এরপর আর বেঁচে থাকার ইচ্ছা নেই। 


৪) আবু লুবাবাহর & তাওবা: আল্লাহর সাথে সততা, রাসূলুল্লাহর প্রতি 
বিশ্বস্ততা 

আবু লুবাবাহর কাছে বনু কুরায়যা জানতে চেয়েছিল রাসূলুল্লাহর & কাছে আত্মসমর্পণ 
করা হলে সম্ভাব্য কী পরিণতি হতে পারে। তখন তিনি গলার দিকে আকুল দেখিয়ে 
ইঙ্গিত করেছিলেন তাদের মেরে ফেলা হবে। কাভাটা করার সঙ্গে সঙ্গেই তিনি বুঝলেন, 
কাজটা ঠিক হলো না। বনু কুরায়যার কাছে ইঙ্গিত দেওয়ার মাধ্যমে একটা গোপন 
সামরিক তথ্য পাচার হয়ে গেল। আল্লাহ ও তাঁর রাসূলের খু বিশ্বাস ভঙ্গ করা হয়ে 
গেল। কাজটা যে তিনি খুব ভেবেচিন্তে করেছেন, তা নয়। কিন্তু এই গুনাহর অনুশোচনা 
তাকে বারবার দংশন করতে থাকে। আৰু লুবাবাহ ৬ চাইলে পুরো বিষয়টা 
রাসূনুল্লাহর কাছে গোপন রাখতে পারতেন। বিষয়টা তিনি চেপে গেলে কেউ কিছু 
বুঝতোও না, ভানতোও না। তিনি চাইলে এতাবেই গোটা জীবন পার করে দিতে 
পারতেন। মুখে একটা মেকি হাসি ধরে রেখে রাসূলুল্লাহর & সাথে এমনভাবে কথা 
বলতে পারতেন, যেন কিছুই হয়নি। কিন্তু সেটা চাননি। তিনি চেয়েছেন গুনাহ থেকে 
মুক্তি। তিনি সৎ ছিলেন, সত্যবাদী ছিলেন। তাই বিষয়টা গোপন করার চেষ্টা করলেন 
না, নিজেই জানিয়ে দিলেন। ফিরে এসে মসজিদে নববীর এক খুঁটির সাথে নিজেকে 
বেঁধে ফেলে বললেন, ‘আল্লাহ আমাকে ক্ষমা করা না পর্যন্ত আমি নিজেকে মুক্ত করবো 
না৷’ খুঁটিতে বাঁধা সেই দিনগুলিতে সালাতের ওয়াক্ত হলে তাঁর স্ত্রী এসে বাঁধন খুলে 
দিতেন, সালাত শেষ হলে আবার বেঁধে দিতেন। 


এভাবে ছয়দিন পার হয়ে গেল। সপ্তম রাতের কথা, ভোরের দিকে উম্ম সালামাহ *% 


- বদরের যঃ ১৬৯ 


দেখলেন আল্লাহর রাসূল মুচকি হাসছেন। তিনি হাসির কারণ 

বললেন, 'আন্তাহ আযযা ওয়া জাল আয অটল 
রাহ লাল আবু লুবাবার ত 
মু লামাহ বললেন, ‘আমি এই খবরটা তাকে দিয় আচ, করল করেছেন। 
হাঁ, তুমি চাইলে অবশ্যই দিতে পারো! মাহ বললেন, 


উমম সালামাহ মহা উৎসাহের সাথে সুসংবাদ নিয়ে মসজিদে নন। 

বললেন, ‘আপনার জনা সুসংবাদ আল্লাহ সি ভি 
করেছেন" সাহাবিরা দৌড়ে এসে তার বাঁধন মুক্ত করতে চাইলেন। কিন আৰু দুর 
বললেন, 'নাহ! আল্লাহর রাসূল $ ছাড়া এই কাজ কেউ করবে না।' রামূলুল্লাহ $ 
তখন ফজরের সালাতের জন্য বের হয়ে তাঁকে মুক্ত করলেন।গ মসজিদে নববীতে 
তওবার খুঁটি নামে একটি খুঁটি আছে। এই খুঁটিতেই আবু লুবাবাহ & নিজেকে বেধে 
রেখেছিলেন। একটা মানুষ আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য কতটা কষ্ট করতে পারে! 
অথচ সে তিনি বুঝেশুনে ইচ্ছা করে ভুল করেননি। এটাই হলো সততা, এটাই হলো 
সত্যিকারের মানুষের সংজ্ঞা। আল্লাহর রসূল & ছিলেন এই অসাধারণ মানুষগুলোকে 
তৈরি করার কারিগর। 


৫) অন্তরের কঠিন্য 

হয়াই ইবন আখতাব এবং কা’ৰ ইবন আসাদ - জীবনের শেষ মুহূর্তে এই দুই নেতার 
বলে যাওয়া কথাগুলো থেকে এটা স্পষ্ট যে তারা জোনেন্ডনেই আল্লাহর রাসূলের 
বিরুদ্ধাারিতা করেছিল। মৃত্যু যখন নিজের ছায়ার চেয়েও কাছাকাছি, তখনো তারা 
নিজেদের ভুলের উপর অটল ছিল। তারা জানতো তারা সত্যকে অস্বীকার করেছে, 
অন্যায় করেছে। তারা জানতো জাহান্নামে তাদের ঠাঁই হবে। তবু শেষ মুহূর্তে এসেও 
তাদের হৃদয় এতটুকু গলেনি। নিজেদের ভুল স্বীকার করার মতো বাসনা জাগেনি। 
ওসব আর অহংকার তাদের আচ্ছন্ন করে রেখেছিল। খন্ধত্য আর অহংকারের উপরই 
ভারা মারা গেছে, এতটুকু আফসোস ছিল না। অন্তরের এই কাঠিন্যের কারণ কী? যখন 
একজন মানুষ অন্যায় করে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে 
দেন। কিন্তু কেউ যখন অবাধ্যতা করতেই থাকে, করতেই থাকে, তখন একসময় তার 
অন্তর এতটা শক্ত হয়ে যায় যে, তার আর সত্যপথে ফিরে আসতেও ইচ্ছা হয় না। এই 
দুই নেতার ক্ষেত্রে সেটাই হয়েছিল। 


৬) মতভেদ বা ইখতিলাফের ধারণা নারি 
রামুলুল্লাহ সাহাবিদের আদেশ করেছিলেন যেন তারা বনু কুরায়যার এ. 

আদরের সালাত আদায় করেন। কিন্তু লেখনে পৌঁছার আগেই সূর্য ডুবে বার 
সম্ভাবনা দেখা দিলে সাহাবিরা দুটো ভাগে ভাগ হয়ে যান। একদল বললো, আমাদের 
এখনই আসরের সালাত পড়ে ফেলা উচিত কারণ সূর্য ডুবে যাচ্ছে ডের 
বললে, "না আমরা বনু কুরাইযার এলাকায় পৌঁছে ভাৱপরই সালাত পড়বো' দুটো 


98888555782 
* সীরাহ ইবন হিশাম, ওয় খণ্ড, পৃষ্ঠা ২৩৪ 


১৭০|সীরাহ শেষ খণ্ড 


দল তাদের বুঝ অনুসারে সালাত আদায় করলো। পরে তারা তাদের এই মতচেদের 
বিষয়টা রসূণুল্লাহকে ধর জালালেন। তিনি তাদের কাউকেই ভুল বললেন না, দুটো 
কাজকেই স্বীকৃতি দিলেন। 


এই ঘটনা থেকে প্রমানিত হয় ইসলামী শরীয়াহ ইখতিলাফ বা মতপর্থকোর অন্ততুকে 
স্বীকৃতি দেয়। একটি বিষয়ে একাধিক মত থাকতে পারে তবে তা দ্বীনের মৌলিক 
বিষয় নিয়ে হবে না। অন্যান্য বিষয়ে একাধিক দলিলের কারণে মতপার্থক্য হতে পারে। 
আবার বোঝার ভিন্নতার কারণেও নানা মত তৈরি হতে পারে। এতে কোনো সমস্যা 
নেই। এর মানে এই নয় যে, কেউ একটা মত দিলেই সেটা গ্রহণযোগ্য মত হয়ে ঘাবে। 
একাধিক মতের ক্ষেত্রে কোন মত গ্রহণ করতে হবে, বা সেটার প্রক্রিয়া কী -- এই 
বিষয়টি এই বইটির আলোচনার গণ্ডির বাইরে বিধায় আলোচনা করা হলো না। 


সাদ ইবন মুয়াষের ঞ মর্যাদা 
আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে। তারা যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা করুল 
করে নেন। সাদ ৬ ছিলেন এমন একজন। 


সাদ চেয়েছিলেন কুরাইশদের সাথে শেষ যুদ্ধ পর্যন্ত যেন বেঁচে থাকতে পারেন। 
চেয়েছিলেন বনু কুরায়যার পরিণতি দেখে যেন অন্তরকে শান্ত করতে পারেন। 
চেয়েছিলেন, খন্দকের বুদ্ধের সেই পুরোনো ক্ষত যেন বেড়ে যায়। যেন এই ক্ষতের 
মাধামে তিনি শহীদ হতে পারেন। আল্লাহ তার সব দুআ কবুল করেছেন। 


বন্দক্ষের পর কুরাইশরা মুসলিমদের সাথে আর যুদ্ধ করার সাহস দেখায়নি। সাদ শুধু 
বনু কুরায়যার শান্তি দেখেই যাননি বরং আল্লাহ তাআলা বনু কুরায়যার ওপর তাকেই 
বিচারক বানিয়ে দেন। আর এরপরই তার ক্ষতের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তিনি 
যে শাহাদাত চেয়েছিলেন, আল্লাহ তাকে তা দান করেন। 


আল্লাহর রাসূল গু সাদ ইবন মুয়াযের * সম্মানে বলেছিলেন, ‘তোমরা তোমাদের 
নেতার সম্মানার্থে উঠে দাঁড়াও।"* সাধারণভাবে বরো জন্য দাঁড়িয়ে সম্মান জানাতে 
আল্লাহর রাসূল গু নিষেধ করেছেন। কিন্তু সাদ ছিলেন একমাত্র ব্যক্তি যার জন্য 
আল্লাহর রাসূল ভু জাহাবিদের উঠে দাঁড়াতে বলেন। ইমাম লববীর মতে, কাউকে 
সম্মান দেখানোর জন্ম কখনো কখনো দাঁড়ানো যেতে পারে। তবে সেটা অভ্যাসে 
পরিণত করা যাবে না। 


আল্লাহর রাসূল $ জানতে পারলেন সাদের জীবনের শে মুহূর্ত ঘনিয়ে এসেছে। তিনি 
রীতিমতো ছুটে গেলেন। এত দ্রুত হাঁটছিলেন যে, সঙ্গের সাহাবিদের জুতো ছিড়ে 


সুনান আবু দাউদ, অধ্যায় আদাব, হাদীস ৪৪৩। 


এ বদরের যুদ্ধ | ১৭১ 
, গায়ের চাদর খুলে পড়ছিল। রাসৃলুল্লাহকে $ 

গা নাজান আমাদের আগেই ফেরেশতারা ত 

শ্রনযালার মতো করে তাকেও গোসল করিয়ে দেয়” 

দেওয়া হচ্ছে। তার মা কাঁদছেন। 


জানালে তিনি বললেন, 
তার কাহে পৌঁছে যায়! আর 
পৌঁছে দেখ গেল সাদকে গোসল 


সাদ ইবন নুয়াযের লাশ বয় নিয়ে যাওয়ার সময় সাহাবিয়া বলেন, 'ইয়া রাসূলুরাহ! 
এত হালকা লাশ এর আগে কখনো বহন করিনি রাসূল খু বললেন, “কেনই বা হবে 
না বলো? এমন সব ফেরেশতারা আজ জমিনে এসে সাদের লাশ বহন করছেন যারা 
এর আগে আর কখনো পৃথিবীতে 'আসেননি।' অন্য এক হাদীসে আছে, সাদের লাশ 
বহন করতে সন্তর হাজার ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসে 5 


সাদ ইবন মুআয &৫ আল্লাহর কত প্রিয় ছিলেন একটা হাদিস থেকে বোঝা যায়। বলা 
হয ঘে, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল!” সাদের মৃত্যুর অনেক দিন 
পরের কথা, একদিন রাসূলুল্লাহর উ কাছে উপহার হিসেবে একটা চাদর আসে। 
চাদরের কাপড়টা খুব নরম, মোলায়েম। সাহাবিরা সব অবাক হয়ে চাদরটা নেড়েচেড়ে 
দেখছেন। রাসূল & বললেন, ‘তোমরা এই চাদরের কোমলতা দেখে অবাক হচ্ছ? 
জেনে রাখে, জান্নাতে সাদ ইবন মুয়াযের যে রুমালটা আছে তা এই চাদরের চাইতেও 
উত্তমআর কোমল৷" 


লক্ষনীয়, আল্লাহর রাসূল & নিজ থেকে সাদের কথা স্মরণ করলেন, সাহাবিদের কাছে 
সের মর্যাদা প্রকাশ করলেন। এটাই যলে দেয় সাদ রাসূলের গ চোখে কতটা জ্রিয় 
ছিলেন মৃত্যুর দীর্ঘ দিন পরেও রাসুলুল্লাহ $ তাকে সুরণ করেছেন। মানুষ মারা গেলে 
আমাদের মন থেকে আন্তে আন্তে মুছে যায়। কিন্তু আরাহর রাসূল উ তার 
অনুসারীদের কথা কখনো ভুলে যাননি। দুনিয়ার ব্যস্ততা, রাষ্ট্র চালাবার দুষিত, 
গারিবারিক কাজকর্ম, কোনো কিছুই সাহাবিদেরকে ভালোবাসার মাঝে বাধা হয়ে 
পড়তে পারেনি। এই মানষটাই তার উম্মাহর জন্য প্রত্যেক দিন দুআ চাইতেন। এই 
মনুষটাই কিয়ামতের সেই কঠিন দিনে, আমাদের মুক্তির জন্য দুম চাইতে খাকবেন। 
দার সবার চেয়ে উপরে ভালোবাসা পাবার যোগ্য হলেন আল্লা রাসূল $। 


& চেহারা বদলে ঘায়। তাকে 


দেখতে বেশ চিন্তিত লাগে। তিনবার তাসবীহ পড়লেন, সপ 
সাহাবিরা জানতে চাইলেন 
। রাসূল $ বললেন, 


“কারণ কবর সাপকে চাপ দিয়ে ধরেছিল। যদি কেউ কবরের চাপ থেকে মুক্তি পেত সে 
হতো সাদ। এরপর কবর আবার প্রশস্ত হয়ে গেল।” 


সাদ ইবন মুআয ৬ যখন মারা যান তখন তাঁর বয়স কত? মাত্র সাইত্রিশ ৰছর। 
নিতান্ত তরুণ বয়সে তিনি নেতৃত্ব লাভ করেন। আগ্লাহর নবীয় আনসার হওয়ার সিদ্ধান্ত 
নেন যখন, তখন তিনি ত্রিশ বছবের টগবগে যুবক। দীনের জন্য একজন মুসলিম যুবক 
কীভাবে নিজের জীবন দিয়ে দেয়, তার উৎকৃষ্ট নমুনা সাদ ইবন মুয়াযের জীবন। সাদ 
ইবন মুআয ৬ সফল। আখিরাতের দাঁড়িপাল্লায় তার জীবনটা সোনার চেয়েও দানি। 


আজ আমরা যেন তুলেই গেছি দ্বীনের খেদমত রক্ত দিয়ে করা লাগে। আজকাল 
অনেকের চোখে স্বীনের খেদমতের অর্থ হলো - ঘরের শাস্তননিদ্ধ পরিবেশে ইসলাম 
নিয়ে পড়াশোনা করা, ফাইভ স্টার হোটেলে কনফারেন্স করে ইসলামি লেকচার 
দেওয়া। এটুকু করেই ভারা মনে করে আল্লাহর দ্বীনের বিশাল খেদমত করে ফেলেছে। 
অথচ আল্লাহর রাস্তায় তাদের শরীরের এক ফোঁটা রক্তও ঝমেনি। ্রীষ্মেয দিনে 
শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে চড়ে আর শীতের দিনে হিটারের উষ্ণতা উপভোগ করে 
আল্লাহর দ্বীনের খেদমত করাটা যথেষ্ট না। দ্বীনের খেদমত করতে হলে শরীর থেকে 
আরামের চাদরটা ঝেড়ে ফেলতে হয়। পরিশ্রম করতে হয়, ত্যাগ করতে হয়, রক্ত 
ঝরাতে হয়। 


আনসাররা দ্বীনের জন্য বুদ্ধ করেছেন। সেই যুদ্ধে নিজেদের জান-মাল, নিজের জীবন- 
সম্পদ সমস্ত বিলিয়ে দিয়েছেন। আল্লাহ ও তাঁর রাসূলের জন্য সবকিছু উৎসর্গ 
করেছেন। তাদের চোখে এটাই ছিল দ্বীনের জন্য খেদমত। আর তাই তো তারা দ্বীনের 
সাহায্যকারী, “আনদার!” 


বন্দক্ব থেকে হদাহবিয়া 


খন্দক যুদ্ধের প্রভাব 


বন্দকের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট'। খন্দক 

লড়াই ছিল অতিত রক্ষার লড়াই। কিনু এ যুদ্ধে পর একটা তি 
রচিত হয়। মদীনার ইসলামী রাষ্ট্র এবার টিকে থাকার সংগ্রামকে ছাড়িয়ে sian 
নাজ ধারণ করে। রাজনৈতিক ময়দানে দাবার ছক উল্টে যায়। বিশাল এক + 
জোটকে পরাস্ত করার মাধ্যমে স্নায়যুদ্ধে মুসলিমরা যোজন যোজন এগিয়ে যায়। 
আরবের রাজনৈতিক শক্তিগুলো মুসলিমদের বিরুদ্ধে আর কোনো অভিযান পরিচালনা 
করার মতো সাহস বা মনোভাব হারিয়ে ফেলে। 


মুসলিমদের বিরুদ্ধে এটাই ছিল কুরাইশদের সর্বশেষ আক্রমণ । ব্যাপারটা এমন ছিল 
না যে, তারা মুসলিমদের প্রতি সহানুভূতিশীল হয়ে গেছে। বরং যুদ্ধে হেরে তারা 
মনোবল হারিয়ে ফেলে। তাদের শক্তি কমে যায় এবং একটা সময় মুসলিমদের তারা 
সমীহের চোখে দেখা শুরু করে। অবস্থা এমন দাঁড়ায় যে, মুসলিমদের অস্তিত্ব যেনে 
নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় বাকি ছিল না। খন্দক যুদ্ধের এক বছর পরের 


ঘটনাই এর প্রমাণ। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে কুরাইশরা মুসলিমদের অস্তিত্বকে 
কার্যত স্বীকার করে নেয়। 


আল্লাহ সূরা আলে ইমরানে বলেন, ‘ইসবিরু ওয়া সবির', অর্থ হলো, 'তোমরা ধৈর্য 
ধারণ করো এবং এই ধৈর্যে অন্যের সাথে প্রতিযোগিতা করো।' অর্থাৎ শুধু ধৈর্য 
ধরটাই যথেষ্ট নয়, বরং এমন ধৈর্য ধরা চাই বেন ধৈর্যশীল শত্রুর সাথেও পেরে ওঠা 
সম্ভব হয়। বদ, উহু, খন্দক - তিনটি বড়বড় যু বন মুসলিমরা বর্বর সাথে 
মোকাবেলা করলো, তখন কাফিররাই মানসিকভাবে ক্লান্ত আর 

একারণে আবু সুফিয়ান আর কখনোই মদীনার বিরুদ্ধে সেনাবাহিনী জড়ো করতে 
সক্ষম হয়নি। 


ছিল টিকে 
খন্দকের যুদ্ধের মধ্য দিয়ে মুসলিমরা একটি কঠিন সময় শেষ করে। এটা 
থাকার সময়। যদিও বলা হে থাকে হিজরতের সাথে সাথেই ইসলামী রা ওতিষ্ঠিত 


মদীনায় ইসি রাই টার শর পথম পাঁচটা বছর ছিল বই কঠিন৷ কিনু 


১৭৪ |লীৱাহ শেষ থ৮ 


মুসলিমরা ছিলেন দৃঢ়পদ। তারা সাহস হারাননি, আল্লাহর উপর ভরসা 
সময়ের পরিক্রমায় খন্দকের পর মুসলিমরা শক্ত অবস্থানে পৌছতে 
থেকে মুসলিমদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি, কেবলই এগিয়ে 
যুদ্ধের পর আল্লাহর রাসূল & বলেন, 'এখন পেকে আমরা তাদের 
করবো, তারা আর আমাদের আক্রমণ করাতে পারবে না।' খাদে 
সাথে মদীনার পররাষ্ট্রনীতিতে একটা বড় পরিবর্তন ঘটে, সেটা হলো আক্রমণাত্রক 
জিহাদের সূচা। খন্দকের আগের লিহাদগলো ছিল মূলত রগ্ণাত্ক। এই যাদের 
মাধ্যমে মদীনা থেকে ইহুদিদের সর্বশেষ গোত্রটিকে সরিয়ে দেওয়া হয়। রর 
ভেতরের শত্রু বলতে বাকি থাকলো কেবল মুনাফিকরা। বলা যেতে পারে, খাদে 
যুদ্ধের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কৈশোর থেকে যৌবনে পদার্গণ করলো। 


যাইনাবের সাথে বিয়ে 

যাইনাব বিনত জাহশ ছিলেন প্রথম যুগের একজন মুসলিমাহ। নম্মানিতা এই নারী 
ছিলেন জাহশ ইবন রিবাব এবং আমীনাহ বিনত আবদুল মৃত্তালিবের কন্যা। উছদে 
শহীদ আবদুল্লাহ ইবন জাহশের বোন। সম্পর্কের দিক থেকে রাসূলুল্লাহর & ফুপাতো 
বোন। মদীনায় এবেবারে প্রথমদিকে হিজরত করেছিলেন। নুত্তাক্ী এই নারী দিনে 
রোযা রাখতেন, রাতে সালাতে দাঁড়াতেন। পা ব্যথা হয়ে যেত, তবু সালাত ছাড়তে 
চাইতেন না। তাঁর অন্তর ছিল উদার, দান করতেন হাত খুলে। তাঁর দানের চমৎকার 
একটা বর্ণনা দিয়েছিলেন মা আইশা পর আসলে যাইলাব এতই গুণী একজন নারী 
ছিলেন যে খোদ আইশাও তাঁর সতীনের প্রশংসা না করে পারেননি। 


ভীনদারিজার বিচারে বাইনাবের মতো অসাধারণ আর কোলো নারীকে দেখিনি। 
তাকওয়ার বলো, সতাবাদিতায় বলো, তিনিই ছিলেন সেরা। আতীয়বজনের প্রতি তার 
জে দরদ ছিল, তেমনটাও আর কারো মাঝে দেখিনি। দান করার ক্ষেরেও সবার চেয়ে 
এগিরে হিলেন। দান করার সময় কখনো নিজের কথা ভাবতেন না? এভাবেই আল্লাহর 
নৈকট্য অজ করেছিলেন এই বান্দী। হয, দোষ বলতে একটা দোষ তার ছিল -- চট 
করে রেগে যেতেন এচণ রেগে যেতেন! তবে সেই রাগ কখনোই খুব দীঘি হায়ী 


হতো লা... 


যাইনাবের দানশীলতা নিয়ে একটা মজার গল্প আছে। আইশা বলেন, ‘একবার 
আল্লাহর রাসূল ৬ আমাদের বললেন, তোমাদের মধ্যে যার হাত সবচাইতে লম্বা সে-ই 
সবার আগে আখিরাতে আমার সাথে মিলিত হবে।' এ কথা শুনে তাঁরা সবাই 
নিজেদের হাতের দৈর্ঘ্য মাপতে শুরু করে দিলেন, দেখা যাক কার হাত বেশি লবা! 
আসলে "হাত লঙ্কা" বলতে রাসূলুল্লাহ & বুঝিযেছিলেন কে কত বেশি সাদাকাহ করে। 


% সহীহ বুখারি, অধ্যায় মাঘাযি, হাদীস ১৫৪। 
** সহীহ মুসলিম, ধায় সাহাবিদের মর্যাদা, হাদীস ১২০। 


খপ থেকে হার ইবির] ১৭৫ 

পরে বুঝতে পেরে আইশা বলেন, "আমাদের মধ্য 
মনাবের।"* রাসৃলুগ্লাহর ও স্ত্রীদের মধ্যে সবচেয়ে পাইতে সা হত ছিল 
খাইনাব। রাসূলুল্লাহর এই কথাটিও সত্যি হয়। রসুুললাহহ কাধ করতেন 
ুমিনীননের মধ্যে তিনিই সবার আগে মারা যান। পর উন 


দিলেন। যাইনাব রাজি হলেন না। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, 


“আল্লাহ ও তাঁর রাসূল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার 
পুরুষ ও ঈমানদার নানীর সে বিষয়ে (ভিন্ন) কোনো সিদ্ধান্তের অধিকার 
থাকবেনা। যে আল্লাহ ও তাঁর রাসূলের আদেশ অমান্য করে সে তো প্রকাশ্য 
পথভ্রষটতায় পতিত হয়।” (সূরা আল-আহ্যাব, ৩৩: ৩৬) 


এ আয়াত নাযিলের পর যাইনাব বিনা তর্কে রাজি হয়ে গেলেন। তিনি আল্লাহর সন্তুষ্টির 


জন্য যায়িদকে বিয়ে করবেন। কাহিনীর এ পর্যায়ে যাইদ ইবন হারিসার পরিচয় জেনে 
নেওয়া যাক। 


কে ছিলেন যাইদ ইবন হারিসা ৬ 
যাইদ ইবন হারিসা ছিলেন ইয়েমেনি গোত্রের সন্তান। তাকদীরের লিখলে এক অন্যায় 


হিসেবে ঠা হিসেবেই যাইনের কার জীবন শুরু হলো। বিয়ের 
পি তার বির তো হামীদ উপহার 


দিয়েছিলেন তিনি 
এই নারী ছিলেন খাদিজা &। আর যে স্বামীর কাছে মাইদকে তুলে 


ডি টির 
“ইহ মুসলিম, অধ্যায় সাহাবিদের মর্যাদা, হাদীস ১২০। 


২৭৬ |মীরাহ শব থু 


হলেন রাসূলুল্লাহ ৬ । এভাবেই খাদিজার কাছ থেকে যাইদ চলে এলেন নবীজির & 
কাছে। বড় হতে লাগলেন পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ - মুহাম্মাদের & হাতে। 


এই ঘটনার বহু বছর পরে যাইদের বাবা জানতে পারেন যাইদ মক্কায় আছেন। এক 
দীর্ঘ বিচ্ছেদের পর সন্তানের সাথে মিলন হবে! যাহনের বাবার যেন আর তর সহছিল 
না। ভাইকে সাথে নিয়ে তড়িঘড়ি করে চলে এলেন মক্ধায়। রাস্লুল্লাহকে গর খুঁজে বের 
করলেন। তাঁকে অনুরোধ করলেন যেন তিনি যাইদকে তাদের হাতে ফিরিয়ে দেন। 
বিনিময়ে যা পারেন সবই দেবেন। রাসৃুল্লাহ ৯ যাইদকে ফিলিয়ে দিতে শুব একটা 
আগ্রহী ছিলেন না। ততদিনে যাইদের সাথে তাঁর একটা চমৎকার সম্পর্ক তৈরি 
হয়েছে। যাইদ তাঁর খুবই প্রিয় একজন, সন্তানের মতো আদরে আদরে তাকে বড় 
করেছেন তিনি, ফিরিয়ে দিতে ইচ্ছে হবেই-বা কেন? অন্যদিকে আরেকজনের 
সন্তানকে জোর করে রেখে দেওয়ার এখডিয়ারও তাঁর নেই। 


কিন্তু মন না মানলেও কিছু কাজ করতে হয়। রাসূলুল্লাহ যাইদের বাপ-চাচার থেকে 
কোনো বিনিময় চাইলেন না, পুরো বিষয়টা যাইদের ইচ্ছার উপর ছেড়ে দিলেন। 
বললেন, যাইদ যা চায় তা-ই হবে। যাইদের বাবা-চাচা শুনে খুবই খুশি! তারা ভাবতেই 
পারেননি এত সহজে রাসৃলুপ্লাহ $ রাজি হবেন। রাসূলুল্লাহ $ যাইদকে ডেকে তাঁর 
মতামত জানতে চাইলেন। যাইদ বহুদিন পর নিজের আপনজনদের দেখলেন। বাবা- 
চাচাকে দেখেই চিনতে পারলেন। কিন্তু তাদের দুজনকে অবাক করে দিয়ে যাইদ 
বললেন, “আমি আমার বাবা-চাচার চাইতে আপনার সাথে থাকা বেশি পছন্দ করি।'$ 


আল্লাহর রাসূল এরপর যাইদকে নিজের সন্তান হিসেবে ঘোষণা করলেন এবং তাকে 
মুক্ত করে দিলেন। যাইদ ইবন হারিসা হয়ে গেলেন যাইদ ইবন মুহাম্মাদ, একজন 
স্বাধীন ব্যক্তি! যাইদের বাবার প্রথমে খুব মন খারাপ ছিল। ছেলেকে এতদিন পর 
পেলেন। কিন্তু ছেলে বাবার কাছে আসতে চাইল না। কিন্তু এই দৃশ্য দেখে তারা কিছুটা 
আশ্বস্ত হলেন, যাইদকে রেখে ফিরে গেলেন। 


যাইদ ছিলেন আল্লাহর রাসূলের $ অত্যন্ত নেহভাজন। আর যাইদও রাসুনুল্লাহকে & 
এত বেশি পছন্দ করতেন যে, বাবার সাখে থাকার চেয়েও আল্লাহর রাসূলের সাথে 
থাকাটাই তার কাছে বেশি প্রিয় ছিল। রাসূলন্লাহ & তাকে নিজের ছেলের মতো আদর 
ভে মইন কখনো দনে ফানি ভিন ক্ল দল! বরং মাল মা লেন ডিও 

রাসূলের পরিবারের একজন। যেন তিনি আল্লাহর রাসূলেরই সন্তান! এ 
সবকিছুই ঘটে নবুওয়াতের আগে। 


সান উসানাও জজ বড় হয়েছিলেন ঘরে। যাইদ শুধু আল্লাহর 
রাসূলের মেহতা ছিলেন লা. ছিলেন আনে হের 


সহ হলাম, পু ২২৯। 


টি খন্দ 
এ দি থকে হইয়া | ১৫৭ 


, নৰুওয়াতের শুরুর দিকেই ইসলাম গ্রহণ করে 
ধর তালার একটিতেও তাঁর অহা উদ সক. 
একদম শুরুর দিকে। রাসুলুল্লাহ আর আবু বকরের পরিবারের সাথে মি করিবেন 
না থেকে নিরাপদে মদীনায় নিয়ে আসার কাজটিও করেন এই যাইদ। সি 
নাগরিক অভিযানের কমান্ডার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। রি 


নিচের সন্তানুণ্য, দায়িত্ববান, সাহসী এই যুবককেই রাসূলুল্লাহ & তাঁর 

রোদ যাইনাবের জন্য ছন্দ করলেন। বংশের মর্যাদায় দু'জনের মধ্যে বাইনান এন 
থাবলেও ীনদারিতা, চরিত্র আর তারুওয়ায় দু'জনেই ছিলেন অনেক এগিয়ে। তাই 
বংশের কারণে উচু বা নিচু চোখে দেখার যে প্রথা আরবদের ছিল, সেই পাকে ভেঙে 
দিতে আল্লাহর রাসূল $ তাঁর পরিবারের এই দুই সদস্যকে বেছে নিলেন। নিচু বংশের 
কারো সাথে সংসার করার ব্যাপারে মানুষের যে অস্বপ্তি কাজ করতো, সেই অসি 
যেন এর মাধ্যমে মুছে যায়। 


যাইদ-যাইনাবের & সংসার ও বিচ্ছেদ 


কিছু দু'জনের সংসারে বনিবনা হলো না। স্বামী-্রী দুজনে ছ্বীনদার হলেই যে সংসার 
সুখের হবে, এমন কোনো কথা নেই। তাদের সংসার টিকেছিল মাত্র এক বছর। 
বিচ্ছেদের আগে যাইদ রাসূলুল্লাহর কাছে এসে অনুযোগ করতেন যে, তাদের সংসারে 
ভালোবাসা নেই। রাসূলুল্লাহ & যাইদকে ধৈর্য ধরতে বলতেন। বলতেন, আল্লাহকে 
ভয় করো। কিন্তু শেষ পর্যন্ত তাদের মধ্যে সংসার টিকলো না। তারা দু'জনেই সংসার 
না চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নিলেন। দুজনের সম্মতিতে যাইদ যাইনবকে তালাক 
দিয়েদেন। 


জাহিলিয়াতি আরবে সন্তান দত্তকের ধারণা 


দত্ত নেওয়া বলতে আমরা বর্তমান সময়ে যা বুঝি তৎকালীন আরবে তেমনটা ছিল 
মা। সে সময়ে যদি কোনো ব্যক্তি কাউকে দত্তক হিসেবে নিত, তাহলে পালক পুত্র বা 
পালক কন্যা দ্তকরহণকারীর আপন পুত্র বা কন্যার মতো সমন্ত অধিকার লাভ 
করতো। তারা দক গ্রহণকারীর বংশনাম গ্রহণ করতো, সম্পত্তিতে উত্তরাধিকার পাত 
সি কপূর তালাক কে বিয়ে বরা ছিল চাহনি 

, একেবারেই মতো না। অর্থাৎ, 
হন সু সেটাই তালের যো হতো। কিনতু ইসলাম এলে এই 

বদলে দেয়। 


".. আল্লাহ তোমাদের পোমাপুরদেরকে তোমাদের পুর করেননি এ 


তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ ন্যার কথা বলেন এবং পথ 
কলাম রিচ ভাকো। এটাই আল্লাহর কাছে 


১৭৮|সীরাহ শেষ বড 


ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃ-পরিচয় না জানো, তবে তারা 
তোমাদের খনি ভাই ও বন্ধুরূপে গণ্য হবে। এ ব্যাপারে (আগে) যদি 
তোমাদের কোনো ভুল হয়ে থাকে, তবে তাতে তোমাদের জন্য কোনো গুনাহ 
নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দরাপু।” (সূরা 


আহযাব, ৩৩: ৪-৫) 


অর্থাৎ, পালক পুত্রকে পুত্র বললেই সে পুত্র হয়ে যায় না। বরং তাদের সম্পর্ক হচ্ছে 
ভ্রাতৃত্বের সম্পর্ক। এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত যাইদকে ডাকা হতো যাহদ 
ইবন মুহাম্মাদ। এই আয়াত নাযিলের পর তিনি আগের নামে ফিরে যান -- যাইদ ইবন 
হারিসা। ইসলামে পোষ্যপুত্রের নাম তার আসল পিতার নামেই হতে হবে, পালক 
পিতার নামে নয়। নিঃসন্দেহে ইয়াতীমের দেখাশোনা ও ভরণপোবণ কনা ইসলামের 
নজরে অত্যন্ত মহৎ একটা কাজ, অনেক বেশি সাওয়াবের একটা কাজ। কিন্ত ইয়াতীম 
বা পালফপুত্র (কিংবা কন্যা) কখনোই পালকপিতার নামে পরিচিত হবে না এবং পিতা- 
পুত্রের সম্পর্ক তাদের উপর প্রযোজ্য হবে না। 


একটি সামাজিক কু-প্রথার পরিসমাপ্তি 

যাইদ এবং যাইনাবের সংসারে যখন টানাপোড়েন চলছে, তখন আল্লাহর রাসূল ঙ্ট 
জানতেন তাদের এই সংসার টিকবে না এবং শেষ পর্মন্ত যাইনাবের সাথে তাঁর বিয়ে 
হবে -- আল্লাহ তাঁকে বিষয়টি আগেই জানিয়ে দেন। কিনু তবু তিনি যাইদকে 
যাইনাবের সাথে সংসার চালিয়ে যাওয়ার উপদেশ দেন। নিকট ভবিষ্যতে কী হতে 
যাচ্ছে সেটা ভেবে রাসূলুল্লাহ & বেশ অস্বন্তিতে ভুগছিলেন। এমন কিছু ঘটতে যাচ্ছে, 
যা নিয়ে সমালোচনার ঝড় উঠবে। সমাজের লোক ছি ছি করবে। কারণ সেই সময়ে 
পালকপু্ের স্ত্রী বিয়ে করা ছিল সমাজের দৃষ্টিতে খুব বাজে একটি বিষয়। কেমন ছিল 
তখন আল্লাহর রাসূলের মানসিক অবস্থা? আল্লাহ বলছেন, 


“আর স্মরণ করো! যার প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন ও যার প্রতি আপনি 
অনুগ্রহ করেছেন, তাকে আপনি বলেছিলেন, তোমার স্ত্রীকে তোমার কাছেই 
রাখো, আয় আল্লাহকে ভয় করো। (কিনু এ পর্যায়ে) আপনার মনের ভেতরে 
যে কথা আপনি লুকিয়ে রেখেছিলেন আল্লাহ তাআলা তা প্রকাশ করে দিলেন। 
(আসলে আপনার পালকপুর্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে) 
আপনি মানুষদেন (কথাকেই) তয় করছিলেন, অথচ (আপনি জানেন) আল্লাহ 
টিন ভয় পাওয়ার বেশি হকদার।” (সূরা আল-আহযাব, ৩৩: 
৩) 


আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের এই অর্থহীন প্রথাকে ভেঙে দিতে চাইলেন। 
এই প্রথা মুখের আদেশ দিয়েও ভাঙা যেত, কিন্তু আল্লাহ্‌ চাইলেন কাজের মাধ্যমে 
দৃষ্টান্ত স্থাপন করে এই প্রথাকে ভেঙে দিতে। আর তাই তাঁর রাসূলকে বিয়ে দিলেন 


সপন থেকে হদাইনিয|১৭৯ 


সাথে মুখে বলা আর করে দেখানো কখনোই এক নয়। কোনে 

পা জাই সেটা অনেক বেশ সু ক 
গর আনা লে আন মিছ দিত দন এই বিষয়টা 
য়ে যাইনাব খুব ন নারি 
নি দে জমিনে, আর আমার বিয়ে হয়েছে আসমানে" রঃ 


গুরেখটনা দুটো বিষয় সুপ্রতিষ্ঠিত হয়ে গেল। 

এক, দভক নেওয়া বলে কিছু নেই, পালকপুর বা কন্যাকে দন পিডৃপরিচ়ে বড় 
করতে হবে। 

দুই, পালকপুরের তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করতে কোনো সমস্যা নেই, এটি 
জিক কু-প্রথ মাত 

রয়ে হলো, ওয়ালিমা হলো। প্রায় তিনশো লন 
ওযানিমার অনুষ্ঠানে। আনাস ইবন মালিকের % মা উম সালিম ৬ তার সাধ্যমতো 
ছু খাবার রাসূলুল্লাহর ৬ জন্য রায়না করে পাঠান। বলা বাহুল্য, এই খাবার তিনশো 


জনের জন্য মোটেও যথেষ্ট ছিল না। কিন্তু এবারও 177, এট 
ঘটেছিল জাবির ইবন আবদুল্লাহর সাথে। এই অল্প খাবার তিনশো জনের জন্য যথেট 


হয়েগেন। 


যাইনাবের সাথে রাসূলুল্লাহর ৪ বিয়ে নিয়ে ইসলাম 
বিদ্ধেষীদের অপপ্রচার 


করা উ যে দুটো বিয়ে নিয়ে সাথে বিন মলা বি 
বোদা উবু আৰেকটি হলো যাইনাবের সাথে বিয়ে। মজার বিষয় 
এ দুটো বিয়েই সরাসরি আল্লাহর নির্দেশে হয়েছে। 


১) ইসলামবিদেধীরা বলে থাকে যাইচে নি বল লৰা 
শরম গড়েছিলেন। তাই যাইদকে তিনি তালাক দিতে বলেছেন ফেন ত 


হচ্ছিল না, তখনো আল্লাহর রামূল $ 
সংসার করার চেষ্টা চালিয়ে যান। 


২) ইসলাম নি লা শন 
ক্র bi লা বিশাল জায়গা রয়েছে। শুধু 


১৮০ |সীরাহ শেষ খন্ড 


[ভারণা করা হলো: আল্লাহর রাসূল & ওয়াহীর মাধ্যমে জানতে 
ie নি নর িইনাযের সাথে তাঁর বিয়ে হবে। কিছু লোকলজ্জার তয়ে ছিনি 
পানা বাইল কে ভালাক লা দিতেই উপদেশ দিয়েছেন। 
কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়টির নিন্দা করেছেন। 

“আর তুমি সানুষকে ভয় করেছিলে, অথচ আল্লাহরই বেশি অধিকার যে তুমি 

তাঁকেই ভয় করবে” 
সমাজের মানুষ কী বলবে এটা ভেনে আল্লাহর রাসূল $ ভয় পাচ্ছিলেন -- আর এনা 
আল্লহ তাঁকে নিন্দা করেন। বলি আল্লাহর রাবূল নিজে কুরআান লিখতেন, তাহলে 
তিনি নিজের লেখা কিতাবে নিজের নিন্দা বা সমালোচনা করতেন না। কারণ একজন 
আনুষ কখনোই প্রকাশ্যে লা বা অ্স্তিতে পড়তে চায় না। কিন্তু এই আয়াতটি ছিল 
রাসূলু্রাহর ্ জন্য অবতিবনা, কেননা এখানে আল্লাহ তাঁকে মৃদু ভাষায় তির্কার 
করছেন। এই প্রসঙ্গে মা আইশার একটি চমৎকার মন্তব্য এখানে উল্লেখযোগ্য, “যদি 
আল্লাহর রাসূল গু কুরআনের কোনো ভায়াত গোপন করতেন, তবে তিনি তাঁকে নিন্দা 
করার এই আয়াতটি মানুষের কাছে গোপন করতেন।” 


ষষ্ঠ হিজরীতে সংঘটিত কিছু সারিয়া 


খন্দকের পরে কুরাইশরা দমে গেলেও নজদের গোত্রগুলো পুরোপুরি বশ্যতাসত্ীকার 
করেনি। তারা ছিল সুসলিমদের উত্থানের বিরুদ্ধে বড়সড় একটা হুমকিস্বরপ। তাই 
ঝাসূলুল্লাহ এবার নজদের দিকে মনোযোগ দিলেন। 


১) আল-কারতার অভিযান 


সে মন্তায় গেল উমরা করতে, পথিমধ্যে মক্কার এক লোক তাকে বললো, 
-এই, তুই নাকি মুরতাদ হয়ে গেছিস? 
- না, আমি মুহাম্মাদের দ্বীন ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর শপথ করে বলছি, আল- 


৯৯২২২ 4 
৮ আৰু দাউদ, অধ্যায় জিহাদ, হাদীস ২০৩। 


রি যন্দর থেকে হুদাই নিয় 1১৮১ 
ইয়ামামা থেকে যেন এক দানা শস্যও তোদের মন্ধায় রাসূলুল্লাহর ঝর অনুমতি ছাড়া না 
ঢুকে সেই ব্যবস্থা করছি। 


সুমামাহর এই কথা ফাঁকা বুলি ছিল না। সে তার ক্ষমতা কাজে লাগিয়ে সত্যি সত্যি 
ইয়ামামা থেকে মক্কায় শস্য পাঠানো বন্ধ করে দেয়। তখন মক্কার নেতারা রাসূলুল্লাহর 
& কাছে অনুরোধ করেন যেন তিনি সুমামাহকে সামলে রাখেন। রাসুলুল্লাহ তাদের 
অনুরোধ রাখেন। ইসলাম মানুষকে যখন সত্যিই বদলে দেয়, তখন আমূলে বদলে 
দেয়। সে নিজের বুদ্ধিমন্া, ক্ষমতা সবকিছু দিয়ে ইসলামের খেদমত করার চেষ্টা করে, 
সুমামাহ তেমনই এক উদাহরণ । 


২) আল-খাবত অভিযান 


এটি মাছের অভিযান নামেও পরিচিত। তিনশো সৈনিকের এ অভিযানের নেতৃত্বে 
ছিলেন আবু উবায়দাহ ইবন আল-যাররাহ। কুরাইশদের অর্থনীতির বিরুদ্ধ রাসূলুল্লাহর 
সিরিজ হামলার মধ্যে এটি একটি। কারো মতে, এই অভিযানের উদ্দেশ্য ছিল 
জুহাইনাহ গোত্র। উন্দেশ্য যা-ই হোক, এই অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, 
কিন্তু যাত্রাপথে মুসলিমদের রসদ প্রায় ফুরিয়ে যায়। খাবার বাঁচিয়ে রাখার জন্য আবু 
উবায়দাহ দিনে প্রত্যেক মুজাহিদের ভাগে একটি করে খেজুর খেতে দেন। দিনগুলি 
ছিল খুবই কষ্টের! সেই মুহূর্তের কথা স্মরণ করে জাবির ইবন আবদুল্লাহ বলেছিলেন, 
“বখন সব খেজুর শেষ হয়ে গেল, দিনে একটা খেজুরের মর্ম যে কী আমরা তখন 
বুঝতে পেরেছি!" 


ব্যইস ইবন সাদ ইবন উবাদাহ ছিলেন এই অভিযানে অংশ নেওয়া এক সৈনিক। এই 
অবস্থা দেখে তিনি ধার করে এনে নয়টি উট জবাই করে সবার খাওয়ার ব্যবস্থা করেন। 
মানুষ সাধারণত ধনী অবস্থায় বেশি সাদাকাহ করে, কিন্তু কাইস এমন ছিলেন না। 
তিনি ছিলেন আনসারী সাহাবি সাদ ইবন উনাদার সন্তান। এ পরিবার ছিল উদারতার 
জন্য বিখ্যাত। 


এই অভিযান 'মাছেয় অভিযান" নামে পরিচিত হওয়ার কারণ ছিল। রসদের সব খাবার 
শেষ হয়ে যাওয়ার পর মুসলিমরা সাগরের তীরে এক বিশাল তিমি মাছ পড়ে থাকতে 
দেখতে পেলেন। প্রথমে তারা ভাবলেন সেই মাছ খাওয়া ঠিক হবে না। কিন্তু আবু 

4 বললেন, “আমরা আল্লাহর রাসূলের সাহাবি। আল্লাহর রাস্তায় ভ্রমণ করছি। 
আমাদের যেহেতু প্রয়োজন, কাজেই তোমরা খেতে পারে।” এখানে প্রসঙ্গত উল্লেখ্য 
মরা পশু খাওয়া জায়েয না হলেও মরা মাছ খাওয়া জায়েয। 


তারা ছিলেন আল্লাহর রাস্তার মুজাহিদ। তাই আল্লাহই তাদের জন্য রিখিক পাঠিয়ে 
দেন। বিশাল আকৃতির এক তিমি। এতই বিশাল যে, তিনশো মুজাহিদ আঠারো দিন 


৯৮২|ষীরাফ শেষ খন্ড 


ভরপেট খেয়েও শেষ করতে পারেননি।গ অভিযান থেকে ফিরে এসে আল্লাহর 
রাসূলকে $ এই ঘটনা বলা হলো। রাসূলুল্লাহ $ শুনে বললেন, "এই নাহ ছিল 
তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিঘিক।' তারা ফিরে আসার সময় নেই 
মাছের কিছু অংশ নিয়ে এসেছিলেন। আল্লাহর রাসূল & আগ্রহ ভরে সেই রিযিক খেয়ে 


দেখলেন। 


৩) আবু রাফে: পাঁচ সাহাবির ৬ দুঃসাহসী অপারেশন 

এক আনসারি সাহাৰির ভাষায়, 'আওস ও খাযগাজা গোত্রের উদাহরণ হলো দুই ভেজী 
ঘোড়ার মতো যারা রাসূলুল্লাহর & সামনে পরস্পর প্রতিযোগিতায় লিগু।' একটি 
লোকের কেউ যখন নবীজির উ সেবায় কিছু করতো, অন্য গোত্রও সেরকম কিছু করে 
পাল্লা দেওয়ার চেষ্টা করতো। এই প্রতিযোগিতা দুনিয়ার সাফল্যের জন্য ছিল না, 
তাদের প্রতিযোগিতা ছিল আখিরাতকেন্দ্রিক। সাফল্য বলতে আভাকেন পশ্চিমা 
বন্তবাদী পুঁজিবাদী বিশ্ব বোঝে অর্থ, ক্ষমতা আর মর্যাদা। কিনতু ইসলামে সাফল্য বলতে 
বোঝার আল্লাহর নৈকট্য। 


আওস গোৱের সাহাবিরা কা'ব ইবন আশরাফকে হত্যা করেছিল। এটা ছিল তাদের 
জন্য বিরাট একটা অর্জন। খাযরাজ গোরও পেছনে পড়ে থাকতে চায়নি। তারাও 
চাইলো ইসলামের খেদমতে এরকম একটা কিছু করতে। এজন্য তারা বেছে নিলো 
কা'ব ইবন আশরাফের মতো আরেক ইসলামবিদবেষী ঝাক্তিকে। তার নাম হলো সালাম 
ইবন আৰী আল-হুকাইক। সে পরিচিত ছিল আবু রাফাই বা আবু রাফে নামে। 


আবু রাফে ছিল একজন জনপ্রিয় কবি। আর সে যুগে কবি মানেই মিডিয়া ব্যক্তিত্ব। 
আগেই বলা হয়েছে, সেই সময়ের একটি কবিতা হচ্ছে আজকের যুগে একটি 
নিউজসাইটের প্রবন্ধ, টুইটারের টুইট কিংবা ব্লগপোস্ট অথবা ফেসবুক স্ট্যাটাসের 
মতো। সেটা মুহূর্তের মাঝে সবার কাছে পৌছে যেত। আবু রাফে তার এই কাব্যিক 
'প্রতিতা' কাজে লাণিয়েছিল রাসূলুল্লাহর & ও মুসলিমদের বিরুদ্ধে বিদ্রপাত্বক 
কবিতা লেখার কাজে। ইসলাম ও মুসলিমদের অপমান, তুচ্ছ-তাচ্ছিল্য ও ব্যঙ্গ করা 
ছিল তার কবিতার মূল উপজীব্য। ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে মিডিয়া-যুদ্ধে অংশ 
নেওয়া ছাড়াও সে ছিল খন্দর যুদ্ধের অন্যতম কারিগর। খন্দকের অর্থায়নে তার 
গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গাতফান গোত্র যখন খন্দকের সামরিক জোটে অংশ নেয়, মে 
তখন গাতফানকে মোটা অংশের পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়। 


খাযরাজের পক্ষ থেকে রাসূলুল্লাহর ডন কাছে এই আবু রাফের নাম প্রস্তাব করা হয়। 


আবু রাফেকে হত্যা করা হলে নিশ্চিতভাবেই ইসলামের বড় একটা শত্রুকে শেষ করা 
হবে। রাসূলুল্লাহ ৬ অনুমোদন দেন। পাঁচ জনের একটা দলকে পাঠানো হয় আনু 


সহীহ বুখারি, অধ্যায় জিহাদ; হাদীস ১৯২। 


al খন্দক্ল থেকে হদহরিয়া | ১৮৩ 
রাফেকে হত্যা করার মিশনে। এর নেতৃত্বে ছিলেন আবুল্লাহ ইবন আতিক। এই দলে 
আরও ছিলেন আবদুল্লাহ ইবন উনাইস ৬, গুপ্তহত্যায় তাঁর পূর্ব অভিজ্ঞতা ছিল। তিনি 
খালিদ ইবন সুফিয়ান হত্যা করেছিলেন। সে কাহিনী আগেই বর্ণনা বরা হয়েছে। 


আৰু রাফে ছিল ইহুদি। সে থাকতো বাইবারের নিরাপদ একটা দুর্গের মধ্যে। 
আবদুললাহ ইবন আতিকের নেতৃত্বে পাঁচ সাহাবির ছোট্ট দলটি যখন খাইবারে পৌঁছলেন 
তখন সদ্যা নেমেছে। সবাই পশুপাল নিয়ে বাড়ির পথে। দুর্গে ঢুকতে হলে এখনই 
ঢুকে গড়তে হবে, কারণ সন্ধ্যার পর দুর্গের দরজা বন্ধ হয়ে যায়। আবদুল্লাহ ইবন 
আতিক তার সঙ্গীদের অপেক্ষা করতে বলে একাই দুর্পের দিকে যেতে লাগলেন। 
উদ্দেশ্য, গাহারাদারের চোখ এড়িয়ে কোনোভাবে দুর্গের মাঝে ঢুকে পড়া। 


তিনি চট করে একটা কাজ করলেন। একটা চাদর দিয়ে নিজেকে ঢেকে এমন একটা 
ভান ক্মলেন যেন বনে হয় দুর্গের দেওয়ালের পাশেই প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য 
বসেছেন। মানুষ দেখলে ভাববে, তিনি এই দুর্গেই থাকেন, ডাকে সাড়া দিতে 
বের হয়েছেন। সে যুগে এটা স্বাভাৰিক ছিল। আর হলোও ঠিক তাই। তাকে লেখে 
প্রহরী বলে উঠলো, “এই যে আল্লাহর বান্দা, ভেতরে যেতে চাইলে এখনই যাও। আমি 
কিছু দরজা লাগিয়ে দিচ্ছি।' 


আবদুল্লাহ ইবন আতিক * এই সুযোগটাই খুঁজছিলেন। টুপ করে দুর্গের ভেতর ঢুকে 
পড়লেন। এরপরের কাহিনী ইতিহাস! আবদুল্লাহ ইবন আতিকের * মুখেই শোনা 
যাক সেই রোমাঞ্চকর কাহিনী, 


আমি দুগের ভেতরে এৱেশ করলাম। সবাই ভেতরে চাল এসেছে ভেবে পরী দরজা 
লাগিয়ে দিল। আর চাবিটা একটা খুঁটির সাথে কঁগিয়ে রাখল। বেশ খানিকক্ষণ পর 
চারদিক বুনসান নীরব হয়ে যাওয়ার পর আমি উঠে গিয়ে চাবিটা নিলাম, আর দরজা 
ইলে দিলাম (যেন দলের বাকি সদস্যরা যোগ দিতে গারে) ॥ 


আযু রাকে থাকতো দোতলার একটা ঘরে। দেখলাম সেখানে কিছু লোক গল্পঙজবে 
মত। আমি তাদের যাওয়ার অপেক্ষা করতে লাগলাম। একটা গাধার খোঁয়াড়ে বসে 
আছি। এক সময় লোকওলো চলে গেল। তখন আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে ভেতর 
থেকে দরজাটা দিলাম বন্ধ করে। ভাবলাম, তারা যদি আমার উপাহীতি টেরও গার, তরু 
আমাকে ধরার আগেই আমি আবু রাফেকে মোরে ফেলতে পারবো। 


আর লাফে ঘরে পৌঁছে গেলাম। সেখানে সে তার তার গারিঝার-পরিজন নিয়ে ওয়ে 


আছে। ঘরটা ছিল অন্ককার। আৰু রাফে ঠিক কোথায় আছে বোধ! যাচ্ছিল না। তাই 
তাকে ডাক দিলাম, 


- আবু রাফে 


১৮৪] 
কে রে; কে কথা বলে? জার রাফে জিজ্ঞেস করলো। 


আহি তার গলার আওয়াজ জনে গে কোথা৷ আছে আন্দাজ করে তার দিকে এদিযে 
গেলাম। তলোয়ার দিয়ে দিলাম এক কোগ। আমি বেশ উজেলিত হয়ে ছিলাম তাছ 
আঘাতটী ঠিক জায়গামতো লাগলো না। আর রায়ে চিৎকার করে উঠলে। আমি ঘর 
থেকে বেরিরে গেলান। এ গর আবারও তার ঘরে /ল্চলাম। এবার ঢুকলাম বড় 
রেশে। ভান করলাম যেন তাকে সাহায/ করতে এসেছি। গলার কর পরিবর্তন করে 
বললাম, 

- আৰু রাফে! কী হয়েছে আপনার? 

_ তোমার মায়ের জীবন বরবাদ হোক! দেখছো না কী হয়েছে! এক লোক এইমার 
আমাকে তলোয়ার দিয়ে আঘাত করেছে! 


এবার আমি সুযোগ বুঝে তার কাছে গিয়ে তাকে আবার কোপ মারলাম। এবারও হর 
একটা সনবিধা করতে পারলাম না। তার সর চিৎকার করে উঠলো। জামি আবারও গলার 
হয়া গরিব করে সাহায্যকারীর ভুমিকায় অবতীগর হলাম। দেখলাম আর রাফে চিং 
হয়ে জয়ে আছে। এবার তার পেট বরাবর তলোয়ার চালালাম। এরপর তলোয়ার 
বাঁকিয়ে ধরলাম। তলোয়ার তার পিঠ পথ ঢুকে গেল, হাড় ভাঙার মচমচ আওয়াজ 
শুনতে পেলাম। নিশ্চিত হলাম, একার তাকে হত্যা করতে পেরেছি। 


তারপর দ্রুত বেরিয়ে পড়লাম। একটার পর একটা দরজা বুলাছি আর বেরোচ্ছি; 
এভাবে সিঁড়ি পরত পৌঁছে গেলাম। সিঁড়ি দিয়ে নামছি একদম নিচে পৌঁছে গেছি 
ভেবে কেই না পা ফেলেছি, ওমনি পিছলে পড়ে গেলাম 


সেদিন ছিল জোৎল্লা রাত। আমার পা ভেঙে গেছে। পাগড়ি বুলে পা বাধলাম। (ভাঙা 
পা দিয়ে| সামনে এগোতে থাক্লাম। দরজা পযর্্ভ এসে রসে পড়লাম। ভাবলাম, আরব 
রাফেকে হত্যা করতে পেরেছি কি না এটা নিশ্চিত না হয়ে এখান থেকে যাবো না। 


সকাল হলো। মোরগের ডাক ওনতে পেলাম। কেউ একজন ঘোষণা করলো হে 
হিজাজের অধিবাদী, বিশিঃ ব্যবসায়ী আর রাকে নিহত হরেছেন। আমার মনে হলো, 
এর চাইতে মধুর কোনো কথা আমি কখনো শুনিনি। 


ঘোষণা শোনার পর সঙ্গীদের কাছে চলে এলাম। বললাম, আমাদের এখন যেতে হবে 
আল্লাহ আৰু রাফেকে হত্যা করেছেন। এরপর আমরা রাসূলুল্লাহর & কাছে গেলাম, 
তাকে সমত ঘটনা শোনালাম। তিনি বললেন, দেখি তো তোমার পা'টা বাড়িয়ে দাও। 
আমি আমার পা বাড়িয়ে দিলাম। তিনি আমার পা"টা তাঁর হাত দিয়ে শুধু ছুঁয়ে দিলেন। 
805 মনে হলো বেন এই গায়ে কখনোই কি 


বন্দর থেকে কপ হাব | ১৮৫ 


এই ঘটনাটি সহীহ বুখারিতে বর্ণিত” ইবন ইসহাকের বর্ণনায় এসেছে, ভারা পাঁচ 
জনই আবু রাফের ঘরে প্রবেশ করে তাকে হত্যা করেছিলেন। তবে দুটো বর্ণনার মাকে 
কোনো বৈপরীত্য নেই। কারণ আমরা ধরে নিতে পারি, উপরের বর্ণনায় আবদুল্লাহ 
ইবন আতিক শুধু নিজোর অংশের কথাই বর্ণনা করছিলেন! 


আৰু রাফের ঘটনা থেকে শিক্ষা 


১) সুণরিকল্পনা 

দুর্গে ঢোকার সময়ের কৌশল ছাড়াও আবু রাফের ঘরে প্রবেশের জন্য আবদুল্লাহ ইবন 
আতিককে * বেশ কিছু চালাকির আশ্রয় নিতে হয়। আবু রাফের স্ত্রীকে তারা বলেন, 
তারা আরব থেকে আবু রাফের কাছে কিছু সাহায্যের জন্য এসেছেন। তারা নাটকটি 
এমনভাবে সাজান যেন সেটা বিশ্বাসযোগ্য হয়। আর এসব কথোপকথনই হচ্ছিল 
ইহুদিদের ভাষায় । আবদুল্লাহ ইবন আতিক ৪৪ ইহুদিদের ভাষায় কথা বলেছেন যেন 
তার জন্য ভেতরে ঢোকা সহজ হয়। এ ধরনের কাজ অত্যন্ত পরিকল্পিত হওয়া চাই। 
সাহাব্রা সেটা নিশ্চিত করেছেন। 


২) উপস্থিত বুদ্ধি 

শ্রক থেকেই আবদুল্লাহ ইবন আতিক * উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে এসেছেন। 
প্রহাব করার ভান করে দুর্গে ঢুকে পড়া, গাধার আভ্তাবলে লুকিয়ে থাকা, আবু রাফের 
স্ত্রীকে ধোঁকা দেওয়া, আবু রাফের সাহায্যকারী সেজে কন্ঠস্বর পরিবর্তন করে কথা বলে 
তার অবস্থান খুঁজে বের করা -- প্রতিটি ক্ষেত্রেই তিনি প্রচণ্ড বুদ্ধিদীগ্ততার পরিচয় 
দিয়েছেন। এই ধরনের ঝুঁকিপূর্ণ অপারেশনে এটা খুবই জরুরি একটা বিষয়। ঈমান- 
আমলের সার্বিক বিবেচনায় আবু বকর, উমর, উসমানরা * এগিয়ে আছেন সত্যি। 
কিন্তু কিছু কাজ আছে যেটার জনা বিশেষ কিছু দক্ষতা লাগে যেটা ছিল মুহাম্মাদ ইবন 
মাসলামাহ, আবদুল্লাহ ইবন উনাইস কিংবা আবদুল্লাহ ইবন আতিকদের ৬। একজন 
নেতার কাজ এই বিশেষ যোগ্যতা এবং সু্তপ্রতিভাগুলো খুঁজে বের করা। 


8) আল-গাবার অভিযান: পদাতিক সৈনিক সালামাহ ইবন 
আল-আকরুওয়ার বীরত্ব 

এই অভিযানটি ছিল ষষ্ঠ হিজরিতে সংঘটিত সবচেয়ে বড় অভিযান*। আর অভিযানের 
মূল নায়ক ছিলেন সালামা ইবন আল-আকওয়া &। এই অভিযানে অংশ নিয়েছিলেন 
পাঁচশো সাহাবি, কিন্তু সালামার হীরত্ব আর সাহসিকতা আর সবকিছুকে ছাড়িয়ে ঘায়। 
সালামা ইবন আল-আকওয়া 4 ছিলেন মক্কা ছেড়ে আসা এক মুহাজির। পরিবার, 
সহায়-ম্পদ সবকিছু ছেড়েছুড়ে ভিনি আল্লাহ ও তাঁর নবীর পথে হিজরত করেছিলেন। 


€ সইহ বুখারি, অধ্যায় মাঘামি, হাদীস ৮৬, ৮৭। 
 সীরাহ ইবন হিশাম, তয় খণ্ড, পৃষ্ঠা ২৮৭। 


৯৮৬ |মাযাহ শেষ খজ 


মদীনায় এসে তিনি তালহা ইবন উবার ৬৫ চাকরি নেন। তাঁর ঘোড়া চড়ানো 
তাঁকে খেদমত করা, এভাবেই দিন কাটতে থাঝে। 


ঘটনার সূত্রপাত অনেকটা এভাবে, আবদুর রহমান উগ্নাইনা ইবন হিন আলি 
নেতৃত্বে গাতফানের কিছু লোক গাবাহ নামক ্থানে হামলা চালায় গাবাহ 
ফাছেই একটা উর্বর জায়গা। সেখানে মুসলিমনা তাপের উট চড়ানোর জন্য পাঠ 
একদিন আবদুর রহমান আল-ফিজারার লোকেরা এসে মুসলিম মেধপাপক যার ইবন 
আবি যারকে হত্যা করে। ভার স্ত্রী লাইলাকে ৪ বন্দী করে এবং বিশটা উট পুট 
করে পালিয়ে ঘায়। উটগুলো ছিল আল্লাহর রাসূলের উট। 


ঘটনাস্থলের কাছেই উপস্থিত ছিলেন সালামা ইবন আল আকওয়া এবং রাবাহ। তারা 
দুজনেই সেদিন উট চরাতে তৃণডূমিতে নিয়ে এসেছেন। ঘটনাটি ঘটেছে ভোর বেলায়। 
সালামা শঃ এই ঘটনা দেখতে পেয়ে তৎক্ষণাৎ রাবাহকে রাসূলুল্লাহর ৬ কাছে পাঠিয়ে 
দেন। আর তিনি নিজে শত্রুদের দৌড়ে ধাওয়া করার সিদ্ধান্ত নিলেন। পাহাড়ের উপর 
দাঁড়িয়ে চিৎকার করে বললেন, 


“ওয়া সুবহা! ওয়া সুবহা! ওয়া সুবহা!" 


“ওয়া সুবহা' ছিল সে যুগের বিপদ সংকেত। আজকের যুগে আমবুলেন্প বা লমকল 
বাহিনীর গাড়ির সাইরেনের মতো। সালামার চিৎকার মদীনা থেকেও শোনা গেল। 
সাহাবিরা দ্রুত রাসূলুল্লাহর গু কাছে এসে জমা হলেন। এই আক্রমণের পাল্টা জবার 
দিতেই হবে। রাসুলুল্লাহ তৎক্ষণাৎ পাঁচশো সৈনিকের দল প্রস্তুত করলেন। 


এদিকে সালামা সৈন্যবাহিনী আসার অপেক্ষা না করে একাই উয্াইনা আর তার 
দলবলের পিছু নেওয়ার জন্য ছুটে গেলেন। কিন্তু তার কাছে তখন না আছে কোনো 
ঘোড়া, না আছে কোনো উট, ছিল শুধু দুটো পা। সেই পা দুটোকে পুঁজি করেই 
নুটেরাদের ধরার জন্য দৌড়াতে লাগলেন। সালামার ভাষায়, 


“আমি লুটেরাদের তাড়া দিতে বোরিয়ে পড়লাম। তাদের দিকে একের পর এক তীর 
ভুঁডাছি আগ হন্দ মিলিয়ে হুংকার দিচ্ছি, 


এই দ্যাখ! আমি হলাম আক্ওয়ার পুর! 
আজকের দিন ইতরদের ধ্বংসের দিন! 
আমি হলাম আকওয়ার পুত দেখে নে- 
ইতরের দল মরবে এই দিনে/ 


যাকেই হাতের নাগালে গাছি; এমনভাবে তা ছুঁড়ে মাছি যে কাঁধ ছেদ করে তারের 
মাথা বোরিয়ে আসছে। তাদের কেউ যখন আমার দিকে পিছু ফিরতো, আমি গাহে 


সক খেকে হদহ নিয় |১৮৭ 


গোলা বল দানা” =” থেকে তীর দিকে করে ডালে নি তার দে 
নুটেরাদের সবাই ছিল ঘোড়ায় আর সালামা ইবন আল আকওয়া পদাতিক একজন 
সৈনিক মার। অথচ সালামার ধাওয়া খেয়ে তাদের রীতিমতো পাগল হওয়ার মতো 
অবস্থা! তারা কোনোরকমে একটা পাহাড়ের পাশে সরু গিরিপথের মতো জায়গায় 
আশ্রয় নিল। সালামা $ এরপর সেই পাহাড়ে উঠে উপর থেকে তাদের উপর একের 
পর এক পাথর মারতে লাগলেন। এক পর্যায়ে বাধ্য হয়ে তারা লুট করা সবগুলো উট 
ছেড়ে দিয়ে ক্ষান্ত হলো। 


শত্রুরা ক্ষান্ত হলেও সালামা ইবন আল আকওয়া মোটেও ক্ষান্ত হণেন না। তিনি 
তাদের ধাওয়া করতেই থাকলেন, করতেই থাকলেন। ধাওয়া খেতে খেতে শত্রুদের 
নিশ্বাস ওঠার উপক্রম! কোনোমতে ব্রিশটা জোব্বা আর ত্রিশটা বর্শা ফেলে নিজেদের 
বোবা হালকা করে পড়িমরি করে পালাতে লাগলো। ফেলে যাওয়া জিনিসুলোও 
সালামা চমৎকারভাবে কাজে লাগালেন। জিনিসগুলোর উপর সালামা একটা করে 
নিশানা রেখে দিতে দিতে এগোচ্ছিলেন যেন জিনিসগুলো পরে খুঁজে পেতে সমস্যা না 
হয় আর রাসূলুল্লাহর $ পাঠানো বাহিনীও যেন এই চিহ্ন দেখে পথ চিনে নেয়। 
সালামা বর্ণনা করেন, 


“শেষ পরত ুটেরার দল এক সরৎ পাহাড়ি পথে গিয়ে থামলো। সেখানে তারা বদর 
আল ফাজরির ছেলের সাথে মিলিত হলো। সবাই মিলে সকালের নাস্তা খেতে বসেছে 
জামি তখন একটা পাহাড়ের উপর দাঁঢানো। আমাকে দেখিয়ে ফাজারি বললো, এই 
লোকটা কে? তারা বললো, এই লোক-ই তো আমাদের নাজানারদ করে ছেড়েছে? সেই 
ভোর থেকে আমাদের পিছু ছাড়েনি! তীর মারতে মারতে আমাদের থেকে সবকিছু 
ছেড়ে নিয়েছে। ফাজারি বললো, ভোমরা তাকে তাড়া করছো লা কেন! যাও, চার জন 
দিয়ে এখনই এই লোককে শেষ করে দাও। 


ডাদের মধ্য চারজন পাহাড়ে উঠে আমার কাছাকাছি এল। আমি বললাম, 
"তোরা চিনিস আমাকে? 


“না; চিনি না। কে তুমি? 

আমি হলাম সালামা ইবন আল-আকওয়া। সেই সতার শপথ বিনি নাম্াদের মুখ 
উজ্জল করেছেন, আমি চাইলে তোদের প্রত্যেককে এক এক করে শেষ করে দিতে 
পারি কিছু তোরা কেউ আমার কিছুই করতে পারবি না! 

এই কথা শুনে তাদের একজন বললো, আমার মনে হয় সে ঠিকই বলছে। 


“পর তারা চলে গেল। আরাহর রানূলের & খোড়সওয়ারি় আসা পরর্ড আমি 


৯৮৮|সীৱ্হ শষ খজ 


সেখানেই দাঁড়িয়ে থকলাম। সবার আগে দেখতে গেলাম আপরাম আল-আদাদীকে। 
ভার পেছনে পেছনে আসছে জার জাতাদা আল-আনপারি, আর তারও শেহলে ছিল 
িক্দাদ ইবন আল-আসওয়াদ। আমি আরামের ঘোড়ার লাগাম টেনে বললাম, 
আঘরাম, তুমি সতবর্থাকো। ওয়া একা পেলে তোমাকে মেরে ফোলাবে। 


আখরাম আমাকে বললো; সালামা! যাদি ভুমি আল্লাহ এবং শেষ দিবসের এতি ঈনান 
এনে থাকে, ভুমি যাদি বিস্বাস করে থাকো যে জায়াত সত্য এবং জাহায়াম সত্য -- 
তাহলে আমার জার শাহাদাতের মাকে বাধা হয়ে দাঁড়িও না।' 


কারো কারো বুকের ভেতর আল্লাহর সাথে সাক্ষাতের বাসনা কত যে তীর হয়! 
আখরামের অদম্য সাধ শহীদ হবেন। এরপর সালামাহ আর বাধা দিলেন না। গথ 
ছেড়ে দিলেন। আখরাম ছুটে গেলেন লুটেয়াদের সাথে সম্মুখযুদ্ধে লি হতে। উয়াইনার 
মুখোমুখি আখরম। দু'জন প্রচণ্ড লড়াই করছেন। আখরামের আঘাতে উয়াইলার ঘোড়া 
আহত হলো, কিন্তু উয়াইনার পাল্টা আঘাতে আখরাম শহীদ হয়ে গেলেন। শাহাদাত। 
আখরামের কাজ্কিত শাহাদাত। আল্লাহর রাসূলের ক্রু থেকে শিক্ষা নেওয়া মানুষগুলো 
এভাবেই মৃত্যুকে ভালোবাসতে শিখেছিলেন। তাঁরা মৃত্যুকে ভয় পেতেন না। বরণ 
করে নিতেন। 

আখরামকে হত্যা করে উয়াইনাহ তাঁর & ঘোড়ায় চড়ে বসলো। এরপর দৃশ্যপটে 
আসলেন দিতীয় বীরযোদ্ধা আবু কাতাদা। আবু কাতাদা ॥৪ উয়াইনাকে আক্রমণ 
করলেন, পাল্টা আঘাতে উয়াইনা আবু ফাতাদার ঘোড়াকে মেরে ফেললো। কিন্তু আবু 
কাতাদা আল্লাহর ইচ্ছায় উয়াইনাকে হত্যা করলেন আর তার ঘোড়া নিজের দখলে 
নিয়ে সেটায় চড়ে বসলেন। সেটা আসলে আখরামের ঘোড়া ছিল। সালামা এরপর 
আবারও ডাকাতদলকে তাড়া করতে শুরু করলেন। আবার ফেরা যাক সালামার 


“সেই সভার শপথ নিদি মুহাম্মাদের মুখকে উজ্জল করেছেন, আমি তখন এতটাই 
ক্ি্রগতিতে তাদের ধাওয়া করাছি যে পেছনে রাসুলুল্লাহর & কোনো সাহাবিকেই 
দেখতে পেলাম না। এমনকি তাদের ঘোড়ার বরের উড়ানো ধুলিও আমার চোখে পড়ল 
না। এডারে চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এল। ডাকাতদল একটা গিরিপথে থামলো। 
সেখানে ধি-কারদ নামে একটা বাণ ছিল। খুব ডূষ্জাত অবস্থায় পানি খাবে, এরকম 
হরে তারা আমাকে দেখে পানি খাওয়া ছেড়ে প়িমারি করে গাহাড়ের উপরে পালাতে 
শুরু করলো! আমি হংকার দিয়ে বলে উঠলাম, 


এই দ্যাখ আমি আকওয়ার পুরা! 
আজকের দিন ইতরদের পাসের দিনঃ 


রোদের ইট পর লুটের দল তখন কাত, পরিজাজ বিধ্যজ। তাদের তার 
চলার শক্তি বাকি নেই। সালমাকে দেখে তারা হততক হে গো ভালা নিশাই 


এল = খল থেকে হ্দাইবিয় | ১৮৯ 


পারছিল না এই একাটি লোক সেই ভোর 
বান বিনয়ে তির তাদের একল বপন” দৌ জে তা করে 


- ভুনিই কি সেই লোক যে ভোর থেকে আমাদের তাড়া করে ফিরছো 
_ হা! আমিই তোদের জানের দুশমন! ভোরবেলার সেই আক্ওয়া/ i 


দল সারাদিন ঘোড়ায় করে পালিয়ে বেড়িয়েছে। তাদের ঘোড়া 
নাহিল হয়ে পড়েছে, শক্তির আর লেশমার নেই। তারা টো কাহ ছে 
উপত্যকায় রেখে চলে গেল। সালামা বলেন, 


তারা এ দুটো ঘোড়া পেছনে ফেলে পালিয়েছিল আমি সেঙলো নিয়ে রাসুতুরাহর ৬ 
কাছে ফ্রেত গেলাম। তিনি তখন সেই বার কাছে। সেখান থেকে সকালে 
মুশরিকদের পানি খেতে না দিয়ে তাড়িয়ে দিয়োছলাম। ইতিমধ্যে সুদের ফেলে 
যাওয়া চাদর আর বশার্লো রাসূলুল্লাহর & হতগত হয়েছে। আর কে দেখলাম 
উদ্ধার করা উটওলোর একটিকে জবাই করে লেটার কলিজা ঢুনা করছেন। আমি 
রনূনুলাহর& কাছে এসে তাঁকে বললাম, 


-ইয়া আল্লাহর রাসুল! আমাকে সুযোগ দিন, আপনায় যাহিনী থেকে একশো জন লোক 
নিয়ে এই কাফিরদের ধাওয়া করবো। এমনভাবে তাদের হত্যা করবো ঘে তাদের খবর 
আনার মতো একটা লোকও থাকবে না। 


এই কথা শুনে রাসূলুল্লাহ ও এমনভাবে হাসলেন যে, আওনের আলোয় আমি তাঁর 
দাঁত দেখতে পেলাম! 


-ডুমি আসলেই এই কাজ করতে পারবে তো সালামা? 
-েই সভার শপথ মিনি আপনাকে সম্মানিত করেছেন, অবশ্যই পারবো! 


গাতফকানের এক লোক থেকে পরে সাহাবিরা জানতে পারেন যে, সেদিন তারা একটা 
জট জবাই করেছিল । এমন সময় তারা সালামাহ ইবন আন-আকওয়ার আগমন ঢের 
গেয়ে জবাই করা উট ফেলেই পালিয়ে যায়। এই ছিল রাসূলুল্লাহর উ. 

কাজের নমুনা! শরুদলের লোকগুলো তাদের খাবার পর্যন্ত মুখে তোলার সুযোগ 
পায়নি। 


পরদিন সকাল রাসূলুল্লাহ & ঘোষণা দিলেন, “আমাদের শ্রেষ্ঠ অশ্বারোহী হলো আবু 
কাতাদা আর শ্রেষ্ঠ পদাতিক সৈন্য হলো সালমা” রাসূলুল্লাহ $ সালামাক্ে শলাভিক 
এবংঅশ্বারোহী দুটো ভাগেরই গনিমত দেন। 


যখন কোনো সাহাৰি কৃতিত্বের কোনো কাজ করতেন, রসনা & তাকে কদর 


১৯০ |সীরাহ শেষ খন্ড 


করতে ভুলতেন না। তিনি সালামা ইবন আল আকওয়াকে 
পিঠে নিজের পেছনে বসালেন। দুজন একই উটের পিঠে চেপে একসা 
ফেরত আসলেন। 


রাসূলুল্লাহর উট: আদবা 

রাসূলুল্লাহর উটের নাম ছিল আদবা। অতান্ত দ্রুতগামী একটি উট। হচ্ছের গময় দৌড় 
প্রতিযোগিতায় এটি ব্যবহৃত হতো। রাসূলল্লাহর $ মালিকানায় আদার আগে উটটি 
বনু আকিলের এক লোকের মালিকানায় ছিল। সেই লোক একবার উটসমেত 
মুসলিমদের হাতে বন্দী হয়। ঘটনাক্রমে যাসূণুল্লাহ কাছেই ছিলেন। সে 
রামূলুল্লাহকে & জিজ্ঞেস করলো, 'মুহামাদ, তুমি কেন আমাকে আর আদবাকে 
আটক করেছো?’ বনু আকল গোত্র মুসলিমদের সাথে যুদ্ধরত ছিল না। তাই লোকটি 
তাকে বন্দী করার ব্যাপারে প্রতিবাদ করছিল। 


রাসূলুল্লাহ $ জবাব দেন, ‘তোমাকে আটক করেছি তোমাদের মিত্র সাকীফ গোরের 
কারণে" সাকীফ গোত্রের সাথে মুসলিমদের যুদ্ধ না হলেও তারা ছিল কুরাইশদের 
পক্ষে এবং তারা ইসলামের বিরোধিতা করে আসছিল। সাকিফ গোত্রের কাছে দু'জন 
মুসলিম বন্দী অবস্থায় ছিল। তাই রাসুলুল্লাহ $ সাকীফের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা 
হিসেবে বনু আকিলের এই লোককে আটক কফরেছিলেন। অবস্থা বেগতিক দেখে 
লোকটি বলে বসলো, ‘আমি তো মুসলিম!” 


রাসূলুল্লাহ বললেন, ‘তুমি যদি স্বাধীন অবস্থায় এই কথা বলতে তাহলে কথাটা 
মেনে নেওয়া যেতো। এখন তুমি একজন বন্দী। তাই এই কথা এখন তোমার কাজে 
আসবে না।' লোকটি তখন খেতে চাইলো। তাকে খাওয়া দাওয়া করতে দেওয়া হলো। 
বন্দী হওয়া দুই মুসলিমকে ফিরে পেতে পরবর্তীতে এই ব্যক্তিকে মুক্তিপণ হিসেবে 
ব্যবহার করা হয়। কিন্তু উডটিকে রাসূলুল্লাহ ঝর নিজের জন্য রেখে দেন। 


পাতফানের লুট করা বিশটি উটের মাঝে এই আদবাও ছিল। গাতফানের ডাকাতরা 
রাতে বিশ্রাম নেয়ার জন্য থামলে উচগুলোকে সেখানেই ছেড়ে রাখত। সেই সময়ের 
কথা, একদিন তারা সবাই যখন ঘুমাচ্ছে। তখন তাদের হাতে বন্দী হওয়া সেই 
মুসলিম নারী লাইলা &, চুপে চুপে উটের পালের কাছে চলে গেলেন। তিনি কোনো 
একটি উটে চেপে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু কোনো উট উঠে 
দাঁড়াচ্ছিল না। অবশেষে তিনি আদবার কাছে এলে সে সহজেই পোম মেনে যায়। 


নাইলা খুশি হয়ে মানত করণেন, যদি তিনি এই উটে সওয়ার হয়ে পালিয়ে যেতে 
পারেন, তাহলে এই উটকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবেন। 


লাইলা মদীনায় পৌঁছে রাসূধুপ্লাহকে গরু তার মানতের কথা জানালেন। রাসুলুল্লাহ $ 
সব শুনে হেসে বললেন, ‘হায়! সে তোমাকে প্রাণে বাঁচিয়েছে আর তুমি তাকে জবাই 


“লক থেকে হদাহবিয়|১৯১ 


ক দিতে চাচছো! কী মন্দ প্রতিদান! শোনো, যে মানতের সাথে আল্লাহর অবাধাত 
ক নেই মানত পূৰ্ণ করতে হয় না। দেই মানতও পণ করতে হয় পা ধার 
জু দান করার মানত করেছো যা তোমার নয়” 


ছিল রাসূলুল্লাহর ৬, সেই মহিলার নয়। রাস্লুল্লাহ $ 
উটি ডি নিয়ে মানত করতে হয় না, এটা আলা অবাধ সে 
রাহ $ লাইলাকে মানত পূর্ণ করতে নিষেধ করেন। 


অদ-াবার অভিযান থেকে শিক্ষা 
প্রথমত, শারীরিক ফিটনেস বজায় রাখার গুরুত্ব। সালামা ইবন আল-আকওয়া ৪৫ 
ছিলেন সুষ্ব-সমর্থ, শক্তিশালী একজন মানুষ। দীর্ঘ সময় ধরে অনায়াসে পরিশ্রম করে 
গেছেন। ঘোড়াও তার সাথে দৌড়ে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তিনি ক্লান্ত হননি। সেই 
অভিযান থেকে আসার পথেও এক আনলারী সাহাবির সাথে তিনি দৌড় প্রতিযোগিতায় 
নামন। আজকের দিনের যুবকদের মধ্যে এমন ফিটনেস বিরল। সাহাবিরা ঘরের 
কোণে বসে থেকে বইপত্র বা কম্পিউটারে মাথা গুঁজে থাকার মানুষ ছিলেন না। দৌড় 
প্রতিযোগিতা, তীর ছোঁড়া -- এসব ছিল সাহাবিদের নিত্যনৈমিত্তিক রুটিন। জিহাদের 
পর্ততি হিসবে তারা নিয়মিত এসব অনুশীলন করতেন। 


দ্বিতীয়ত, লাইলার ঘটনা থেকে ইমাম নববী মহিলাদের একা ভ্রমণের উপর একটি 
মাদআলা দিয়েছেন। তিনি বলেছেন, ‘জরুরি প্রয়োজনে মুসলিম নারী নিজের স্বামী বা 
অভিভাবক ছাড়া ভ্রমণ করতে পারবেন। এরকম জরুরি প্রয়োজন উদূত হতে পারে 
যদি কোনো মহিলা দারুল হারব থেকে দারুল ইসলামে হিজরত করতে চায় কিংবা 
কেউ তাকে পাগ কাজে লিপ্ত করাতে চায় বা এরকম কিছু। প্রয়োজন ছাড়া একাকী 
জম মুসলিম মহিলাদের জন্য নিষিদ্ধ।" অর্থাৎ প্রয়োজনে মুসলিম নারীদের একা ভ্রমণ 
করা ভারেয তবে প্রয়োজন বলতে কী বোবায় সেটা ইসলামী শরীয়াহ দ্বারা সংজায়িত 
হওয়াচাই। 


৫) উরাইনার রাখালদের কাহিনি: কুরয ইবন জারির আল- 


ফিহরীর অভিযান 

ট্রাইনাহ গোত্র থেকে রাসল্লাহর উ কাছে এসেছিল। রাসূলুরাহর & 

সংখ লাম নিত কথন হল ভা কর মদীনায় এনেই তারা 

হু হয়ে পড়ল। প্রথমবার মদীনায় আগতদের জন্য এটা খুবই সাধারণ একটা 

পার ছিল। তারা তখন রাসূলুল্লাহর কাছে এসে বললো, “আমরা তো মেষপালক, 
মতো এক জায়গায় থাকতে অভান্ত নই।' তারা আর নদীলায় থাকতে * 


২ 
সহ বসি, অধ্যায় মানত, হৃদীল ১১। 


৯৯২|মীরাহ শেষ বড 


চ্ছিলো না। বাসুলুাহ $ তখন তাদের কিছু উট দেন। একজন রঃ 
তাদের সাথে পাঠিয়ে দিলেন আর অসুস্থতার চিকিৎসা হিসেবে উটের দুধ ও মূত্র পান 
করতে বলে দিলেন। লোকগুলো রাখালসহ উটগুলো নিয়ে মদীনার বাইরে চলে এল। 
আন্তে আস্তে সবাই সুহ হয়ে উঠলো। 


কিন্তু শরীর সু হলেও তাদের হৃদয় ছিল অনু বেদুইন এই লোকগুলো ছিল অড়ুত 
রকমের অকৃতজ্ঞ । কঠোর তাদের হৃদয়। সুহ্‌ হওয়ার কিছুদিন পরেই তারা ইসলাম 
ত্যাপ বরে মুরতাদ হয়ে গেল। খুব নৃশংসভাবে রামূলুল্লাহর $ মেঘপালককে হত্যা 
করে উটগুলো নিয়ে পালিয়ে গেল। 


এই খবর আল্লাহর রাসূলের ক্র কাছে পৌঁছলো। রাসূলুল্লাহ & দুআ করলেন যেন 
তাদের পথ সংকুচিত হয়ে যায়, হলোও তাই। তারা পথ হারিয়ে ফেললো । কুরষ ইবন 
জারির ঞ& বিশ জন মুসলিমকে সাথে নিয়ে তাদের খুঁজতে বেরোলেন। ভরদুপুরে কুরয 
ইবন জারির বিশ্বাসমাতকদের ধরে নিয়ে রাসুলের $ শহরে ঢুকলেন। জালিমদের 
শাস্তি এবার বাস্তবায়িত হবে 


রাসূলুল্লাহ & আদেশ করলেন তাদের হাত ও পা কেটে ফেলা হবে, লোহার গরম শিক 
দিয়ে তাদের চোখ উপড়ে ফেলা হবে। ঠিক যেতাবে করে তারা রাসূলুল্লাহর $ 
মেষচালককে হত্যা করেছিল। এটাই ছিল লোকগুলোর অপরাধের শান্তি। এরপর 
তাদেরকে না মেরে মদীনার আল-হ্ররাহ পাহাড়ের কাছে ফেলে রাখা হয়। প্রচণ্ড গরমে 
তৃষ্কার্ড হয়ে তারা পানি চাইতে থাকে, কিছু তাদেরকে এক ফোঁটা পানিও খেতে 
দেওয়া হয়নি। এভাবেই তাদের কষ্ট দিয়ে মেরে ফেলা হয়।”' 


শিক্ষা 

১) এই ঘটনায় আমরা দেখেছি রাসূলুল্লাহ বেদুইনদেরকে উটের মৃত্রকে ওষুধ হিসেবে 
খাবার পরামর্শ দিয়েছেন। বর্তমান সময়ে এটা বিতর্কিত একটা ব্যাপার। ইসলাম 
বিদ্বেধীরা এই হাদীসকে নিয়ে মুসলিমদের উপরে এক চোট নেয়। তারা বলে, ছি! ছি! 
মুহাম্মাদ উটের মূত্র পান করার আদেশ দিয়েছেন, কী বিচ্ছিরি ব্যাপার! আবার কেউ 
কেউ এই হাদীসের কারণে পুরো হাদীসশাস্তরকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। তারা বলে, 
রাসূলুল্লাহ স্ উটের মূত্র পান করতে বলেছেন এটা হতেই পারে না। অথচ এই 
ঘটনাটি সহীহ, মুসলিম এবং বুখারি দুই কিতাবেই আছে। 


খুব বিশদ আলোচনায় না গিয়ে শুধু এটুকু বলা যায় যে, পৃথিবীর অনেক দেশেই 
মূত্রকে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এটা অস্বাভাবিক কিছু না। আধুনিক 
, চিকিৎসাশান্ত্ে এমনটা হচ্ছে। প্রিমারিন (219018111) নামের একটি উষধ আছে 
যার উপাদান হচ্ছে সংশ্লেষিত ইস্ট্রোজেন (Conjugated 6515991) । এটি সংগ্রহ 


"' সহীহ বুখারি, অধ্যায় যাকাত, হাদীস ১০২। 


Co খর থেকে হন ইিয় | ১৯৩ 


বরা হয় মাদী ঘোড়ার মূত্র থেকে। এই ওষুধটি গর্ত করে 
এটি বাজারজাতকরণ হয়ে আসছে সেই ১৯৪৩ সাল ফেরে ফাািউটব্যানস 


গর্ভবতী ঘোড়ার মুত্র থেকে আধুনিক চিকিৎসাধিদরা উষধ তৈরি ক 
যে তেমন গঞন শোনা যায় না, অথচ একই কাজ যখন আল্লার 


র আমাদের মুসলিমদের উচিত হচ্ছে যখনই আমরা দেখব কোনো ঘটনা সহীহ 
সনদ দ্বারা প্রমাণিত, তখনই আমরা একে সতা বলে ধরে নেব। সেই ঘটনাকে সত্য 
ৰলে গহণ করার জন্যে কোনো ধরনের ফার্মাসিউটিক্যাল বা বৈজ্ঞানিক প্রমাণের 
রান নেই। রাসূল $ বলেছেন, তাই আমরা তাতে বিশ্বাস রাখি। এটাই হচ্ছে 
ঈমান। মুসলিমদের অবস্থান হবে এরকম। কথাটা অবৈজ্ঞানিক, বা সমাজের 
রীতিবিরুদ্ধ শোনালেও আমাদের ভাতে বিশ্বাস করতে হবে। নিজেদের পছন্দ বা 
যুক্তির সাথে বাপ না খেলে হাদীসকে বাতিল বা দুর্বল বলে সাব্যস্ত করা -- এটা 
মুসলিমদের জন্য একেবারেই সঙ্গত নয়। 


২ ছিতীয় বিষয়টি হলো শান্তির তীন্রতা। রাহমাতাল্লিল আলামিন রাসূলুল্লাহর $ গোটা 
সীরাতে এরকম কঠোরভাবে শত্রুদের শান্তি দেওয়ার আর কোনো দৃষ্টান্ত নেই। কেন 
এত কঠোরভাবে শাস্তি দেওয়া হলো? সে সম্পর্কে মন্তব্য করেছেন এই হাদীসের 
একজন বর্ণনাকারী আবু কিলাবা। তার মতে, ‘এই লোকগুলো হত্যা করেছে, চুরি 
করেছে, আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং জমিনের বুকে ফাসাদ সৃষ্টি 
করেছে।' তাদের দ্বারা সংঘটিত সবগুলো অপরাধই মারাত্মক পর্যায়ের অপরাধ। তারা 
বল ভল করে মুরতাদ ছলি, তয় রন করেছিল অর্থ, অনয জাকি 
| 


মতে অবশ্য এই ধরনের শান্তির বিধান রহিত হয়ে গেছে। কিন্তু অনেক 

এর সাথে দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে, এসব ক্ষেতে কিসাসের 
বিধান যো হবে। উমার ইবন খাভাব ॥ বগে, “দি সালা সকল মানুষ মিলে 
ক মানুষকে হত্যা করে তাহলে সানার সকল মানুষকেই কিসাসের বিধান হিসেবে 
হ্যা কর হবে এটাই হচ্ছে হুদুদের ক্ষেত্রে শরীয়াহর সাধারণ বিধান। 


১৯৪ | সীরাহ শেষ খন্ড 


৬) বনু কালবের বিরুদ্ধে অভিযান 
আবদুর রহমান ইবন আউফকে & পাঠানো হয় দাউমাতুল জান্দালে, বনু কালবের 
কাছে এটি ছিল রোমান সমাজ নিকটবর্তী একটি ্রিস্টান গো আবদুর রাহমান 


ইবন আউফ ছিলেন মুহাজির, রাসূুললাহর $ খুব কাছের মানুষ। এই অভিযানে 
যাওয়ার আগে রামূলুল্নাহ $ নিজ হাতে তার মাথায় পাগড়ি দেখে দেন। এরপর 


সংক্ষিপ্ত কিনতু মূল্যবান কিছু কথা স্মরণ করিয়ে দেন। 

“বনজ করো জালাহর নামে, আল্লাহর পথে। জিহাদ করো কাফিরদের বিরদে। 
কিছু অন্যায়ভাবে গলিমতের সম্পদ ভক্ষণ কোরো না, চুক্তিভঙ্গ কোরো না, 
কোনো শিতকে হত্যা কোরো না।' 


জিহাদের নিয়ত পরিশুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। মুসলিমরা জিহাদ করে শুধু আল্লাহর 
জন্য। নিজেদের দল নিয়ে গর্ব করাও জিহাদের নিয়ত হতে পারে না। এ বিষয়টি 
আল্লাহর রাসূল & সবসময় তাঁর সৈনিকদের মনে করিয়ে দিতেন। যুদ্ধের উত্তেজনায় 
যেন তারা বাড়াবাড়ি না করে বসে। 


নির্দেশ মোতাবেক আবদুর রহমান বনু কালবকে ইসলামের দাওয়াত দেন। প্রথমে 
তারা প্রত্যাখ্যান করে, কিন্তু তৃতীয় দিনে তারা ইসলাম গ্রহণ করে। এরপর রাসূলুল্লাহর 
নির্দেশে তিনি তাদের নেতার মেয়ে তুমাদির বিনত আসবাগকে বিয়ে করে ফিরে 
আসেন। এর মাধ্যমে মদীনার বাইরের কোনো স্থানে সর্বপ্রথম ইসলামী আইন চালু 


হ্যা। 


অন্যান্য কিছু অভিযান 

ষ্ঠ হিজরী মুসলিমদের জনা ব্যস্ত একটি বছর ছিল। বড় কোনো যুদ্ধ সংঘটিত লা 
হলেও পুরো সময় রে অনেকগুলো আক্রমণাত্মক অভিযানে তাদের ব্যস্ত থাকতে হয়। 
এরকম আরও কিছু অভিযান সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা হলো। 


১] রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ $ উকাশাহ ইবন মিহসানের ৬ নেতৃত্বে চল্লিশ 
জনের একটি দলকে পাঠান বনু আসাদ গোত্রকে শায়েস্তা করার উদ্দেশ্যে। তারা বনু 
আসাদের এলাকায় যান। তাদের পানির কুয়া "আল-গামর' দখল করে নেন এবং 
সেখানেই তাঁৰ গাড়েন। শত্রুরা সবকিছু রেখে পালিয়ে যায়। তাদের রেখে যাওয়া 
দু'শোর মতো উট গনিমাহ হিসেবে নিয়ে উকাশাহ ফিরে আসেন। 


২) মুহাম্মাদ ইবন মাসলামার নেতৃত্বে & দশ সদস্যের একটি বাহিনী পাঠানো হয় 
যিল-কিসসায়। উদ্দেশ্য ছিল বনু সালাবা এবং উওয়্যাল গোত্রকে ভয় দেখানো হেন 
গোত্র দুটি মুসলিমদের ভূমিতে অতর্কিত আক্রমণ করতে সাহস না পায়। তাদের 
লক্ষ্যস্ূল ছিল মদীনা থেকে মাত্র চব্বিশ মাইল দূরে। রাতের বেলা সেখানে 


খ্দ 
শর থেকে হম হিয় [১৯৫ 


মতো লোক তাদের ঘিরে ধরে। তারা শত্রুদের সা 
এর মধ্য সুদ ইবন মাসলামাহ্‌ হাডা পোকে শহীদ টে গজ 
পন মাসলামাহ আহত অবস্থায় মদীনায় কিরে আসেন। মানত ড তথা সে 
হবে আবু উবায়দার ৬ নেতৃত্বে চল্লিশ সদস্যের একটি বাহিনী পাঠান। তালের 
সমন আঁচ করতে পেরে শত্রুরা পলায়ন করে। তাদের কিছু সম্পদ আর তাদের 
লোককে বন্দী করে মদীনায় নিয়ে আসা হয়। একজন 


ও যায়িদ ইবন হারিসাকে ৬১ পাঠানো হয় আল-ঈলে। জায়গাটি ছিল মদীনা 
ও রাতের দূরতে। মকর একটি কাফেলাকে আক্রমণ করা হিল তাদের উপ 
তাদের উদ্দেশ্য সফল হয়েছিল। তারা কাফেলা আটক করেন, কাফেলার সম্পদ জব্দ 
করেন এবং কিছু লোককে বন্দী করেন। বন্দীদের মধ্যে একজন ছিল রামূলুরাহর & 
কনা যাইনাবের & স্বামী আবুল-আস। 


৪) একই বছরে আলী ইবন আৰি ভালিবকে & পাঠানো হয় বনু সাদ ইবন বকরের 
বিরুদ্ধে একটি অভিযানে। গোত্রটি মুসলিমদের বিরুদ্ধে খাইবারের ইহুদিদের সাহায্য 
ব্রার পরিকল্পনা করছিল। আলীর বাহিনীর সাথে যুদ্ধ না করে গোরটি সেখান থেকে 
সরেপড়ে। একজন লোক বন্দী হয়। তার থেকে বেশ কিছু গুরুতৃপূর্ণ তথ্য উদ্ধার করা 
সন্তৰ হয়। 


ভিযানগুলো থেকে দুটো বিষয় লক্ষণীয়, 

অথমত, চারপাশের কোথায় কী ঘটছে সে সম্পর্কে রাসূলুল্লাহ & সজাগ ছিলেন। 
মুদনিমর যুদ্ধের ময়দানেই কেবল শক্তিশালী ছিলেন না, বরং গোয়েন্দাগিরিতেও তারা 
ছিলেন সমান পারদশী। নজরদারি (944100108) এবং তথ্য সংগ্রহ 
(৪৷৷J৪৭০৪) দুটো কাজে তাঁর গোয়েন্দা বাহিনী সবসময়ই পেশাদারিত্বের পরিচয় 
দিয়ে এসেছে। রাস্লুল্লাহকে & কখনই শক্ররা চমকে দিতে পারেনি, বরং তিনিই 
সবসময় তাদেরকে চমকে দিতেন। 


দিতী়ত রাসূলুল্লাহর যুদ্ধ কেবল কুরাইশদের বিরুদ্ধে সীমিত ছিল না। বরং যে থা 
ঘরা মুসলিমদের প্রকাশ্য শত্রুদের গোপনে বা পরোক্ষভাবে সাহায্য করে আসছিল: 
রাহ & তাদের বিকুদেও যুদ্ধ করেছেন এবং অভিযান পরিচালনা করেছেন। যদি 
শুরু থেকেই তাদেরকে প্রতিহত করা না হতো, তাহলে অনেকেই মদীনার বিরুদ্ধে থা 
ছুলে দাঁড়াবার সাহস দেখাতে গুরু করতো। রাষ্পররিচালনার কাজটি সৰসময়ই জটিল 
জান এই কাজের জন্য যথেষ্ট নয়, বরং আরও প্রয়োজন অভি, 

ও আঞ্চলিক শক্তি এবং তাদের যড়যন্র সম্পর্কে ধারণা। 


হদাইবিয়ার সন্ধি 
রাসূলুল্লাহর & স্বপ্ন 


“আমি কা’বাকে করেছি মানুষের জনা মাসাবাহ...” (সূরা বাকারাহ, ২: ১২৫) 


কা'বার একটা অডুত সম্মোহনী শক্তি আছে। যে কা-বাকে একবার দেখে, সে বার বার 
সেখানে ফিরে যেতে চায়। তীব্র একটা টান তাকে আচ্ছন্ন করে রাখে। আল্লাহ 
সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাইতুল্লাহ হলো মাসাবাহ। মাসাবাহ্‌ মানে 
সম্মিলনস্থন। কোনো বাচ্চা উট যখন খেলতে যায়, সে একটু পর পর তার মাকে দেখার 
জন্য ফিরে আসে। এই ঘটনাকেই বলে মাসাবাহ। কা'বাঘর ঠিক তেমনই মানুষের 
জন্য মাসাবাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবরাহীমের ৯2 দুআর কারণে মানুষের 
অন্তরে কাণবার প্রতি একটা তীব্র ভালবাসা সৃষ্টি করে দেন । যে এই ঘরে যাবে সে এর 
প্রেমে আটকে যাবে। 


প্রায় ছয় বছর কা'বা থেকে দূরে থেকে রাসূলুল্লাহর গর মনে কান্বার কাছে যাওয়ার 
তীব্র বাসনা জেগে উঠলো। তিনি স্বপ্নে দেখলেন তিনি আর সাহাবিরা একসাথে কা'বার 
চতুর্দিকে তাওয়াফ করছেন। তাওয়াফ শেষে কেউ কেউ মাথা মুস্তন করেছেন, আবার 
কেউ কেউ চুল ছেঁটে ছোট করেছেন। স্বপ্ন দেখার পর রাসূল $ মুসলিমদের তাঁর সাথে 
উমরা করার আহবান জানালেন। মক্কায় যাওয়ার জন্যে, আল্লাহর ঘরকে এক নজর 
দেখার জনে সাহাবিরাও উতলা হয়ে উঠলেন। 


মক্কার পথে যাত্রা 


আল্লাহর রাসূলের গু ডাকে সাড়া দিলেন প্রায় চৌন্দশ সাহাবি। সবাই মিলে মক্কার 
উদ্দেশ্যে যাত্রা করলেন। যুল হুদাইফায় ইহরাম বাঁধলেন। কুরবানীর পশুগুলোর গায়ে 
চিহ্ন লাগিয়ে দিলেন। কুরবানীর আগে পশুর গায়ে সনাক্তকরণ চিহ্ন দেওয়া ছিল 
আরবের এতিহা। এই যাত্রায় নবীজির ৬ সাথে ছিল প্রায় সততরটি উট। 


সফর শুরু হলো। রাসূল ও তাঁর সাথীরা ভালবিয়া পাঠ করছেন-- লাব্বাইক 
আল্লাহুম্মা লাব্যাইক। পুরোপুরি শান্তিপূর্ণ মেজাজে রাসূলুল্লাহ ক্র ও সাহাবিরা এগিয়ে 
চলছেন। কোনো যুদ্ধংদেহী ভাব নেই। সবার সাথে শুধুমাত্র একটি তরবারি ছাড়া আর 
কোনো অস্ত্র নেই। এই অস্ত্র রাখাও ছিল আরবদের এতিহ্য মাত্র। অন্ত ছাড়া ভ্রমণ 
করার কথা আরবরা চিন্তাও করতে পারত না। যার অস্ত্র নেই তার সাথে একটা উটের 
কোনো পার্থক্য নেই। যুদ্ধের কোনো পরিকল্পনা ছিল না বিধায় রাসূলুল্লাহ কোনো ভারী 


ll হদাইবিয়র মি |১৯৭ 
অস্ত্রশস্ত্র সাথে রাখেননি। 

যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে না থাকা সত্তেও রাসূলুল্লাহ & অত্যন্ত সতর্ক ছিলেন। 
তিনি কোনো অনভিপ্রেত পরিস্থিতির সমুখীন হতে চাননি। তাই বিশ সদস্যের একটা 
অশ্বারোহী দলকেও সাথে রেখেছিলেন। তাদের কাজ ছিল পুরো জামাআতের নিরাপত্তা 
নিশ্চিত করা এবং পথে কোনো বাধাবিপত্তি আছে কিনা সেদিকে লক্ষ রাখা। গুপ্তচর 


হিসেবে সাথে ছিলেন বিশর ইবন সুফিয়ান আল-খুমাই 4। তার কাজ ছিল প্রতিপক্ষের 
গোপন তথ্য সংগ্রহ করে নবীজির $ কাছে পৌঁছে দেওয়া। 


উমার & ছিলেন খুবই বুদ্ধিদীপ্ত এবং সতর্ক একজন মানুষ। তাকে বোকা বানানো 
যেত না। তিনি নিজেই নিজের ব্যাপারে একবার বলেছিলেন, “আমি নিজে ধুরদ্ধর নই, 
কিন্তু ধুরন্ধর লোকেরা আমাকে বোকা বানাতে পারবে না।” তাঁর এই প্ণের পরিচয় 
মেলে তাঁর কথা, কাজ এবং নবীজিকে &ঁ দেওয়া পরামর্শে। উমরা করার উদেশ্যে 
একেবারে খালি হাতে যাওয়াটা তাঁর কাছে কেমন যেন ঠেকলো। তিনি আল্লাহর 
রাসূলকে & বললেন, ‘হে আল্লাহর রাসূল, আপনি কি কোনো রকম অস্ত্র ছাড়া এমন 
লোকদের দেশে প্রবেশ করতে চান যারা আপনার সাথে যুদ্ধে লিপ্ত?" 


রাসূল & বিষয়টি নিয়ে ভাবলেন এবং উমারের সাথে একমত পোষণ করলেন। তাই 
তিনি মদীনা থেকে অন্তর নিয়ে আসার আদেশ দিলেন। কিন্তু অন্তলোকে দল থেকে 
দূরে রাখা হলো। তিনি চাননি মানুষ ভাবুক যে তিনি যুদ্ধ করতে এসেছেন। 


রাসূলুল্লাহর ভু গোয়েন্দা বিশর ইবন সুফিয়ান ৬ কুরাইশদের ব্যাপারে তথ্য নিয়ে 
ফিরে এলেন। তিনি জানালেন কুরাইশরা যুদ্ধের সর্বাত্মক র্তুতি নিয়েছে। তারা যুদ্ধ 
করতে দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো মূল্যে তারা রাসূলুল্লাহর & মক্কা প্রবেশ ঠেকাবে। 
এজন্য তারা লোকও জড়ো করছে। নারী-শিশুদের নিয়ে ময়দানে নামছে। এটা শুনে 
রাসূলুল্লাহ $ বললেন, 


“হায় রে কুরাইশ! যুদ্ধের চিতা ওদের পাগল করে রেখেছে! তাদের কী এমন 
ক্ষতি হতো যদি তারা পুরো বিষয়টাকে আমার আর আরবদের হাতে ছেড়ে 
দিত! আরবরা যাদি আযাকে হত্যা করতো, তাহলে তো এমনিতেই তাদের 
মনের আশা পুর্ণ কয়ে যেতো। আর আল্লাহ যাদি আমাকে বিজয়ী করেন, 
তাহলে কুরাইশরা দলে দলে ইসলাম এহণ করে নিজেরাই লাভবান হতো। 
কিনতু না, যতদিন তাদের শক্তি আছে ততদিন তারা আমার সাথে লড়ে যেতে 
চায়! কুরাইশরা ভেবেছেটা কী? আমি হাল ছেড়ে দেবো? আল্লাহর শপথ, 
আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, সামি সে উদ্দেশ্যে জিহাদ 
চালিয়ে আাবো -- যতক্ষণ না আল্লাহ আমাকে নিজয়ী করেন অথবা আল্লাহর 
পথে আমার অভি বিলীন হয়ে বায়া" 


১৯৮ সারাহ শেষ খন্ড 


মুসলিমদের কা'ায় প্রবেশের বাধা দেওয়ার কোনো নৈতিক অধিকার কুরাইশদের 
ছিল না। কুরাইশরা ছিল কা'বার রক্ষণাবেক্ষণবনরী, কা'বা তাদের সম্পত্তি ছিল না। 
কা'বা তৈরি করে গেছেন আরবদের পূর্বপুরুষ ইসমাঈল &ঞচ। তাই সবারহ কা'বাঘরে 
যাওয়ার অধিকার আছে। কাউকে কা'বায় প্রবেশ করতে না দেওয়া খুবই গুরুতর 
বিষয়। আর বিশেষত যেখানে রাসূলুল্লাহ ষ আগেই ঘোষণা দিয়েছেন তিনি শুধু উমরা 
করতে চান, যুদ্ধ করতে চান না৷ কুরাইশপের এই সিদ্ধান্ত আরবরা তেমন পছন্দ 
করলো না। জনমত রাসূলুল্লাহর $ পক্ষেই গেল। 


দেখতে দেখতে পরিস্থিতি জটিল হয়ে উঠলো। রাসূল & সাহাবিদের কাছে পরামর্শ 
চাইলেন, “তোমরা আমাকে পরামর্শ দাও। তোমরা কী চাও? যারা আমাদের কাবাঘরে 
প্রবেশে বাধা দিচ্ছে, আমরা তাদের সন্তান এবং পরিবারদের দিকে অগ্রসর হই?" 


এখানে সেসব গোত্রের কথা বোঝানো হয়েছে যারা রাসূল $ এবং তাঁর সাহাবিদের 
কাবাঘরে প্রবেশে বাধাদানের মতো ঘৃণ্য কাজে কুরাইশদের সাহাযা করছে। এই যুদ্ধে 
কুরাইশরা একা ছিল না, তাদের সাথে হাত মিলিয়েছিল আল হাবিশ। তারা ছিল তিন 
বা ততোধিক গোত্রের মিলিত জোট। রাসূল গু সাহাবিদের কাছে জানতে চাইছিলেন 
হাবিশদের আক্রমণ করা ঠিক হবে কিনা। আবু বকর *% তখন নবীজিকে ফর বললেন, 


“হে আল্লাহর রাটৃল, আপনি কাবাঘর তাওয়াফে এসেছেন, কারো সাথে বুদ্ধ করতে 
নয়। আপনি আপনার লক্ষ্যে অটল থাকন। যারা এই লাক্ষো বাধা দেবে, আমরা কেবল 
তাদের সাথে যুদ্ধ করবো” 


আবু বকরের ঞ্ঃ পরামর্শ নবীজির & পছন্দ হালো। তিনি নিজ থেকে যুদ্ধে না 
জড়ানোর সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হলেন। 


কুরাইশরা খালিদ ইবন ওয়ালিদ এবং ইকরামা ইবন আবু জাহলের নেতৃত্বে দুইশো 
সৈন্যের এক বাহিনী পাঠালো। খবর পেয়ে রাসূল পু বিকল্প পথে অগ্রসর হবার 
সিদ্ধান্ত নিলেন যেন খালিদ ইবন ওয়ালিদকে এড়াতে পারেন। আসলাম গোত্রের এক 
লোক মুসলিম বাহিনীকে বিকল্প পথে মক্কায় নিয়ে যাওয়ার দায়িত্ব নিলেন। নতুন 
পথটি ছিল খুবই রুক্ষ, বন্ধুর। শেষ পর্যন্ত তাঁরা সফল হলেন। মক্কার অদূরে ছুদাইবিয়া 
নামক জায়গায় এসে উপস্থিত হলেন। হুদাইবিয়া থেকে মক্কার দূরত্ব ছিল মাত্র এক 
দিনের। মক্কার বিপদসীমার ভেতরে। খালিদ ইবন ওয়ালিদ তখন তড়িঘড়ি করে 
বাহিনী নিয়ে মক্কায় ফিরে গেলেন। 


হ্যাইবিয়া পৌঁছে নবীজির ক বিখ্যাত উট কাসওয়া হঠাৎ বসে পড়ল। অনেক 
পীড়াপীড়ি করেও তাকে ওঠানো যাচ্ছে না। সাহাবিরা মন্তব্য করতে লাগলেন, 

ওয়া অবাধ্য হয়ে গেছে। কিন্তু রাসূল ডু বললেন, 'না, কাসওয়া অবাধ্য হয়নি। 
অবাধ্যতা কাসওয়ার স্বভাব নয়। সে তাঁর নির্দেশেই থেমেছে যিনি আবরাহার 


ঘনাহবিয়ার সি | ১৯৯ 
হাতিগুলোকে থামার নির্দেশ দিয়েছিলেন।”ঠ 


পু রাই যখন আবরাহা ও তার 
মন্কা আক্রমণ করতে গেল তখন তার হাতিগুলো মাটিতে বসে পড়েছিল 
অনেক ঠেলেও হাতিগুলোকে ওঠানো সম্ভব হয়নি মুসলিমদের ক্ষেত্রেও এবাই ঘটনা 
ঘটলো, উট বসে পড়লো। কিন্তু আবরাহার বাহিনী ছিল কাফির বহিনী, আর 
রাসূলুল্লাহর & বাহিনী ছিল মুসলিম বাহিনী। সেক্ষেত্রে এই দুইয়ের মাঝে পার্থক্য 
কোথায় থাকলো? ইবন হাজার আসকালানি এই সম্পর্কে মন্তব্য করেছেন, 


“আল্লাহ ওয়া জাল অতীত বান সবই জানেন তি তেন যে, মকার 
লোকেরা একসময় হুসলিম হবে। তাই ভিনি অতীত এবং বান বোনো সময়ই 
রক্তপাত হতে দেনালি। আবরাহার ক্ষেরে সেটি করেছেন আবরাহার বাহিনীকে ধ্বংসের 
মাধামে, আর হদাইীবিয়ার সময় তা করেছেন শাতির দরজা উন্মোচনের মাধ্যয়ে। 
রাসুল & যাদি সোদিন সামনে অথসর হতেন তাহলে যৃদ্ধ লেগে যেত, অনেক রক্তপাত 
হতে পারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কাসওয়াকে থামিয়ে দেওয়ার মাধামে 
ঘসলিমদের যুদ্ধে জড়ানো থেকে বিরত রেখোছিলেন।” 


কাসওয়াকে বসে পড়তে দেখে রাসূল পু বললেন, 


“লেই: শপথ যার হাতে পণ, আমি কুরাইশদের যেকোনো এজাব 
এহণ করতে রাজি আছি যতক্ষণ পতি আল্লাহর মযাদা রক্ষিত হয়।" 


রাসূল ঞ স্পষ্ট করে দিলেন যে তিনি শান্তি চান এবং তিনি তাদের যে কোনো প্রস্তাব 
গ্রহণ করবেন। শুধুমাত্র আল্লাহর মর্যাদা বা অধিকার লঙ্ঘিত না হলেই হলো, এই 
ক্ষেত্রে সেটি ছিল হারামের ভেতরে রক্তপাত। 


হদাইবিয়াতে একটি কুয়া ছিল। কিন্তু সাহাবিরা পানি পান করতে গিয়ে দেখলেন যে 
কুয়াটি খালি। রাসূল & একটি তীর তাদের হাতে দিলেন, বললেন সেটিকে কুয়ায় 
নিক্ষেপ করতে। তীর নিক্ষেপ করতেই কুয়া থেকে কলকল করে পানি বের হতে গুরু 
করে। আল্লাহর রাসূলের ষ্ আরও একটি মু’জিযা। 

দুই পক্ষের মধ্যে দূত প্রেরণ 


মুসলিমদের প্রথম দূত: খাররাশ ইবন উমাইয়্যাহ 


একটা চাপা উত্তেজনা বিরাজ করছিল দুই শিবিরেই। রাসূল ও কুরাইশদের কাছে 
বার্তা পৌছাতে চাইলেন যে, তারা যুদ্ধ করতে আসেননি, এসেছেন আল্লাহর ঘর 


Et ne ES Et 
সহীহ বুখারি, অধ্যায় শর্তাবলী, হাদীস ১৯। 


২০৩|সীরাহ শেষ খণ্ড 


তাওয়াফ কাতে। এই কাজের জানো পাঠানো হলো খাররাশ ইবন উম 
খারাশ মক্কায় গেলেন। কিনতু খাররাশের ॥/ সাথে মক্কাবাসীর ব্যবহার ছিল 
তারা ভার উটকে হত্যা করে এবং তাকেও মেরে আধমরা করে ফেলে। 


একজন দূতের সাথে এরকম হীন আচরণই বলে দেয় মনযাবাসীরা তখন চূড়াপ্তভাবে 
দিগন্রান্ত এবং হতাশায় নিমজ্জিত হয়ে ছিল। তাদের ছিল প্রচণ্ড অহংকার কিন্তু এখন 
ভারা অপমানিত। তাদের মর্যাদাপূর্ণ অবস্থান ধীরে ধীরে খর্ব হচ্ছিল। তারা বিষয়টা 
মানতে পারছিল না বিধায় উদ্‌ত্াত্তের মতো আচরণ করাতে থাকে। 


মুসলিমদের দ্বিতীয় দূত: উসমান ইবন আফফান ৬ 
রাসূল $ আরেকজনকে দৃত হিসেবে পাঠাতে চাইলেন, উমারকে * ডাক দিলেন। 
উমার * বললেন, 


“ইয়া রাসুলুল্লাহ মকায় আমার পরিবারের এমন কেউ নেই যে আমাকে নিরাপত্তা 
দেবে। আর আমি কুরাইশদের কী পরিমাগ ঘৃণা করি সেটাও তাদের ভালোই জানা 
আছে। তারপরও আপনি যদি যেতে বলেন, আমি যাবো।' 


রাসূল & কিছু বললেন না। উমার তখন আরেকটি নাম প্রস্তাব করলেন-- উসমান &৪। 
কারণ উসমানের ঞ গোত্র তখনো মক্কায় ছিল। 


উসমান * ছিলেন বনু উমাইয়্যা গোত্রের। উমাইয়্যা গোত্র কুরাইশদের অন্যতম প্রধান 
শাখা বনু আবদে মানাফের অন্তর্ভুত। মকা শহরের নেতৃত্ব ছিল দুই গোত্রের হাতে। বনু 
মাবযুম আর বনু আবদে মানাফ। বনু মাখযুমের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিল আবু জাহল, 
মৃত্যুর আগ পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে সে নেতৃত্ব দিয়ে গেছে। এই গোত্রে আরও 
ছিল ওয়ালিদ ইবন সিরা এবং তার হেলে খালিদ ইবন ওয়ালিন। অন্যদিকে বনু 
'আবনে মানাফের প্রধান দুই শাখা গোত্র হচ্ছে বনু হাশিম আর বনু উমাইয়্যা। এই 
শাখা গোত্র দুটির মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল। রাসূল ক্রু ছিলেন বনু হাশিমের আর 
উসমান ৬ ছিলেন বনু উমাইস্যার। বনু উমাইয়্যার শীর্ষনেতা ছিল আবু সুফিয়ান। 
ও যখন উসমানকে & কুরাইশদের কাছে পাঠালেন, সাথে সাথেই তিনি বনু 
দ্বিতীয় শীর্ষ নেতার কাছে থেকে সুরক্ষার অশ্বাস লাভ করবেন। এই 
ব্যক্তিটি হলেন উসমানের * চাচাতো তাই আব্রান ইবন সায়িদ ইবন আল আস। 
তিনি উসমানকে & নিজের উটের পিঠে করে কুরাইশদের সামনে নিয়ে গিয়ে ঘোষণা 
দিলেন যে, এই লোকটিকে আমি আমার তরফ থেকে নিরাপত্তা দান করলাম। 


উসমানের & সফরের উদেশ্য ছিল মূলত দুইটি। 
মা এটা ঘোষণা করা ঘে, মুসলিমরা কুরাইশদের সাথে যুদ্ধ করার জনয মকায় 


| হদহাবিয়ার মছি | ২০১ 


আর দ্বিতীয়ত, মু'মিন নরনারী যারা তখনো মন্ধায় রয়ে তাদেরকে রাসূলুল্লাহর 
$ আশ্বাসবী পৌঁছে দেওয়া যে ইসলাম অবশ্যই বিজ l 


উসমান মন্তার ভেতর পুরো সময়টিকে কাজে লাগালেন। কুরাইশদের নেতৃস্থানীয় 
লোকদের সাথে আলোচনায় বসলেন, তাদের বোঝানোর চেষ্টা করবেন মুসলিমদের 
আভিপরা় কিনতু কুরাইশা গোঁ ধরেই থাকলো। তাদের এক বথা -- তোমাদের আমরা 
অনকায় ঢুকতে দেবো না, বলেছি তো দেবো না। উসমান ৬ সকার জনগণের কাছে 
গেলেন। তাদের উদ্দেশ্য করে বললেন, 


“আমাকে আল্লাহর রাসুল &: পাঠিয়েছেন যেন তোমাদেরকে আল্লাহ আর ইসলামের 
পথে ডাকি ধর্ম এহণ করো। আল্লাহ ইসলামকে বিজর দান 
করবেন এবং তার রাসৃলরে সম্মানিত করবেন। তোমরা আমাদের ছেড়ে দাও যেন 
অন্যদের সাথে যৃদ্ধ করতে পারি। যাদি তারা আমাদের পরাজিত করতে পারে, তাহলে 
তো তোমাদের মনের আশা পুর হয়েই যাবে। আর যাদি আমরা তাদের পরাজিত করি 
রও করতে পারো। কিনু এখন আমার মনে হয় তোমাদের বিশ্রাম দরকার। আমাদের 
সাথে যুদ্ধে না যাওয়াই তোমাদের জন্য ভালো হবে। তোনরা আমাদের সাথে বৃদ্ধ 
করতে করতে রা হয়ে গেছ। তোমাদের সেরা লোকওলোও সব মারা গেছে। তোমরা 
জেনে রাখো, আমরা এখানে এবার বুদ্ধের জন্যে আসিনি, এসেছি উমরা কৱতে। 
কুরবানির পণ চিক্িত করে রেখেছি, গঙ্ওলো বুলরবালী করে চলে যানো।' 


আবান ইবন সায়িদ উসমানকে ৬ বললেন, 'তুমি চাইলে কাবা ঘর তাওয়াফ করতে 
পারো, কেউ তোমাকে বাধা দেবে না।' মুসলিমরা তখন বলতে লাগলো উসমান & 
কতই না সৌভগ্যবান। তিনি কাবাঘর তাওয়াফের সুযোগ পেয়েছেন! কিন্তু রাসূল & 
বললেন, ‘তার প্রতি আমার চাওয়া, সে যদি যুগ যুগ ধরেও সেখানে থাকে, আমি 
তাওয়াফ না করা পর্যন্ত সে কাবাঘর তাওয়াফ করবে না।' 


উসমান « রাসূলুল্লাহর $ চাওয়া অনুযায়ী কাজ করেছিলেন। এক পা বাড়ালে যেই 
কাবাঘরকে ছোঁয়া যাবে, তা না ছুঁয়ে আবান ইবন সায়িদকে তিনি বলে দিলেন, 
“অল্লাহর রাসূল & তাওয়াফ না করা পর্যন্ত আমি কাবাদর তাওয়াফ করবো না।” 


এই একটা কথা অনেক কিছুই বলে দেয়। রাসূলুল্লাহর প্রতি সাহাবিদের ভক্তি আর 
ভালোবাসা কত গভীর, তা বুঝতে এই একটি কথাই যথেষ্ট। 


কুরাইশদের পক্ষ থেকে প্রেরিত বুদাইল ইবন ওয়ারকা 

কুরাইশরাও দূত পাঠাতে লাগলো। প্রথমে তারা পাঠালো বুদাইণ ইবন ওয়ারকাকে। 
সে ছিল বনু খুযাআ গোরের। সে সাথে করে নিজ গোত্রের আরও কিছু লোক নিয়ে 
এসেছিল। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় মে, খুযাআ গোত্র হচ্ছে রাসূল $ এবং 


২০২|সরহ শেষ খণ্ড 


মুসলিমদের পতি বিশবস্ত। এখন বর্ণনা আছে যে, খুযাআ গোত্র মক্কার ঘাবতীর তথয 
নৰীজিকে $ পাচার করতো। 


নবীজির ও যুদ্ধ জয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল ছিল বিভিন্ন গোত্রের সারে 
ভার সম্পর্ক। কুরাইশরা তার শক্রু হলেও বনু খুযাআর সাথে তার সুসম্পর্ককে তিনি 


নিজের কাজে লাগিয়েছেন। যাই হোক, বুদাইল রাসূলুল্লাহকে % বললো, কুরাইশরা 
এমন উট নিয়ে এসেছে যে দুধ দেয়।' অর্থাৎ, কুরাইশরা দীর্ঘদিন অবস্থানের পরা 


প্রস্ততি নিয়েই এসেছে। পরিস্থিতি যদি থাকার দাবি করে, তাহলে তারা সেটাই করবে। 
তারা যুদ্ধের জন্যে তৈরি। রাসূলুল্লাহ & তখন তাকে বুঝিয়ে বললেন যুদ্ধ করার তার 
উদ্দেশ্য নয়, বায়তুল্লাহর যিয়ারত করাই তার একমাত্র উদেশ্য । 


বুদাইল রাসূলুল্লাহর $ এই বার্তা নিয়ে মক্কায় ফিরে এলেন। কিন্তু কুরাইশরা তাকে 
পাত্তাই দিল না, তারা তাকে উপেক্ষা করলো। তার বিরুদ্ধে স্বজনগ্রীতির অভিযোগ 
আনলো, তার সাথে খারাপ ব্যবহার করলো। সে তাদের বললো, 'কুরাইশরা, তোমরা 
মুহাম্মাদের সাথে বাড়াবাড়ি করছো। যুদ্ধ করার অভিপ্রায় নিয়ে তিনি আসেননি, তিনি 
বায়তুল্লাহ যিয়ারত করতে এসেছেন’? বলা বাহুলা, এসব কথা কুরাইশদের মোটেও 
পছন্দ হলো না। 


মিখরাজ ইবন হাফস 

বুদাইনের পর কুরাইশরা পাঠালো মিরাজ ইবন হাফসকে। তাকে দেখামাত্র 
রাসূলুল্লাহ ষ্ বলে উঠলেন, ‘সে হচ্ছে বিশ্বাসঘাতক!’ মিরাজের স্বভাব সম্পর্কে তিনি 
আগে থেকেই জানতেন। দেখা গেল মিখরাজ কুরাইশদের চল্লিশ-পঞ্চাশ জনের একটি 
দল নিয়ে মুসলিমদের তাঁবুর চারপাশে ঘুরবুর করছে। তার উদ্দেশ্য ছিল মুসলিমদের 
মধ্যে কাউকে একা পেলে তাকে বন্দী করে কুরাইশদের হাতে তুলে দেওয়া। কিন্তু 
ঘটনা ঘটলো উল্টো, মিখরাজের পুরো বাহিনীই মুসলিমদের হাতে ধরা পড়ল। শুধুমাত্র 
সে কোনোমতে পালিয়ে বাঁচল। রাসূলুল্লাহ স চাচ্ছিলেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে 
তাই তিনি বন্দীদের বিনা শর্তে মুক্তি দিয়ে দিলেন। 


হুলাইস ইবন আলকামাহ 


এরপর পাঠানো হলো হাবশীদের প্রধান হুলাইস ইবন আলকামাহকে। তাকে দেখে 
রাসূলুল্লাহ জঁ বলে উঠলেন, “এই লোকটা আন্তরিক। কুরবানির পশুগুলো তার দিকে 
ঠেলে দাও যেন সে সেগুলো দেখতে পায়।' 


মুসলিমদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল এটা প্রমাণ করা যে, তারা শুধু উমরা করতে 
এসেছেন। একদল লোক কাবাঘরে উমরা করতে এসেছে, তারা কুরবানির পশু নিয়ে 


* আল বিদায় ওয়াল নিহায়া, ৪ খণড, পা ৩০৭ 


2 2 হদাহবিয়র মি | ২০০ 


কাছে ফিরে গিয়ে বললো, ‘সমস্ত শুশংসা আল্লাহর। শোনো 
লোকলোকে মধ থকে দূরে ঠেলে রাখা একেবারেই ঠিক হচ্ছেনা শোনো, এই 


হলইস ছিল মুশরিক, একজন কাফের। কিন্তু সে কুরাইশ নেতৃবৃন্দের মতো নীতিহীন 
ছিল না। মুসলিমদেরকে কা"বাঘরে আসতে বাধা দেওয়া যে অন্যায় হচ্ছে, সেটা সে 
ঠিকই বুঝতে পারছিল। বললো, “তোমরা আবদুল মুভালিবের সন্তানদের কা'বায় 
প্রবেশ করতে দেবে না আর লাখাম, জুদাম, হিমইয়ার আর কিন্দার লোকরা কা'বা 
পরিদর্শন করতে পারবে -- আল্লাহ তাআলা এটা হতে দেবেন না।" এই চারটি গোত্র 
হলো কাহতানি শাখা, আরবদের ইয়েমেনি শাখা থেকে উড়ুত। আর এদের অবস্থান 
কা'বা থেকে অনেক দূরে -- লাখাম, জুদাম এই দুটোর অবস্থান আরবের একদম 
উত্তরে, আর হিমইয়ার এবং কিনদার অবস্থান একদম দক্ষিণে, ইয়েমেন সীমান্তের 
কাহাকাছি। দূরনুরাস্তের গোত্ররা কা'বায় তাওয়াফ করছে অথচ বনু মুন্তালিবের কিছু 
সন্তান মন্তায় বড় হয়েও কী'বায় প্রবেশ করার অধিকার পাচ্ছে না -- কুরাইশদের এই 
দ্বিমুখী আচরণের সমালোচনা করায় কুরাইশরা ক্ষেপে গিয়ে তাকে বললো, ‘চুপ থাক, 
কাওজ্ঞানহীন বেদুইন কোথাকার!” 


ছুলাইস খুব রেগে গেল। সে বললো, “দেখো, তোমাদের সাথে এই শর্তে চুক্তি করিনি 
যে, কেউ কা'বাঘর পরিদর্শনে আসবে আর তোমরা তাদেরকে বাধা দিবে। শপথ সেই 
সত্তার যার হাতে হুলাইসের প্রাণ, হয় তোমরা মুহামাদকে কাবাঘরে প্রবেশ করতে 
দিবে, না হাল আমি হাবশিদের নিয়ে আলাদা হয়ে যাবো!' কুরাইশরা তখন অবস্থা 
বেগতিক দেখে তাকে বললো, ‘আচ্ছা, তুমি শান্ত হও, দেখি কী করা যায়।" 


উরওয়া ইবন মাসউদ 


কুরাইশদের সব প্রচেষ্টা একে একে ব্যর্থ হতে লাগলো। তারা যাকেই পাঠায়, 
প্রত্যেকেই মুসলিমদের উমরা করতে দেওয়ার পক্ষে মত দিতে থাকে। তাদের 
মনমতো কাউকে তারা পাচ্ছিল না। বিষয়টি খেয়াল করলেন উরগুয়া ইবন মাসউদ। 
উ্রওয়া ছিলেন তাইফের বিশিষ্ট কূটনীতিক। সে বুঝতে পেরেছিল জনমত মুসলিমদের 
পক্ষ, কুরাইশদের একগুয়েমিতে কাজ হবে না। অবস্থার হাল ধরতে সে নিজেই 
এগিয়ে গেল, কুরাইশদের উদ্দেশ্য করে বলল, 


-তোষরাকি আমার পিতা নও? 
-য্যাঁ। 


- আমি কি তোমাদের ছেলে নই? উরওয়া ছিলেন তাইফের কিন্তু তার মা ছিলেন 
কুরাইশি। 


২০৪।সীরাহ শেষ বন্ড 


হাঁ, তুমি আমাদের ছেলে। 

- বলো, আমার বিরুদ্ধে কি তোমাদের কোনো অভিযোগ আছে? 

-না, নেই। 

- উকাযের ঘটনা মনে আছে? আমি কি সে সময় তোমাদের পক্ষ নিইনি? 
- হাঁ, নিয়েছো। 


এসব কথাবার্তা মনে করিয়ে দিয়ে সে কুরাইশদের কাছে আস্থা অর্জন করে নিলো। 
কুরাইশরাও দেখলো তাইফের হলেও উরওয়া তো তাদের পক্ষেরই লোক, তার উপর 
ভরসা করা যায়। এবার তারা তাকেই দূত হিসেবে নিযুক্ত করলো। উররওয়া ইবন 
মাসউদ রাসূলুল্লাহর & কাছে গেল। তার উদ্দেশ্য রাসূলুল্লাহকে & মনন্তাত্তিকভাবে 
দুর্বল করে দেওয়া। বর্তমানের পরিভাষায় যাকে বলে -- Psychologica! Warfare 
বা মনজাড়িক বুদ্ধ রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলল, 


“মুহাম্মাদ! ধরে নিলাম তুমি তোমার কজাতিকে যুদ্ধে পরাজিত করলে, আচ্ছা, তুমি কি 
কখনো এমন আরবের কথা শুনেছো যে নিজ জাতিকে ধ্বংস করেছে? আর যদি 
বুরাইশদের হাতে তুমি পরাজিত হও, তাহলে আল্লাহর শপথ করে বলাহি ভুমি বে 
কাপুরুষ লোকঙলোকে জড়ো করেছো; এরা একটাও তোমার পাশে থাকবে না, 
সবকটা তোমাকে ছেড়ে গালাবে/' 


উরওয়া তার বক্তব্যকে এমনভাবে সাজালো যেন রাসূল্ল্লাহই ষ্ হচ্ছেন অপরাধী আর 
কুরাইশরা সাধু! যেন রাসূলুল্লাহ এসেছেন যুদ্ধ করতে আর কুরাইশরা শান্তি চায়! 
অথচ ঘটনা হিল পুরোই উল্টো -- রাসূশুপ্লাহ এসেছেন শান্তিপূর্ণভাবে উমরা করতে 
আর কুরাইশরা তাঁকে বাধা দিচ্ছিল। বর্তমান সময়ে আমরা দেখি, পশ্চিমা শক্তি 
এভাবেই তাদের বক্তব্যকে সাজায়। তাদের ভাবটা এমন যে মুসলিমরা হলো সন্ত্রাসী, 
তারাই শান্তি বিনষ্ট করছে আর পশ্চিমারা হলো শান্তিকামী। অথচ বাস্তবতা হলো, 
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে পশ্চিমারাই মুসলিম ভূমিগুলোতে দখলদারিতু চালাচ্ছে 
এবং লুটপাট-সন্তরা-ধংসযজ্ঞ করে চলেছে। আর আমরা অনেক ঘুসলিমরাও তাদের 
এই ‘পিসফুল' ন্যারেটিভে বিশ্বাস করে বসে আছি। 


যাই হোক, উরওয়া ইবন মাসউদ এর কথা থেকে আরেকটা বিষয় স্পষ্ট। সে 
ইসলামকে বিচার করছিল জাহিলিয়াতের দৃষ্টিভঙ্গি থেকে। আরবদের সমাজ ছিল 
গোত্রভিত্তিক, তাদের কাছে গোত্রপরিচয়টাই ছিল সব! অন্যায় করলেও তারা নিজ 
গোত্রের পক্ষ নেবে, নিজ গোত্রের জন্য তারা জীবন দিতেও রাজি। তাই একভান মানুষ 
নিজ গোত্রের বিরুদ্ধে অবস্থান নেবে, নিজ গোৱের বিরুদ্ধে যুদ্ধ করবে -- এটা 
কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। আজকের হিসেবে অনেকটা নিজ দেশের বিপক্ষে 
অবস্থান নেওয়ার মতো ব্যাপার। কিন্তু রাসূলুল্লাহ && তাই করছিলেন। তিনি কুরাইশ 
হয়েও কুরাইশদের বিরুদ্ধ যুদ্ধ করছিলেন। দ্বীন বা ধর্মের অবস্থান যে গোত্র বা 


হদাইবিয়ার এরি |২০৫ 


আভিপরিয়েরও ওপরে -- জাহিল আরবরা সেটা বুঝতে ব্যর্থ হচ্ছিল। তাই উরওয়া 
চাইছিল, কেমন করে তুমি নিজ গোত্রের বিরুদ্ধে 
বা কো? এমন দিই 


উর্ওযার জাহিলি দৃষ্টিভঙ্গি আরও একটি ব্যাপার হৃদয়ঙ্গম করতে বার্থ হয়েছিল। 
হলো মুসলিমদের এঁক্যের ভি্তি। সাহাবিরা ছিলেন Re ুটি। 
দেখানে যেমন সম্মানিত কুরাইশ বংশের লোক ছিল, তেমনি ছিল আওস, খাঘয়াজ 
গোত্র, ছিল আসলাম এবং শিফারের মতো নিচু শ্রেণির গো। এই গোত্রগুলোকে 
উরওয়া তৃতীয় শ্রেণীর গোত্র বলে মনে করতো। তার ধারণা ছিল মানুষ শুধু নিজ 
গোলের জনাই যুদ্ধ করে। কিন্তু একজন মুসলিম যুদ্ধ করে ভার দীনের জন্য, আদর্শের 
জন্য, গোত্র পরিচয় এখানে মুখ্য নয়। বরং উটু-নিচু সকল গোত্রের মানুষকে ইসলাম 
এক সমতলে আনতে পেরেছে। কারণ এই বন্ধন হলো ঈমানের বন্ধন, জাতীয় বা 
গোত্রীয় বন্ধন থেকে তা অনেক বেশি শক্তিশালী। রাসূলুল্লাহর গু প্রতি সাহবিদের 
ভালোবানা কত নিখাদ আর গভীর, উরওয়া সেটা তখনো টের গায়নি। তাই সে খোঁচা 
মেরে বলতে চাইছিল, বিপদে পড়লে তোমার সঙ্গীসাথীরা তোমাকে ফেলে পালিয়ে 
যাবে! 


বলা বাহুল্য, এই কথাটি ছিল খুবই অপমানজনক। আবু বকর & গাশেই ছিলেন, এই 
কথা শুনে তিনি প্রচণ্ড ক্ষেপে গেলেন। উরওয়াকে বললেন, ‘যা ভাগ এখান থেকে। তুই 
গিয়ে তোদের দেবী আল-লাতের লজ্জাস্থান চোষ! আমরা আল্লাহর রাসূলকে ছেড়ে 
পলিয়ে যাবো? এই আমরা তাঁকে পরিত্যাগ করবো? হ্যা?” 


লজ্জাস্থান চোষার এই কথাটি ছিল আরবের প্রচলিত একটি গালি। আবু বকর ৬ 
এমনিতে শান্তশিষ্ট মানুষ ছিলেন, কিন্তু উরওয়ার এই কথায় তিনি শান্ত থাকতে 
পারলেন না। একেবারে গালি দিয়ে বসলেন। রাসূলুল্লাহ ঝর শুনলেন, কিছুই বললেন 
না। উরওয়া পালি হজম করে নিয়ে বললো, ‘অতীতে তুমি আমাকে একবার উপকার 
করেছিল আবু বকর, সেটা আমার শোধ করা হয়নি। তা না হলে আজকে তোমার এই 
কথার উচিত জবাব দিয়ে দিতাম।" 


উ্ওয়াকে একবার একশো উট রক্তপণ দিতে হয়েছিল। কিন্তু রক্তপণ আদায়ের 
মধ্য তার ছিল না। আবু বকর * তখন উরওয়াকে দশটি উট দিয়ে সাহয্য 
করেছিলেন। এটা জাহিলিয়াতের যুগের কথা। এই কারণে উরওয়া আবু বকরকে কিছু 
ৰনলোনা। 


উ্নওয়া ইবন মাসউদ ছিলেন একজন ঝানু রাজ্নীতিবিদ। কথার জোরে তিনি 
মনোবল গুঁড়িয়ে দিতে চাইছিলেন। নিজ গোরের সাথে তুমি কীভাবে বুদ্ধ 


আল হিপ ওয়ান নিহায়া, ৪ খণ্ড, পৃষ্ঠা ৩১২। 


২০৬]সারাহ শেষ খন্ড 


করছো -- এই কথা বলে তিনি রাসূলুল্লাহকে ও মানসিকভাবে দর্বণ করে দিতে 

চচ্ছিলেন। আন সাহাবিদের গোরভিননতার দিকে আঙুল তুলে, তাদের 

দিয়ে রাসুলুল্লাহ আর সাহাবিদের মাঝে দূরত্ব সৃষ্টি করতে চাইছি, 
মতো তার কথায় আত্মবিশ্বাসের সৃস্পষ্ট ছাপ। কিন্তু এসবের ₹ 

মুসলিমদের টলাতে পারলো না, উল্টো উরওয়াই আবু বকরের আচরণ দেখে 

বেলুনের মতো চুপসে গেল। 


এরপরে ঘটলো আরও একটি ঘটনা। সমঝোতার আলোচনা চলাকালীন সময়ে উরয়া 
আল্লাহর রাসূলের $ দাড়ি স্পর্শ করছিলেন। এটা সে যুগের জন্য খুবই স্বাভাবিক 
একটা ঘটনা। দেহরক্ষী হিসেবে রাসূলুল্লাহর $ মাথার কাছে ছিলেন আল সুগীরা ইবন 
শু'বা &। ব্যাপারটা তার মোটেও পছন্দ হলো না। উরওয়াকে দাড়ি ধরতে দেখে 
আল-সুগীরা তার সাথে থাকা তলোয়ারের বাট দিয়ে উরওয়ার হাতে আঘাত করে 
বললেন, ‘তোমার এ হাত আল্লাহর রাসূলের দাড়ি থেকে সরিয়ে রেখো। দেশি দেরি 
করলে এ হাত আর তোমার কাছে ফেরত যাবে না।" 


উ্রওয়া হতভম্ব হয়ে গেল, কেউ তার সাথে এমন রূঢ় আচরণ করতে পারে ভার 
বিশ্বাসই হচ্ছিল না। কে এভাবে তার সাথে এভাবে কথা বললো সেটাও বোঝার উপায় 
নেই কারণ আল-সুগিরা ইবন শু'বা = ছিলেন আপাদমস্তক বর্মে ঢাকা। উরওয়া 
রামূলুল্লাহকে $ জিজ্ঞেস করলেন, ‘কে এই লোক? তোমার বাহিনীতে এত রুক্ষ 
লোক আর একটিও দেখিনি।' রাসূলুল্লাহ $ মুচকি হেসে বললেন, “এ হচ্ছে তোমার 
ভাতিজা আল-মুগিরা ইবন শু'বা।" 


উরওয়া যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে তার ভাতিজা মুগীরাকে 
& উদ্দেশ্য করে বললো, ‘বিশ্বাসঘাতক কোথাকার! তোর অপকর্মের দাগ তো মাত্র 


সেদিন পরিক্ষার করলাম!" 


উরওয়া তার ভাতিজা মুগগীরাকে অতীতের একটা ঘটনা নিয়ে খোঁচা দিলেন। একবার 
মুগীরা তেরো জন মুশরিকের সাথে সফরে বের হন এবং পথিমধ্যে তাদের লুট করে 
তাদের হত্যা করেন। সাকিফের গোত্রগুলোর মধ্যে তখন সেটা নিয়ে ব্যাপক যুদ্ধ 
লাগার মতো অবস্থা তৈরি হয়। উরওয়া নিজের ভাতিজাকে বাঁচানোর জন্য তার হায় 
রক্তমূল্য পরিশোধ করে দেন। ইতিমধ্যে মুগীরা মদীনায় চলে আসেন এবং ইসলাম 
গ্রহণ করেন। রাসূল & তাকে বললেন, 'তোমার মুসলিম হওয়া আমি মেনে নিলাম, 
কিন্তু যে ধনসম্পদ নিয়ে এসেছো সেটা আমি গ্রহণ করবো না।' যেহেতু মুগীরা 
অন্যায়ভাবে সফরের মধ্যে তাদের সম্পদ হস্তগত করেছিলেন, তাই সেই সম্পদ 
রাসূলুল্লাহ গ্রহণ করেননি। একই সাথে তিনি মুশরিকদের কাছে এ বিষয় নিয়ে 
কোনো ক্ষমাও চাননি। 


এখানে লক্ষ করার বিষয় হচ্ছে, ইসলাম মানুষের চরিত্রকে কী অদ্ুতভাবে বদলে দেয়! 


i হদাহবিযার সরি |২০৭ 

জাহলয়াতের জীবনে মুগীরা ইবন শু'বা ছিলেন মদখোর, তর 

পলা একলন মানুয। ইসলামে এসে তিনি হলেন তা আর খারাপ 
& ভালোবাসায় নিবেদিত প্রাণ আল্লাহর প্রতি 

বাকি সবকিছুর উর্ধে তার দৃষ্টান্ত হলেন আল-যুগীরা। সলীরা ইবন গু’ 

উরওয়া একটা বড় বিপদ থেকে উদ্ধার করেছিলেন। এ! 


উচিত হিল উন্নওয়ার প্রতি কৃতজ্ঞ থাকা। কিন্তু না, রাসূলুল্লাহর 
কারে তিনি উরওয়াকে এতটুকু ছাড় দেননি। হরি লোনা 


উরওয়া ফিরে এলেন। উরওয়া গিয়েছিলেন মুসলিমদের মনোবলকে নষ্ট করে দিতে, 
অথচ নিজেই হার মেনে গোলেন। ইসলাম আর মুসলিমদের ব্যাপারে এক নতুন ধারণা 
দিয়ে ফিরে এলেন। কুরাইশাদের বললেন, 


“হে কুরাইশ, আমি আমার জীবনে পারস্যের বাদশাহ কিসরাকে দেখোছি। রোমের 
বাট কায়সারকে দেখেছি, দেখেছি রাজা নাজানীকে। আল্লাহর কসম করে বলছি; 
[হায়াদের অনুসারীরা তাঁকে যেভাবে করে সমমান করে -- এমনটা জারি আর কোথাও 
দেশিনি। তিনি শর একটা কাজের কথা বলেন, সঙ্গে সঙ্গে তার অনুসারীরা ঝাঁপিয়ে 
গড়ে দেই কাজ করে ফেলে। তিনি যখন « থু ফেলেন, তাঁর অনুসারীরা হাত বাড়িয়ে 
সেই হুর তালুতে নেয়, বরকতের আশায় শরীরে মাখে। তিনি যখন ওযু করেন, তার 
নুদারীরা তাঁকে দিরে জড়ো হয়, আর আত্যেকে সেই পানি সংগ্রহ ক্রতে বাস হয়ে 
গড়ে। যখন তিনি কোনো কথা বলেন, তার অনুসারীরা চুপ করে তার কথা শোনে, 
ময়ানের আতিশহ্যে তাঁর দিকে চোখ তলে তাকায় পাি না। 


তোমরা নিশ্চিত থাকো, তোমরা যদি তার সাথে মু করতে চাও, এই লোকওলো 
ক্থানা তাদের নেতাকে ছেড়ে যাবে না। নিজেদের নেতাকে তারা যেকোনো 
রক্ষা করে যাবে। তারা কোনোক্চ্ির তোয়াল্া ক্রবে লা... এমন একজন মানু যখন 
তোমাদের একার দিয়েছে, আমার পরামশ হচ্ছে তার এভাব এইস করা। তোমরা 
তাদেরকে হারাতে পারবে না। আমি তোমাদের জন্য কোনো আশা দেখছি না। 
তোমাদের নিজেদের ভালোর জন্যই তার প্রভাব এহণ করো।” 


উরওয়ার এই চমৎকার কথাগুলো কুরাইশদের মন ভরাতে পারলো না। যদিও তারা 
জানতো উন্নওয়া বা বলছেন সত্যিই বলছেন। 


ওয়া ইসলামের ব্যাপারে শুনেছেন, কিন্তু যখন নিজের চোখের সামনে ইসলামকে 
দেখলেন, তার ধারণা পাল্টে গেল। অভিজ্ঞ রাজনীতিবিদ উরওয়ার জন্য এটা ছিল এক 
অভূতপূর্ব অভিজ্ঞতা। মুসলিমদের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি যেন মুহূর্তের মধ্যে বদলে 
গোল। এই ঘটনা ছিল উরওয়ার প্রতি ইসলামের দাওয়াহ। এই দাওয়াহ খালি কথার 
দাওয়াহ ছিল না, এই দাওয়াহ ছিল কাজের মাধ্যমে দাওয়াহ। নিঃসন্দেহে কাজের 
মীধ্যনে দাওয়াহ অন্তরে অনেক বেশি প্রভাব ফেলে। 


২০৮|সীরাহ শেষ খণ্ড 


সংঘর্ষের ঘটনা 


“তিনি মকা উপত্যকায় তোমাদেরকে তাদের এপর বিজয়ী করার পর তাদের 
হাত তোমাদের খেকে এবং তোমাদের হাত তাদের খেকে নিবারিত করেছেন। 
তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন।” (সূরা ফাতহ, ৪৮: ২৪) 


কুরাইশদের অনেকেই খুব করে চাচ্ছিল একটা যুদ্ধ দেখে যাক। সত্যি বলতে 
সুসলিমদের অনিচ্ছা সত্তেও যুদ্ধ বাঁধার মতো অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু আল্লাহ 
তাআলা চেয়েছেন মক্কায় যেন কোনো যুদ্ধ না বাঁধে এবং তাই হয়েছে। কুরাইশদের 
৮০ জনের একটি অন্তরশচ্জিত দল মুসলিমদের উপর অতর্কিতে হামলা চালানোর চেষ্টা 
চালায়। কিন্তু তারা ধরা পড়ে যায় এবং তাদের বন্দী করে রাখা হয়। আরও একটি 
ঘটনা ঘটে, সালামা ইবন আল-আকওয়াও % ঘটনাক্রমে চার মুশরিককে বন্দী 
করেন। এরপর আল্লাহ্‌ তাআলা উপরের আয়াত নাযিল করনে রাসূলুল্লাহ $ সমস্ত 
বন্দীকে ক্ষমা করে দেন এবং তাদের ছেড়ে দেন। পুরো ঘটনাকে আল্লাহর ইচ্ছায় তার 
রাসূল এমনভাবে নিয়ন্ত্রণ করেন যে, সন্ধির পথে পা বাড়ানো ছাড়া কুরাইশদের আর 
কোনো উপায়ই থাকলো না। 


বাইয়াতুর রিদওয়ান 


এই ঘটনার সময় উসমান & ছিলেন মক্তায়। হঠাৎ গুজব উঠলো, উসমানকে * হত্যা 
করা হয়েছে। এই কথা শুনামাত্র রাসূলুল্লাহ বনু নাজ্জারের তাঁবুর দিকে এগিয়ে 
গেলেন। প্রত্যেক গোত্রের লোকেরা আলাদা আলাদা তাঁবুতে অবস্থান করছিল। উম্মে 
'আম্মারা & নামের বনু নাজ্জারের এক মহিলা রাসূলুল্লাহকে $$ দেখতে পেলেন। তিনি 
বলেন, ‘অমি নবীজিকে ৬ আমাদের তাঁবুর দিকে এগিয়ে আসতে দেখলাম। আমি 
ভাবলাম রাসূলুল্লাহর & বুঝি কিছুর দরকার হয়েছে।' রাসূল এসে বসলেন এবং 
বললেন, "আল্লাহ আমাকে তোমাদের কাছ থেকে বাইয়াত (আনুগত্যের শপ) 
নেওয়ার আদেশ দিয়েছেন।' এরপর সাহাবিরা একে একে রাসূলুল্লাহর & কাছে 
বাইয়াত করলেন। 


কীসের ওপর এই বাইয়াত বা আনুগত্যের শপথ নেওয়া হয়েছিল সেটা নিয়ে একাধিক 
বর্ণনা আছে। একটি বর্ণনায় আছে এই বাইয়াত হচ্ছে মৃত্যুর বাইয়াত। অনা বর্ণনায় 
আছে এই বাইয়াত হচ্ছে যুদ্ধক্ষেত্ৰ থেকে পলায়ন না করার বাইয়াত। তৃতীয় বর্ণনা 
বলছে এই বাইয়াত ছিল নাসূণুল্লাহর & অন্তরে যা আছে তার প্রতি বাইয়াত। এই 
বর্ণনা থেকে এটা প্রতীয়মান হয়, সাহাবিরা জানতেন না নবীজি কী চান। কিন্তু তারা 
সেই না-জানা জিনিসের উপরই বাইয়াত দিয়েছেন। সেক্ষেত্রে এই বাইয়াতের অর্থ 
দাঁড়ায় -- আমরা এই শপথ করছি যে আল্লাহর রাসূল &ঁ আমাদের যা করতে বলবেন 
আমরা তা-ই করবো । এই বাইয়াতকে বলা হয় বাইয়াতুর রিদওয়ান। রিদওয়ান মানে 
সনুষ্টি। এই বাইয়াতের পর আল্লাহ মুসলিমদের উপর তাঁর সত্ুষ্টি প্রকাশ করেছিলেন। 


হশাইবিয়ার সন্ধি | ২০৯ 


নই বাইয়াত নেওয়া হয়েছিল বনু নাজ্জারের তাঁ 
বানের তি পার দিক থেকে রান 


“আমার হামীর বাইয়াত দেওয়ার সময় হাতে তলোয়ার ধরা হিল কারণ এটি 
হর বাইয়াত। এই শা দেখে জমি আমার কোমরবন্নীর সাথে একটি চুরি হে 
বৃদ্ধের জনো তত হয়ে গেলাম। তখন যাদি আমার সামনে কোনো লোক বুদ করতে 


আদতো তাহলে আমি ভার শরীনে ছার £কিয়ে দিতাম, সারির বাট নিয়ে তাকে আঘাত 
ক্রতাম। 


রাসুনুললাহর ঁ মহিলা সাহাবিরাও এমনই সাহসিকতার অধিকারী ছিলেন। তিনি যুদ্ধের 
জনে, রাসূলুল্লাহর উই জন্যে জীবন উৎসর্গ করতে এক মুহূর্তের মধ্যে প্রস্তুত হয়ে 
গেনেন। যে কাজটি করতে আজকের অনেক পুরুষ আমতা আমতা করবে। 


বম বাহয়াত দেন আবু সিনান আবদুল্লাহ ইবন ওয়াহাব আল-আসদী। সালামাহ 
ইবন আল-আকওয়া থেকে আল্লাহর রাসূল তিনবার বাইয়াত নেন। শুরুতে, মাঝে এবং 
শেষে। সেদিন বাইয়াত নেন লব মিলিয়ে চৌন্দশো সাহাবি। 


বইয়াতে রিদওয়ান প্রসঙ্গে শিয়াদের একটি দাবি নিয়ে কিছু কথা না বললেই নয়। 
শিয়ারা উসমানকে ৬ পছপ্দ করে না। উসমানের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করতে তাই তারা 
বলে, উসমান & বদর যুদ্ধে অংশ নেননি, উসমান বাইয়াতে রিদওয়ানের সময়ও 
ছিলেন না ইতাদি। বদরের মুদ্ধে উসমানের «= অংশ না নেওয়ার আগেই বলা হয়েছে, 
সে যুহূর্তে উসমানের & ত্র, রাসূলুল্লাহর ভ বন্যা মৃত্যুশব্যায় ছিলেন। বরং আল্লাহর 
সনূলই & তাকে যুদ্ধে অংশ নিতে বারণ করেন এবংস্তীর পাশে থাকার নির্দেশ দেন। 
আর উসমানের & বাইয়াতে রিদওয়ানে অংশ না নেয়ার কারণ কী? এই প্রশ্ন কমার 
বোকারাই করতে পারে। কারণ বাইয়াতে রিদওয়ানের পুরো ঘটনার ফেব্রবিন্দুই 
হচ্ছেন উসমান &। তাঁর মৃত্যুর গুজব শুনেই মুসলিমদের থেকে বাইয়াত নেওয়া 
ধয়েছিল। আর সত্যি বলতে, তিনি বাইয়াহ দিবেছিলেন। রসূল উ নিজের এক হাত 
অনয হাতের উপর রেখে বলেছিলেন, 'এইটা হচ্ছে উসমানের বাইয়াত।” উসমান জর 
নিজের হাতে বাইয়াত দেননি কিন য় রাসূলুল্লাহর হাত তার প্রতিনিধিত্ব বরেছে। 


29৪৪৮848455 
"সহীহ বুখারি, অধ্যায় মাঘী, হাদীস ১১১। 


২১০|সীরাহ শেষ বড 
বাইয়াতে রিদওয়ানে অংশ নেওয়া সাহাবিদের মর্যাদা 


এ 
ন্যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে, তারা তো আল্লাহর কাছে 
আনুগত্যের শপথ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। অতএব, 
যে শপথ ভঙ্গ করে; অতি অবশ্যই সে তা নিজের ক্ষতির জন্যেই করে এবং মে 
আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে; আল্লাহ সত্বরই তাকে মহাপুরন্থার দান 
করবেন।” (সূরা ফাতহ, ৪৮:১০) 


যারা বাইয়াতে রিনওয়ানে অংশ নিয়েছিলেন তানের জন্য এটা একটা বিরাট সম্মান। 
তারা বাইয়াত করেছিলেন রাসূলুল্লাহর & হাতে। কিন্তু আল্লাহ বলছেন এই বাইয়াত 
ছিল আল্লাহর কাছেই। ইবনুল কায়্যিম রাহিমাহুল্লাহ এ প্রসঙ্গে বলেন, ‘আল্লাহর রাসূল 
জঁ ছিলেন আল্লাহ তাআলা এবং সাহাবিদের মাঝে একজন প্রতিনিধিস্বরুপ। কারণ যে 
আনুগতোর শপথ তারা আল্লাহর রাসূলের কাছে করেছিলেন, সেটা ছিল আসলে স্বয়ং 
আল্লাহর কাছে আনুগতোর শপথ ।' 


২) 
“আল্লাহ মু’মিনদের প্রতি সন্তুষ্ট হলেন, যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে 
শপথ করল। আল্লাহ অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল। অতঃপর তিনি 
তাদের প্রতি প্রশান্তি নাধিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরক্ষার 
দিলেন। এবং বিপুল পরিমাণ যুদ্ধ ল্ধ সম্পদ যা তারা হস্তগত করবে; আল্লাহ 
পরাক্রমশালী, প্রজ্ঞাময়” (সূরা ফাতহ, ৪৮: ১৮-১৯) 


আল্লাহ্‌ সেই চৌদ্দশো সাহাবির উপরে নিজের সন্তুষ্টি প্রকাশ করে দিলেন। এর থেকে 
বিশাল ঘটনা আর কী হতে পারে! দুনিয়ার জীবনেই আল্লাহ তাআলা এই মানুষগুলোকে 
সবচাইতে বড় সুখবর জানিয়ে দিয়েছেন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এই লোকগুলোর 
অন্তরে কী আছে তা তিনি জানতেন। অর্থাৎ এই সাহাবিদের আন্তরিকতা আর ঈমান 
নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। একই সাথে আল্লাহ তাআলা তাদের আসন্ন বিজয় 
এবং বিপুল পরিমাণ গনিমত লাভের সুসংবাদ দিচ্ছেন। এটি হলো খাইবারের বিজয়ের 
সুসংবাদ, এই আলোচনা পরবর্তীতে আসবে ইনশা আল্লাহ। 


৩) বাইয়াতে রিদওয়ানের সাহাবিরা কখনো জাহান্নামে প্রবেশ করবেন না। জাবির 
ইবন আবদুললাহ ঞ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল গু হাফসাকে ৯ বলেছেন, "ইনশা 
আল্লাহ, গাছের নিচে যারা বাইয়াত করেছিল, তারা কেউই জাহান্নামে প্রবেশ করবে 
না।॥ ইমাম নববীর মতে, এখানে ইনশা আল্লাহ বলার অর্থ আল্লাহর বরকতের আশা 
করা, সন্দেহ পোষণ করা নয়। 


৪) অন্য একটি হাদীসে আছে যারা বাইয়াতে রিদওয়ানে অংশ নিয়েছে তাদের 
সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধুমাত্র লাল উটের মালিককে ছাড়া। এই লাল 


লস হদাইবিয়ার সনি | ২১১ 


খানিক হচ্ছে জাদ ইবন কায়েস। বাইয়াত দেওয়ার ভয়ে সে নিজেকে 
ভু গাল করে রেশেছিন। মর্মাদা অনুযায়ী ভগ কর হলে ক নাউ 
দশজন সাহাবি যাদের জামাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তারপর হচ্ছেন সেইসব 
সাথবি যরা বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। আর তারপর হচ্ছেন বাইয়াতে 
রিদওয়ানে অংশগ্রহণকারী সাহাবিরা। তারা মানবজাতির খেষ্ট ্যক্তিব্গ। 


0) বাইয়াতে রিদওয়ানের এই ঘটনা প্রমাণ করে যে, মুসলিমরা তাদের শুধুমাত্র 
এবজন সাথীর জন্যেও যুদ্ধ করতে এবং মৃত্যুবরণ করতে একতাবদ্ধ। এই ঘটনা 
আমাদের শিক্ষা দেয় যে, মুসলিম উম্মাহর বৈশিষ্ট্য কেমন হওয়া উচিভ। শরীরের 
একটি অংশ ব্যথা পেলে সমস্ত শরীরেই সেই ব্যথা সংক্রমিত হয়। সেই জন্যেই পুরো 
১৪০০ লোকের মুসলিম বাহিনী দাঁড়িয়ে গিয়েছিল শুধুমাত্র একজন মানুষের জন্যে। 


পরবর্তীতে জানা যায় যে, উসমান ৬ জীবিত আছেন। তাঁর মৃত্যুর ঘটনাটি হিল 
গুজবমা্র। কিন্তু তারপরও এই ঘটনাটি ইসলামের ইতিহাসে এক অনন্যসাধারণ ঘটনা 
হয়ে আছে। এই বাইয়াতের ঘটনা অননাসাধারণ এই কারণে যে, এর মাধ্যমে ইসলাম 
এবং রাসূলুল্লাহর & জন্যে সাহাবিরা মৃত্যুর শপথ নিয়েছিলেন। তারা শেষ পর্যন্ত 
লড়াই করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। বাইয়াতের ঘটনা মক্কার মুশরিকদের 
অন্তর প্রবল ভীতির সৃষ্টি করেছিল। ভারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। বাইয়াত দেওয়া শেষ 
হলে রসূল $ সবার উদ্দেশ্যে বললেন, ‘তোমরা হচ্ছো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ” 


সমঝোতার পথ 


কুরাইশের লোকেরা শেষ পর্যন্ত চুক্তি করতে রাজি হলো। এদিকে উসমানও & 
ততক্ষণে ফিরে এসেছেন। কুরাইশরা মুসলিমদের কাছে মুখপাত্র হিসেবে পাঠালো 
সুযাহল ইবন আমরকে &। সুহাইল তখনো ইসলাম গ্রহণ করেননি। তিনি ছিলেন 
একজন কুশলী কূটনীতিক। বাক্বাগীশ, বুদ্ধিমান এবং বিচক্ষণ বাক্তি। সুহাইলের 
দয় ছিল চুক্তির শর্তঙলো নিয়ে মুসলিমদের সাথে বোঝাপড়া করা। সুহাইলকে 
দেখামাত্র নবীজি $$ সাহাবিদের বলে উঠলেন, “তোনানের কাজ এবার সহজ হয়ে 
যাবো 


রমা $ এবং সুহাইল ইবন আমর বেশ খানিক ধরে সন্ধির শর্তাবলি নিয়ে 
অলেচনা করলেন। তবে মুসলিমরা যাতে সে বছর মক্কায় প্রবেশ করতে না পারে 
জে ব্যাপারে কাফিররা ছিল বন্ধপরিকর। এই একটা জারগাতে তারা কিছুতেই ছাড় 
দেবে না। তারা এটা মানতেই পারছিল না মে, লোকে বলাবলি করবে রাসূল্ল্লাহ & 
দের ওপর জোর খাটিয়ে মায় প্রবেশ করতে পেরেছে। এটা ছিল তাদের ভাবমূর্তি 
দির নবীজি & এই বিষয়ে তাদের সাথে আপস করার বছ চেষ্টা ফরলেন। কিন্তু 


“সীহ খুষারি, অধ্যায় মাঘামি, হাদীস ১৯৮। 


২১২|মীরাহ শেষ খাদ 


কিছুতেই কিছু লাভ হলো না। 


নবীজি & চেষ্টা করেছেন যতটুকু সম্ভব ছাড় দিয়ে হলেও একটা মীমাংসা হোক। তিনি 
আগেই বলেছিলেন, "তারা যদি আমাকে এমন কোনো চুক্তিতে আহবান করে যাতে 
ইসলামের পবিত্রতা লঙ্জিত না হয়, তাহলে আমি নিশ্চিতভাবে তাদের প্রস্তাব কবুল 


করবো।' 
শান্তিচুক্তির শর্তাবলি এতক্ষণ পর্যন্ত ুখে মুখে আলোচনা করা হয়েছে। বাকি ছিল খালি 
লিখিত করা। উমার ইবন খাত্তাব চুক্তির শর্তগুলো শুনে খুবই আহত হলেন। নবীজির 
& কাছে গিয়ে বললেন, 

-আপনি কি আল্লাহর রাসূল নন? 

-হা। 

-আমর কি মুসলিম নই? 

-হ্যাঁ। 

- ওরা কি কৃফফার নয়? 

-হ্যাঁ। 

= তাহলে আমরা আমাদের দ্বীনকে কেন ছোট করবো? 


উমার ইবন খান্তাবের চোখে মনে হচ্ছিল এই ধরনের একটি চুক্তির মাধ্যমে 
মুসলিমদের মর্যাদা ক্ষণ হচ্ছে। তার বক্তব্য ছিল অনেকটা এমন -- আপনি হলেন 
আল্লাহর রাসূল, আপনি হকের ওপরে আছেন। আমরা মুসলিমরা সত্যের অনুসারী। 
আর তারা হলো মুশরিক, তারা আছে বাতিলের ওপনে। তাদের সাথে কেন আমাদের 
এমন চুক্তি করতে হবে যার মাধ্যমে আমাদের অবস্থান নিচু হয়ে যাবে? 


রামূলুল্লাহ & তাকে বললেন, “শোনো, আমি আল্লাহর বান্দা ও রাসূল। আমি তাঁর 
অবাধ্য হবো না, আর তিনিও আমাকে পরিত্যাগ করবেন না।” 


উমার তার কথা বোঝাতে লা পেরে মরিয়া হয়ে আবু বকরের & কাছে গেলেন। 
* আবু বকর, আমাকে বলুন, তিনি কি আল্লাহর রাসূল & নন? 


- তাহলে আমরা কেন আমাদের দ্বীনকে ছোট করছি? 


_ হদাইৰিয়র সন্ধি | ২১৩ 


আবু বকর ৬ শক্তভাবে বললেন, ‘তিনি হলেন আল্লাহর 
অহ কক্ষণো তকে পরিত্যাগ করনেন না।' ৭ নম, অনুসরণ করো। 


শর্ত নিয়ে প্রশ্ন তুলেছেন কারণ তিনি চাচ্ছিলেন আল্লাহর দ্বীন বিজয়ী হোক। 
শো জাপাতদৃষিতে তার কাছে অপমানজক মনে ছল ইহ 
বোঝাপড়া করে চুক্তি করাটা তিনি মানতে পারছিলেন না। কিন্তু যখন তিনি দেখলেন - 
ব্যাপারটি নবুওয়াতের মাধ্যমে ফায়সালা করা হয়েছে, নবীজি নিজে থেকে কিছুই 
করেননি -- তখন উমার চুপ হয়ে গেলেন এবং নিজের ভুল বুঝতে পারণেন। 
পরবর্তীতে এই ঘটনার কথা স্মরণ করে উমার ইবন খাত্তাব বলতেন, ‘সেই দিনে আমি 
যা বলেছি আর যা ভুল করেছি, সেই ভয়ে আমি নিয়মিত (নফল) সালাহ, সাওম, দান- 
সাদাকাহ আর দাস আযাদ করতে থাকি।’ কেননা, আল্লাহ তাআলা বলেছেন, “ভালো 
কাজ বারাপ কাজকে মুছে দেয়।' কাজেই আমাদের উচিত কোনো ভুল করলে, বেশি 
বেশি ভালো কাজ করা, যেমনটা উমার * করেছিলেন। 


সন্ধির শর্তাবলি 


সন্ধির শর্ত্ডলো মৌখিকতাবে ঠিকঠাক হলো। রাসৃণৃপ্লাহ & আলীকে & ডাকলেন 
শর্তগুলো লেখার জন্য। তাকে বললেন, ‘লেখো, বিসমিল্লাহির রাহমানির রাইম...’ 


বাগড়া বাঁধালেন সুহাইল। তিনি বলে বসলেন, “আর-রাহমান? আর-রাহমালকে তো 
আমরা চিনি না। আপনি লিখতে বলুন, বি-ইসমিকা আল্লাহুম্মা (অর্থাৎ, আপনার নামে 
ছে আল্লাহ) 


সাহাবিরা প্রতিবাদ করলেন, কিন্তু রাসূলুল্লাহ $ থামিয়ে দিয়ে বললেন, ‘ঠিক আছে, 
ৰি-ইসমিকা আল্লাহুযা -- এটাই লেখো।" 


সাহাবিরা চুপ হয়ে গেলেন। রাহ আলীকে বললেন, "এরপর লেখো, নিক্লো্ত 
বক্তব্যের উপরে আল্লাহর রাসূল চুক্তিবদ্ধ হচ্ছেন...” 


আবারও আপত্তি জানালেন সুহাইল। বললেন, "আমরা ঘদি আপনাকে আল্লহহর রাসূল 
বলে জানতাম, তাহলে তো আপনার সাথে যুদ্ধ না করে আপনার অনুসরণ করতাম। 
আপনি মুহামাদ ইবন আবদুল্লাহ লিখতে বলুন।' 


২১৪|সীরাহ খেষ বন্ড 


সুহাইলের এই কথা সাহাবিদের মোটেও পছন্দ হলো না। কিন্তু এবারও তানের পানিয়ে 
দিয়ে রাসূুল্লাহ আলীকে বলশেন, “মুহাম্মাদ ইবন আবদুল্লাহ্‌ লিখে দাও আল 
রাসুলুল্লাহ শব্দটা মুছে দাও।' আলী ইতস্তত করছিলেন, রাসূলুল্লাহ ও বললেন, 
“লেখাটা কোথায় আমাকে বলো,' তিনি নিজ হাতে সেটা মুছে দিলেন। এরপর সন্ধির 


শর্তগুলো লেখা হলো। 


সন্ধির মূল ধারাগুলো নিয়রপ। 

- উভয় পক্ষ দশ বছরের শান্তি-চুক্তিতে আবদ্ধ থাকবে। এই দশ বছরের মধ্যে কেউ 
কাউকে আক্রমণ করবে না। শাস্তি ও নিরাপত্তা জায় থাকবে। 

- হদি কুরাইশদের কেউ তার গোত্রপ্রধানের অনুমতি ব্যতিরেকে মুহাম্মাদের & দলে 
যোগ দেয়, তাহলে তাকে কুরাইশদের কাছে ফিরিয়ে দিতে হবে। 

- যদি মুহাম্মাদের $ দলের কেউ কুরাইশদের সাথে যোগ দেয়, তাহলে তাকে ফিরিয়ে 
দেওয়া হবে না। 

- উভয় পক্ষই পরস্পরের প্রতি ভালো নিয়ত রাখবে। 

- কোনো প্রকার চুরি বা বিশ্বাসঘাতকতাকে প্রশ্রয় দেওয়া হবে না। 

যার ইচ্ছা সে মুহাম্মাদের সাথে জোট বাঁধতে পারবে আর যার ইচ্ছা সে কুরাইশের 
সাথে জোট বাঁধতে পারবে। 

- মুহাম্মাদ উ এবং সাহাবিরা এই বছর মন্তায় প্রবেশ না করেই ঘরে ফিরে যাবে। 
পরবর্তী বছরে কুরাইশরা মক্কা খালি করে চলে যাবে, যেন রাসূলুল্লাহ ্ঁ এবং তাঁর 
সাহাবিরা মক্কায় প্রবেশ করতে পারেন এবং তারা তিন দিন অবস্থান করতে পারবেন। 
এই সময়টায় ততটুকু অস্ত্রশস্ত্র রাখা সংগত হবে, যতটুকু অস্ত্রশস্ত্র সাধারণত একজন 
মুসাফির তার সাথে রাখে, এর বেশি নয়। 


আবু জান্দালের *% আগমন 

চুক্তি লেখা শেষ, স্বাক্ষর দেওয়ার পালা। হঠাৎ নাটকীয়ভাবে সেই মুহূর্তে আগমন 
ঘটলো আবু জান্দালের &%। তিনি সুহাইল ইবন আমরের আপন ছেলে। বাবা স্বয়ং 
কাফিরদের মুখপাত্র, আর ছেলে কিনা মক্কা থেকে পালিয়ে এসেছেন নবীজির &ঁ সাথে 
যোগ দিতে! আবু জান্দালকে মক্কায় কারাবন্দী ছিলেন বেশ কয়েক বছর। মুসলিমরা 
উমরা করতে এসেছে শুনে তিনি পালিয়ে এসেছেন। তার শরীরে তখনও শিকল বাঁধা। 
সে অবস্থাতেই পাহাড়ি পথ, উপত্যকা সবকিছু ডিঙিয়ে মুসলিমদের ঘাঁটিতে এসে 
পৌঁছেছেন। আজ তার মুক্তির দিন! কিন্তু বাধ সাধলেন তার বাবা। মৃহাইল তাকে 
দেখেই রাসূলল্াহকে উ বলে উঠলেন, 


চুক্তির আওতায় এই হলো আমার প্রথম ব্যক্তি। একে আমার কাছে ফেরত দিন। 


পর হদহাৱয়র সব |২১৫ 
- তাকে তুমি আমার কাছেই থাকতে দাও। 
-না না! হয় আপনি তাকে ফিরিয়ে দেবেন, না হলে কোনো সন্ধিই করবো না। 


নবীজি $ তাকে মনে করিয়ে দেওয়া জন্যই বেন বললেন, “দেখো, 
এখনও চুক্তিতে স্বাক্ষর করিনি" মরা কিক 


কিনতু সুহাইল নাছোড়বান্দা, কিছুতেই রাজি হলেন না। শেষমেশ আবু জান্দালের দিকে 
ফিরে নবীজি & বললেন, ‘তোমাকে ফিরে যেতে হবে৷" 


আবু জান্দালের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো! এমন পরিস্থিতির জন্য তিনি 
মোটেও প্রস্তুত ছিলেন না। বলে উঠলেন, "ইয়া রাসূলুল্লাহ! আপনি কী করে আমাকে 
কাফিরদের মাঝে ফিরে যেতে বলছেন? ওদের মাঝে থাকলে আমি ফিতনায় পড়ে 
আট 


নবীজি তাকে শান্ত করার চেষ্টা করলেন। বললেন, ধৈর্য ধরো আৰু জান্দাল। আল্লাহর 
জন্য তোমার কষ্টগুলো সহ্য করে যাও। নিশ্চয়ই তোমার এবং তোমার মতো আরও 
যারা কষ্টভোগ করছে, তিনি তাদের সবার কষ্ট দূর করবেন। আমরা এই লোকদের 
সাথে শান্তিুক্তিতে আবদ্ধ হয়েছি। চুক্তির প্রতিটি শর্ত রক্ষা করবো বলে আল্লাহর নামে 
শপথ নিয়েছি। আমরা আমাদের অঙ্গীকার ভাঙতে পারি না।” 


আবু জান্দালকে মারধোর করে টেনে-হিচাড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। উমার ৪৪ তখন 
ইচ্ছা করেই নিজের তরবারিটার হাতলটা আবু জান্দানের পাশে ঝুলিয়ে রেখে হাঁটছেন 
আর আবু জান্দালের কানে কানে ফিসফিস করে বলছেন, 'এরা কাফের। এদের 
জীবনের কোনো দাম নেই। এদের রক্তের দাম কুকুরের রক্তের দামের সমান!” তিনি 
চাচ্ছিলেন আবু জান্দাল যেন তাঁর রবারিটা কেড়ে নিয়ে তাঁর বানাকে টুকরো টুকরো 
জা বিল তু জারায পিন দির কাবিলা 
করে: | 


এই দৃশ্য দেখে সাহাবিদের হৃদয়ে হাহাকার সৃষ্টি হয়, চোখের পানি ধরে রাখা কঠিন 
হয়ে যায়। তাদের একজন দ্বীনি ভাইকে তাদেরই চোখের সামনে এভাবে টেনে হিচড়ে 
নিয়ে যাওয়া হচ্ছে আর তারা চুপচাপ দেখছেন - এটা তারা মানতেই পারছিলেন না। 
সাহাবিরা ছিলেন মর্যাদাবান লোক। এই ঘটনা মেনে নেওয়া তানের জন্য খুব কঠিন 
ছিল। তাদের চোখ বেয়ে টপটপ করে অশ্রু ঝরতে থাকে। 


চুক্তি লেখা শেষ হলো। রাসূলুল্লাহ জর সবাইকে আদেশ করলেন পণ্ড কুরবানি করতে 
অর মাথা মুড়িয়ে নিতে। কিন্তু সাহাবিরা ঠায় দাঁড়িয়ে রইলেন। তিনবার আদেশ করার 


অল বিদায় ওয়ান নিহায়া, ৪ খণ্ড, পৃষ্ঠা ৩১৬। 


২১৬|সীরাহ শেষ খা 


জি $ আদেশ করলে 


পরেও সবাই একদম নিথর দাঁড়িয়ে আছেন । অনা সময় 
1 ভাবাদে 


সবাই ছুটে গিয়ে তা পালন করতেন। এবার ফেন কারো মো 


রাসূলুল্লাহ & সাহাবিদের এ আচরণে মর্মাহত হলেন। সাহাবিরা 
ইতিহাসে শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠত্বের কারণ আল্লাহর রাসূলকে 
রাসূলুল্লাহর & অবাধ্যতা বরণে জাগাতে কেউ ঠাঁই পাবে না, জাহা! 
নিক্ষিপ্ত হতে হবে। সাহাবিদের ওপর রাগ করে আল্লাহর রাসূল $ দ্্রী উমা সালামাক্ে 
এ বললেন, “মুসলিমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলছে! আমি তাদেরকে একটা 
আদেশ দিলাম আর তারা অবাধ্যতা ক্লাছে!' উম্মুল মু'মিনীন উম সালামাহ ও ছিলেন 
বিচক্ষণ নারী। তিনি বললেন, 'আল্লাহর রাসূল, আপনি এই বিষয়টা নিয়ে কারো সাথে 
আর কোনো কথা তুলবেন না। আপনি আগে নিজে যান, পশু জবাই করুন আর নাপিত 


ডেকে নিজের চুল মুড়িয়ে নিন। 


এই শান্তিচুক্তি সম্পাদন করতে গিয়ে সাহাবিরা অনেক চাপের মধ্য দিয়ে গেছেন। 
তানের কাছে মনে হচ্ছিল তারা কিছুই অর্জন করতে পারেননি। তারা নবীজির ®্ 
অবাধ্য হয়েছিলেন, এটা ভাবা ঠিক হবে না। বরং তারা আদেশ পালনে কিছুটা বিলম্ব 
করছিলেন। ভাদের ক্ষীণ আশা ছিল হয়তো নবীজির কাছে ওয়াহী আসবে। হয়তো 
কিছুক্ষণ অপেক্ষা করলেই পরিস্থিতি বদলে যাবে, আর তারা মকায় ঢোকার অনুমতি 
পাবেন। তার এসেছিলেন কাবা শরীফ তাওয়াফ করতে, খালি হাতে ফিরে যেতে তারা 
আসেননি 


কিন্ত উসা সালামার বিচক্ষণতায় পরিস্থিতি সহজ হয়ে গেল। তিনি বুঝতে পেয়েছিলেন, 
নবীজি & যদি নিজ থেকে আগ বাড়িয়ে কাজগুলো করেন তাহলে তাঁর দেখাদেখি 
সাহাবিরাও সেসব করবেন। নবীজি ঞ বেরোলেন, তাঁর নাপিতকে ডাকিয়ে নিজের 
মাথ মুড়িয়ে নিলেন এবং পশু জবাই করলেন। এরপর তাঁর দেখাদেখি সব সাহাবি 
তৎক্ষণাৎ নবীজির আদেশ পালন করলেন। অবশ্য তখনও সবাই বেশ বিমর্ষ হয়ে 


ছিলেন। 

মুসলিমরা মদীনায় ফিরে এল। ফেরার পথে তাদের মনে দুটো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। 
উমার & ভণিতা করার মানুষ নন। তিনি রামূলুল্লাহকে $ অকপটে জিজ্ঞেস করলেন, 
-আচ্ছা রসূলুল্লাহ, আমাদের ওয়াদা করা হয়েছিল আমরা তাওয়াফ করতে পারবো। 
সেটা কেন হলোনা? 

-আমি কি তোমাকে বলেছি যে আমরা এই বছর তাওয়াফ করবো? 

-না। 

- তাহলে তোমরা অবশ্যই তাওয়াফ করবে। 


নবীজির আশ্বাসে সাহাবিরা আসত হলেন। সাহাবিরা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে অহতিতে 


মের আস্থার 


হদাহবিয়র সন্ধি | ২১৭ 


সগছিলেন তা হলো আবু জান্দালকে কুরাইশদের কাছে ছেড়ে দেওয়া। তারা 
খোলাখুলিভাবে বিষয়টি রাসূলুল্লাহর $ কাছে জানতে টাইলেন। রাসুলুল্লাহ & তাদের 
বুঝিয়ে বললেন আবু জান্দাল এবং তার মতো যারা আছে, তাদের নিভৃতির পথ শীঘ্রই 
উনুক্ত হবে -- আল্লাহ তাকে এমনটাই ওয়াদা করেছেন। সাহাবিরা তাদের খটকা নিয়ে 

নবীজির সাথে আলোচনা করলেন এবং নবীজি & তাদের কথা শুনে 
নিন্দুমাত্র রাগ করলেন না। বরং তাদের শান্তভাবে বুঝিয়ে দিলেন যেন তাদের 
খটকাগুলো দূর হয়ে যায়। 


ভবে এখানে দুটো ব্যাপার উল্লেখা, মক্কার কেউ মুসলিম হয়ে মদীনায় আসলে তাকে 
নন্কায় ফিরিয়ে দেওয়া -- এই নিয়মটি মুসলিম নারীদের ব্যাপারে প্রযোজ্য হয়নি। 
আল্লাহ তাআলা এই ব্যাপারে আয়াত নাযিল করেছেন, 


“মুমিনগণ, যখন তোমাদের কাছে ঈমানদার নারীরা হিজরত করে আগমন 
করে, তখন তাদেরকে পরীক্ষা করো। আল্লাহ তাদের ঈমান সম্পর্কে সম্যক 
অকাত আছেন। যদি তোমরা নিশ্চিত জানো যে, তারা ঈমানদার, তবে আর 
ভাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিও না..." সূরা মুমতাহিলা, ৬০: 


১০) 


বে এই আয়াত দিয়ে মুসলিম নারীদের ব্যাপারে মূল চুক্তির শর্ত বাতিল করে দেওয়া 
হয়েছে, নাকি মুল চুক্তির শর্তে কিছুই উল্লেখ না থাকায় আল্লাহ তাআলা আয়াত পাঠিয়ে 
বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন--সেটা নিশ্চিত নয়। আল্লাহ তাআলাই ভালো জানেন। 


ইসলামের প্রথম গেরিলা যোদ্ধা: আবু বাসীর % 


মুসলিমননা মদীনায় ফিরে যাবার কিছুদিন পরের ঘটনা। আবু বাসীর উতবাহ ইবন 
সাইদ ৬ নামের এক মুসলিম লোক মক্কা থেকে মদীনায় পালিয়ে চলে এলেন। 
তাকে হকাায় ফিরিয়ে আনতে দুই মুশরিক মদীনায় এল। এদের একজন বনু আমীর 
গোত্রের, আরেকজন ছিল আযাদকৃত দাস। তারা দাবি করলো আবু বাসীরকে * যেন 
দের হাতে ফিরিয়ে দেওয়া হয় কেননা হুদাইবিয়ার সন্ধি মতে মক্কা থেকে কেউ 

(আসলে তাকে মক্কার হাতে হস্তান্তর করতে আল্লাহর রাসূল $ বাধ্য থাকবেন। 


নৰীজি $ আবু বাসীরকে ডেকে বললেন, ‘তোমাকে ফিরে যেতে হবে।' 


আবু বাসীর বলে উঠলেন, 'ইয়া রাসূলুল্লাহ! আপনি আমাকে মুশরিকদের মাঝে ফিরিয়ে 
1 এদের মাঝে থাকলে তো আমি ছীন নিয়ে ফিতনায় পড়ে যাবো!” 


(একজন মুসলিমকে কাফিরদের হাতে এভাবে তুলে দেওয়ার চাইতে দুঃখজনক আর 
কি হতে পারে না। কিন্তু অন্যদিকে প্রতশরত রক্ষা করা ইসলামে খুবই রত্ন 


২৮সারহ শেষ বন্ড 


একটি বিষয়। প্রতারণা করা ইসলামে বৈধ নয়। নবীজি $ আবু বাসীরকে ভাই 
বললেন, 'দেখো, এই লোকণ্ুলোর সাথে আমরা চুজিবন্ধ। আমাদের দ্বারা 
বিশ্বাসঘাতকতা শোভা পায় না। তুমি ফিরে যাও, নিশ্চয়ই তুমি এবং তোমার মতো 
যারা আছে -- আল্লাহ তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা করবেন।' 


নবীজি উ কাফিরদের হয়ে কাজ করছিলেন না। কিংবা তাদেরকে খুশি করার জন্য 
মুসলিমদেরকে ফিরিয়ে দিচ্ছিলেন না। শুধুমাত্র একটি কারণে তিনি আবু বাসীরকে ৮ 
ফিরিয়ে দিচ্ছিলেন, তা হলো চুক্তি রক্ষা করা। আর আল্লাহর তরফ থেকে ওয়াদা 
পাওয়ার পরেই এমন একটি চুক্তি সম্পাদিত হয়েছিল। চুক্তি অনুযায়ী কাজা করতেই 
হবে, সে চুক্তি মুসলিমদের সাথে হোক বা কাফিরদের সাথে হোক। 


আৰু বাসীরকে & কুরাইশদের সেই দুই ব্যক্তির সাথে ফিরে যেতে হলো। মন্ধায় 
যাওয়ার পথে যুল ছলাইফা নামক স্থানে জায়গায় পৌঁছতে গৌঁছতে যুহরের ওয়াক্ত হয়ে 
গেল। আবু বাসীর & সালাত আদায় করলেন। এরপর কিছু খেজুর নিয়ে বাকি 
দু'জনের সাথে একসাথে খেতে বসে গল্পগুজব করতে লাগলেন। বথাপ্রসঙ্গে আৰু 
বাসীর জিজ্ঞেস করলেন, 


- ‘বনু আমীরের ভাই, তোমার তলোয়ারটা তো বেশ!” 

- "হা! আসলেই তাই!’ নিজের ভরবারির প্রশংসা পেয়ে লোকটাও বেশ গদগদ হয়ে 
উত্তর দিলো। 

-আমাকে একটু দাও তো, আমি একটু পরথ করে দেখি! 


আবু বাসীরের হাতে তরবারি আসামাত্ মুহূর্তের মাঝে বনু আমীরের লোকটির লাশ 
পড়ে গেল। 


এই দৃশ্য দেখে দ্বিতীয় ব্যক্তি আতঙ্কে দিল ভোঁ দৌড়। একেবারে জান হাতে নিয়ে 
পালানো যাকে বলে! দৌড়াতে দৌড়াতে নাতিশ্বাস ওঠার যোগাড়। এক দৌড়ে সে 
মদীনায় চলে এল। তাকে ওভাবে দৌড়াতে দেখেই রাসূলুল্লাহ & বুঝতে পারলেন 
মারাত্মক কিছু ঘটেছে। সে রাসূলুল্লাহকে জানালো, “আমার সাথীকে এ লোক হত্যা 
করেছে! সে পেলে আমাকেও মেরে ফেলবো" 


ততক্ষণে আবু বাসীরও তরবারি হাতে মদীনায় ঢুকলেন। নবীজিকে ঞ্র বললেন, "হে 
আল্লাহর রাসূল, আপনি আপনার অঙ্গীকার পূর্ণ করেছেন, আমাকে ওদের হাতে তুলে 
দিয়েছেন। কিন্তু আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন।” 


নবীজি ৬ বললেন, 


ওয়াইলুই উদ্মিহি। সাথে আর ক্রজন লোক থাকলে তো এই ছেলে রীতিমতো 
বৃদ্ধ বাধিয়ে দিতে পারতো?” 


ফেরত চাইলে নবীজি ভ্ আবারো তাকে কাফিরদের হাতে 
অন। তাই তিনি চলে গেলেন সাইফুল বাহরে। উল চিত 


ও়াকিদির বর্ণনা মতে, আবু বাসীর নবীজির কাছে বনু আমীরের লোকটির জিনিসপত্র 
নিয়ে হাজির হয়েছিলেন। কিন্তু নবীজি সেগুলো নিতে রাজি হননি, কারণ সেক্ষেত্রে 
চুক্তির শর্ত ভল করা হয়ে যায়। যা-ই হোক, সাইফুল বাহরে আবু বাসীনের ৫ নতুন 
জীবন শুরু হলো। সমুদ্রতীরে তিনি একাকী দিন কাটাতে লাগলেন, কোনো সঙ্গীসাথী 
নেই। ওদিকে কুরাইশরা হন্যে হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। সম্বল বলতে তার কাছে ছিল 
কয়েকটা খেজুর। খেজুর শেষ হয়ে গেলে সমুক্রতীরে ভেসে ওঠা মাছ খেয়ে সারাদিন 
পর করে দিতেন। এভাবে কিছুদিন কেটে গেল। 


এত বড় খবর তো চাপা থাকে না। আবু বাসীরের ঘটনা মন্ধায় জানাজানি হয়ে গেল। 
আবু জান্দালের কানে এ খবর পৌঁছলে তিনি দ্বিতীয়বারের মতো মক্কা থেকে পালিয়ে 
গেবেন। এবার গিয়ে আবু বাসীরের সাথে যোগ দিলেন। জুলুমের শিকার মক্কার আরও 
কিছু মুসলিমও আবু বাসীরের সাথে যোগ দিলেন এবং শুরু করলেন একেন্র পর এক 
গেরিলা অপারেশন। এভাবেই আবু বাসীরের নেতৃত্বে ইসলামের ইতিহাসের প্রথম 
গেরিলা আক্রমণ শুরু হয়। আজ পর্যন্ত আবু বাসীরের * নাম মুসলিমরা শ্রদ্ধা ভরে 
মরণকরে। 


আবু বাসীর ৬ আর তাঁর সঙ্গীরা মিলে কুরাইশদের অতর্কিতে হামলা করা শুরু 
করলেন। তারা অবস্থান করছিলেন 'ঈস” নামক স্থানে। জায়গাটা হিল কুরাইশদের 
দিরিমাগামী বাণিজ্যিক রুটের একেবারে কাছেই। তারা সেখানে ওৎ পেতে থাকতেন 
আর কুরাইশদের কোনো কাফেলাকে অতিক্রম করতে দেখলে সেটাকে আক্রমণ করে 
কাফেলার সবাইকে হত্যা করে কাফেলার সম্পদ লুট করতেন। কুলাইশনের জীবন 
রীতিমতো দুর্বিষহ হয়ে গেল। এই অপারেশনগুলোর কথা দূরদূরান্ত পর্যন্ত ছড়াতে 
লাগলো আর অনেক মুসলিন সেই গেরিলা বাহিনীতে যোগ দিতে শুরু করন। এভাবে 
শ্রায় স্তর জনের একটি দল কুরাইশদের পধুদস্ত করে দিল।* 


রাসুলুল্লাহ সবকিছুই জানতেন কিনতু তিনি কিছুই বলছিলেন না। তিনি এসবের 
সা লেন বি মি এসব চনদ প্রতি ‘তীব্র নিন্দা'ও জাপন 
করেননি। চুক্তির কারণে আবু বাসীরকে তিনি মদীনায় আশ্রয় দেননি, আবার তাকে 
থামানোরও কোনো চেষ্টা করেননি। রাসুলুল্লাহ $ কেবল দায়িত্বশীল ছিলেন মদীনার 


সী ইবন হিশাম, য় খণ্ড, পৃষ্ঠা ৩৩৮। 


২২০মারাহ শেষ খঙ 


অভান্তর মুসলিম নাগরিকদের ্যাপারে। সকার মুসলিমরা মদীনার বাইরে সমুজতীরে 
কী করছে -- সেসবের ব্যাপারে তাঁর দায়বদ্ধতা হিল না। তাই নবীজি এসব 
থামানোর জন্ম কোনো পদক্ষেপ নিলেন না। 


বনু আমীরের লোকটির হত্যার খবর যখন মক্কায় পৌঁছলো তখন সুহাইল ইবন 
খুব দুঃখ পেলেন। কারণ সেই লোকটি ছিল তার গোত্রের লোক। কাবাঘরে পিঠ 
ঠেকিয়ে সুহাইল মরিয়া হয়ে বলতে লাগলো, 'এই লোকের রক্তপণ আদায় করার আগ 
পর্যন্ত আমি ক্ষান্ত হচ্ছি না, ঠিক এইভাবে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকবো। মুহামাদকে 
এই অর্থ দিতেই হবে!' আবু সুফিয়ান বলে উঠলো, 'পুরোই পাগলামি! মুহাম্মাদ এই 
টাকা কেন দিতে যাবে? সে তার কাজ করেছে। সে তো আবু বাসীরকে ফিরিয়ে 
দিয়েছেই।' 


যারা রাসূলুল্লাহর & কাছে চিঠি লিখে তাকে মদীনায় পাঠিয়েছিল, তারাও এই মৃত্যুর 
ব্যাপারে দায়দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালো। এভাবে বনু আমীরের সেই লোকের 
রক্তপণ হারিয়ে খেল। সুহাইল ইবন আমর তার বংশের লোকের মৃত্যুর বিনিময়ে 
(কোনো টাকাই গেলেন না। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কদর অনুযায়ী সবকিছুই 
মুসলিমদের পক্ষে কাজ করছিল। 


আৱু বাসীরের গেরিলা আক্রমণে কুরাইশদের নাকানি-চুবানি খেয়ে দমবন্ধ হবার মতো 
অবস্থা। যখন হদাইবিয়ার সন্ধি করা হলো, কুরাইশরা ভেবেছিল যেন তাদেরই বিজয় 
হচ্ছে। কোনো মুসলিম মন্ধা থেকে পালিয়ে আসলে তাকে মদীনায় ফিরিয়ে দেওয়া -- 
চুক্তির এই ধারার জন্য তারাই চাপাচাপি করেছিল। অথচ শেষ পর্যন্ত এই চুক্তিই 
তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। কয়েক বছর মুসলিমদের সাথে টানা যুদ্ধের পর 
ছদাইবিয়ার সন্ধি কেবলই তাদের একটু দম নেওয়ার সুযোগ করে দিয়েছিল। এর আগ 
পৰ্যন্ত রাসূলুল্লাহর জঁ বাহিনীর ক্রমাগত হামলায় তাদের অর্থনৈতিক কাঠামো বিপর্যস্ত 
হয়ে পড়েছিল। শান্তিচুক্তি করার পর তারা ভেবেছিল তারা আবার ব্যবসা-বাণিজ্য 
পু রিতার গার রানী বাল জাতের 
এভাবে নাস্তানারুদ হতে হবে। এই পরিস্থিতির কোনো কুলকিনারা করতে না পেরে 
শেষ পর্যন্ত তারা নবীজির & শরণাপম হলো। 


আল্লাহ এভাবেই ঘটনার মোড় ঘুরিয়ে দেন। যে শর্ত ছাড়া কুরাইশরা সন্ধি করতেই 
রাজি হচ্ছিল না, সেগুলোই বদলাবার জনো তারা এবার নবীজিকে চিঠি পাঠিয়ে মিনতি 
করতে লাগলো। সে চিঠির ভাষা ছিল অনেকটা এমন, 


আশলায় ও আমাদের আত্মীয়তার সম্পবেরি দোহাই লাগে, দয়া করে এই 
লোকদেরকে ডেকে আপনি মদীনায় স্বান দিন/' 


যাসূলুল্লাহ $ তাদের অনুরোধ রাখলেন। তিনি চিঠি পাঠিয়ে আবু বাসীর এবং 


২ খন ইবিয়ার সন্ি।২২১ 


মদীনায় চলে আসতে বললেন। রাসূলুল্লাহর % চিঠি যখন আ 
সৌথলো, তখন তন ৃত্যুশ্যায় শাযত। দীন ইসলামের ই বানানের 
জনা যার এত প্রয়াস, রাসূলের শহর মদীনায় ঢোকার জনা যার এত আকুতি, সেই স্বপন 
সত্য হতে হতেও যেন হলো না। তার এই ব্যাকুলতার সমন্ত প্রতিদান অপেক্ষা করে 
ছিল তার জান্নাতের বাড়িতে। যে আবু বাসীয়ের আক্রমণের সূত্র ধরে মক্কার নিপীড়িত 

মদীনায় আসার সুযোগ পেলেন, সেই আবু বাসীর আল্লাহর রাসূলের চিঠি 
বুকে চেপে শেষ নিঃশাস ভাগ করলেন। তার আর মদীনায় আসা হলো না। 


আল্লাহর রাসূল বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মযনুম মুসলিমদের 
অবস্থার উত্তরণ ঘটাবেন, আল্লাহ্‌ তাই করেছেন। এই মযলুম মুসলিমরা কুরাইশদের 
মনে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যে উঁচু নাক নিয়ে কুরাইশরা হুদাইবিয়ার সন্ধি 
করেছিল, আল্লাহ তাআলা এই দুর্বল মুসলিমদের মাধ্যমে কুরাইশদের উঁচু নাককে 
চৌত বরে দিয়েছেন। তাদের সমস্ত হস্বিতম্বিকে ধূলিতে মিশিয়ে দিয়েছেন। করজোড়ে 
তাদের দিয়ে নতি স্বীকার করিয়ে নিয়েছেন। অন্যদিকে আবু জান্দাল এবং অন্যান্য নও 
মুসলিমদের মদীনায় চলে আসার সুযোগ করে দিয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ ও তাঁর 
রসূলের ওয়াদা সত্য -- সুসলিমরা যখন আল্লাহ আযযা ওয়াজালের কথা মেনে চলে, 
আল্লাহ তাআলা তাদের যুক্তির পথ বের করে দেন। 


হুদাইবিয়ার সন্ধি থেকে শিক্ষা 


 হুদাইবিয়া ছিল ইসলামের বিজয় ৪ 
বিষয়ে আয়াত নাযিল হবার পর রাসুলুল্লাহ & উমারকে ডেকে পাঠালেন। উমার 


আয়াত নাযিল করেছেন। রাসূলুগ্লাহ ক্রু উমারকে বললেন, 

- অমি এমন কিছু আয়াত পেয়েছি যেগুলো এই দুনিয়ার সবকিছু থেকেও উত্তম। 
- এখানে কি নুক্তির কথা বলা হচ্ছে? 

সেই সত্তায় শপথ যার হাতে আমার পরাণ, এখানে যুক্তির কথাই বলছে! 


বিজয় বা মুক্তি বলতে কুরআনে 'ফাতহ' এবং 'নাসর' দুটো শব্দ এলেছে। ফাতহ 
পলে তি ধস জাতে এই শাহর করা আন 
কোনো একটি যুদ্ধে জয়ের কথা বোঝাতে ব্যবহৃত হয়েছে নাসর শব্দটি। যেমন, 


হলো একটি ভূমি, তাই বলা হয় ফাতহে মকা। 
হুনাইনিয়ার সম্বিকে বলা হয়েছে ফাতহ, কারণ এই চুক্তির মাধ্যমেই মকা বিজয়ের পথ 


২২২|সীৱাহ শেষ খণ্ড 


উন্মুক্ত হয়ে যায়। নবীজি সেবার চৌদ্দশো সাহানি নিয়ে মক্কায় এসেছিলেন। শান্তিচুক্তি 
স্বাক্ষরিত হবার পর লোকেরা খোলামেলাভাবে আল্লাহ ও ইসলাম সম্পর্কে জানার 
সুযোগ পায়। আরবের মুসলিমরা প্রথমবারের মতো স্বাধীনভাবে লোকেলের় সাথে ক্থা 
বলার অবকাশ পেল আর লোকেরাও নির্ভয়ে ইসলামের কথা শোনার সুযোগ পেয়ে 
ইসলাম গ্রহণে আগ্রহী হয়ে উঠলো । কুরাইশদের চাপের কারণে এতদিন মুসলিম হবার 
পথে মানুষের মনে ভয় বা বাধা কাজ করতো। এই চুক্তির মাত্র দু'বছর পর যখন 
মুসলিমরা মক্কা বিজয় করে, তখন মুসলিম বাহিনীর সংখ্যা কয়েক গুণ বেড়ে হয় দশ 
হাজার। অথচ এর আগের বিশ বছরে এত মুসলিমের কথা কল্পনাও করা যায়নি -- 
নিঃসন্দেহে এটা ছিল সুলহুল হুদাইবিয়ার (হুদাইবিয়ার সন্ধি) একটা বড় অর্জন। 


২) কুরাইশদের নিক্ষিয়করণ 
ইসলামের উত্থানে কুরাইশরা ছিল সবচাইতে বড় হুমকি। মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ 
হবার মাধ্যমে তারা দশ বছরের জন্য নিষ্কিল় হয়ে যায়। আরব জয়ের পথে কোনো 
বাধা আর অবশিষ্ট থাকলো লা। এই চুক্তি করতে কুরাইশরা যতই হামবড়া ভাব দেখাক 
না কেন, এই চুক্তির মাধ্যমে তারা কার্যত মুসলিমদের রাজনৈতিক অস্তিত্বে স্বীকার 
করে নিতে বাধ্য হয়। যদিও কাফিরদের কাছে মুসলিমরা স্বীকৃতি খোঁজে না। কিন্তু এটা 
দেখিয়ে দেয় যে, মরা থেকে প্রায় বিতাড়িত হাতে গোনা কয়েকজন মুসলিম মনীনায় 
আশ্রয় নিয়ে যে ইসলামী রাষ্ট্র গড়ে তুলেছে, তা কয়েক বছরের মধ্যে এমন এক পর্যায়ে 
উন্নীত হয় যে, একে স্বীকৃতি দেওয়া ছাড়া কাফির শক্তির আর কোনো পথ থাকে না। 


এই স্বীকৃতি ছিল সমীহের স্বীকৃতি, দয়া-দান্মিণ্যের স্বীকৃতি নয়। আল্লাহর রাসূল 
আবদারও করেননি। বরং তিনি তরবারি ব্যবহার করেছেন আর তারা নিজেদের 
তাণিদেই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। তিনি এমন একটা অবস্থায় চুক্তি করেছিলেন 
যখন তিনি ছিলেন শক্তিশালী। ছয় বছর ধরে জিহাদ করে তখন তিনি কুরাইশদের 
যথেষ্ট কোণঠাসা বরে রেখেছেন। কুরাইশরা তাদের নিজেদের লাঞ্ছনা ঠেকাতে চুক্তি 
করে স্বীকৃতি দিয়েছে। আজকের বিশ্বে ঠিক উল্টোটা ঘটহে। কাফিরদের আদর্শ, 
মুলাবোধ এবং রাজনেতিক ব্যবস্থাকে গ্রহণ করে নিয়ে মুসলিমরা তাদের খুশি করতে 
চাইছে এবং স্বীকৃতির আশা করছে। এটা “ীকৃতি' নয়, বরং এটা হলো নাঞনা ও 
অবমাননা। 


হস হাবিয়ার সন্ধি |২২৩ 


আর-রাহমান মুছে ফেলার বিষয়টা অপছন্দ স্বাভাবিক 

নে দেখা যাবে, এৰ মে মুসলিমদের লি বল 
ওয়ান ইসলানের কোনো হুকুম নিয়ে আপস করা হচ্ছে না। কাফিররা আল্লাহ 
রথণকে আরুরাহমান বলে বিশ্বাস না করলেও কার্যত এই চুক্তি আল্লাহর নামেই 
কা হচ্ছ আল্লহ ছাড়া অন্য কোনো সভা, দেবতা, মানুষ বা মানবরচিত আদর্শের 


বিষয়টির ব্যাপারে আল্লাহর রাসূল & নিজেই সুহাইলকে বলেছেন, ‘তোমরা 
আমাকে আল্লাহর রাসূল বলে বিশ্বাস লা করলেও আমি আল্লাহর রাসূল।" কাফিররা 
& আল্লাহর রাসূল হিসেবে মেনে নেবে -- সেটা জরুরি নয়। তাই এখানে 

সুইলের দাবি নবীজি মেনে নিয়েছেন। তবে সুহাইল যদি এই চুক্তিতে তাদের কোনো 
দেবতার নাম অন্তর্ভূক্ত করতো কিংবা তাদের প্রশংসা করতো, তাহলে সেটা কখনই 
মেনে নেওয়া হাতো না। তাই এই ব্যাপারটিকে আপস বা সমঝোতা ভাবাটা ভুল হবে। 


তৃতীয় বিষয়টিও রাসূলুল্লাহ ষ্ সাহাবিদের কাছে ব্যাখ্যা করেছেন। যদি কেউ মদীনা 
থেকে মক্কায় চলে যেতে চায়, তাহলে মুসলিমদের তাকে প্রয়োজনও নেই, কেননা 
একমাত্র মুরতাদ হলেই কেউ মদীনা ছেড়ে মক্কায় চলে যাবে আর একজন সুরতাদকে 
মদীনায় ধরে রাখার কোনো দরকার নেই। অন্য দিকে, মক্কার কেউ যদি ইসলাম হণ 
করে, তাহলে সে মদীনায় আসতে পারবে সত্য, কিন্তু আল্লাহর যমীন প্রশস্ত। সে অন্য 
যেকোনো জায়গায় চলে যেতে পারবে। এমন লোকের মুক্তির ব্যবস্থা আল্লাহই 
করবেন। 


আবু বাসীরের && ঘটনা থেকে শিক্ষা 


অৰু বাসীরের ঘটনা থেকে এমনটা ভাবা সমীচীন হবে না যে, একজন মুসলিমকে 
কফিরের হাতে তুলে দেওয়া যাবে। এটা জায়েয নয়। আল্লাহর রাসূল &ঁ বলেছেন, 
“মুসলিম মুসলিমের ভাই, সে তার ওপর অত্যাচার করবে না এবং তাকে অতাচারীর 
হাতে ছেড়ে দেবে না”? 


শরবত, মক্কার মযলুম মুসলিমদের জন্য আল্লাহ্‌ তাআলা উপায় বাতলে দেবেন = 
এমন ওয়াদার ভিত্তিতে আল্লাহ রাসূল & চুক্তিতে এই শর্তাট রেখেছিলেন। এটা ছিল 
'আআহী। এটা শুধুমাত্র রাসূলুল্লাহর জন্য জায়েয ছিল কারণ তিনি বলেছেন, 'আল্লাহ 
দের মুক্তির পথ উন্মুক্ত করে দেবেন" 


দিতীয়ত 'ওয়াইলুই দি আরও লোক থাকতো... রাসূলুল্লাহর এই 
ক জের ন কালে শা মন ছিল। ইবন হাজার 


৯7 _-লর 
দু বলেহীন, পরিচ্ছেদ ২৭, হাদীস ১২/২৩৮। 


২২৪ মীৱাহ শে খন্ড 


আসকালানি রাহিমাহল্লাহ ফাতহুল বারী কিতাবে এমনটাই মত দিয়েছেল। ওয়াইলুই 
উিহী -- এই কথার কারণে অনেকে মনে করে রাস্লুল্লাহ & আবু বাসীরের কাজটির 


অনুমোদন দেলনি। ওয়াইদুই উদ্িহী - এই কথাটি আরবিতে বুল প্রচলিত। এর 
আকা অর্থ অনেকটা এমন -. তার মায়ের সর্বনাশ হোক। আ্গরিক অর্ধ এটাকে 


নেতিবাচক মনে হলেও আরবরা প্রশংসা করতে এই কথাটি ব্যবহার করে। 


না, কারণ আবু বাসীর মদীনা প্রশাসনের অধীনে ছিলেন না। 


চতু্ত, আযু বালীর ৪৫ যখন দ্বিতীয়বার মদীনায় এলেন, তখন আল্লাহর রাসূল ৬ 
তাকে বন্দী করে কুরাইশদের হাতে তুলে দেননি। কাফিরদের খুশি করার বা তাদের 
মন যুগিয়ে চলার কোনো উদ্দেশ্য রাস্লুয়াহর $ ছিল না। 


পঞ্চমত, আবু বাসীরের কাজে রাসূলুল্লাহর & নীরবতা এটাই প্রমাণ করে যে, 
জিহাদের জন্য শাসক বা কর্তৃপক্ষের অনুমতি থাকা বাধ্যতামূলক নয়। 


বিবিধ শিক্ষা 


১) ইসলামে বস্তুগত প্রতীকের কোনো স্থান নেই 

উমারের ৬ খিলাফতের সময়ে একটি ঘটনা ঘটে। যে গাছের নিচে রাসূলল্লাহ &্ঁ 
বাইয়াত গ্রহণ করেছিলেন, কিছু মুসলিম মে গাছের নিচে গিয়ে সালাত আদায় করা 
শুরু করে। তারা ভাবছিল, যেহেতু এই গাছের নিচে এতবড় একটা ঘটনা ঘটেছে আর 
কুরআনেও এই গাছের কথা উল্লেখ করা হয়েছে -- তার মানে এই গাছটি বিশেষ কিছু। 
মুসলিমদের এই কাজ করতে দেখে উমার ইবন খাত্তাব ঞ& সোজা গাছটি কেটে ফেলার 
নির্দেশ দেন। এই গাছের নিচে ইবাদত করা এক সময় শিরকে পরিণত হতে পারে, 
মানুষ হয়তো গাছটিকে 'কল্যাণকর' কিছু ভেবে বসতে পারে -- এই আশঙ্কায় উমার 
গাছটি কেটে ফেলেন। রাসুলুল্লাহ এ গাছের নিচে বসেছেন। কুরআনে এর কথা 
উল্লেখ হয়েছে সত্য, কিন্তু ইসলামে বস্তুগত প্রতীকের কোনো স্থান নেই। 


২) শত্রুদের সাথে চুক্তির সময়কাল 

যেহেতু আল্লাহর রাসূল ধু শত্রুদের সাথে দশ বছরের শান্তিচুক্তি করেছেন, সে হিসেবে 
ইমাম শাফী, ইমাম আহমাদ এবং অন্যান্য আলিমরা মত দিয়েছেন শত্রুরাষ্ট্রে সাথে 
সর্বোচ্চ দশ বছরের চুক্তি করা জায়েয, এর বেশি নয়। দশ বছরের পর চুক্তি নবায়ন 
করা যেতে পারে। ইমাম আবু হানিফা এবং অন্য কিছু আলিম মনে করেন, পরিস্থিতি 


হণ হাবয়ার সন্ধি | ২২৫ 


রক্তে দশ বছরের বেশি সময়ের জন্যেও চুক্তি করা যেতে পারে। চা 
পলির সবাই একমত যে শাহের সাথে অনিনিষ্ট সময়ের জন্য বা চি 
চুক্তি করাজায়েয নয়। নি 


কুরআনের চোখে হুদাইবিয়ার সন্ধি: সূরা ফাতহ 


হাত অবতীৰ্ণ হয় হুদাইবিয়া সন্ধির সময়ে। এই স্য়া থেকে আমাদের অনেক 
কিছু শেখার আছে। সে উদ্দেশ্যে এর কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করা হলে। 


মুমিনদের অন্তরে প্রশান্তি 


“িশ্ষ়ই অমি আপনাকে দান করেছি সুস্পষ্ট বিজয়, যেন আল্লাহ আপনাকে 
আগে পরের যাবতীয় কুটি ক্ষমা করে দিতে পারেন, আপনার ওপর তাঁর 
অনুগ্রহ পরিপূর্ণ করতে পারেন, আর আপনাকে পরিচালিত করতে পারেন 
সহজ-সঠিক পথে।” (সূরা ফাতহ, ৪৮: ১-২) 


হলাইবিয়ার মাধ্যনে আল্লাহ তাআলা লবীজিকে ট্র বিজয় দান করেছেন এবং এই 
বিজয়ের মুহূর্তেই আল্লাহ তাআলা নবীজির $ সমস্ত গুনাহ মুছে দিবেন। এর মানে কি 
নবীজি ৬ গুনাহের কাজ করেছেন? না, আসলে একজন রাসূলের পদমর্যাদা অনেক 
ওপরে, তাই তাদের ভুল বা নুর্বলতাগুলোকে এখানে গুনাহ হিসেবে উল্লেখ করা হচ্ছে, 
আক্ষরিক অর্ধে গুনাহ বোঝানো হচ্ছে না। আর হিদায়াহ বনতে এখানে বোঝানো হচ্ছে 
দিক-নির্দেশনা। রাসূলুল্লাহ ক্ আগেই হিদায়াতপ্রাপ্ত ছিলেন, এখানে বলা হচ্ছে, 
পরবর্তীতে তাঁর কাছে শরীয়াহর আরও আইন অবতীর্ণ হবে, এটাই হলো হিদায়াহ বা 
সরল পথ প্রদর্শন। 


“এবং যেন আল্লাহ আপনাকে দান করেন মহা-বিজয়। তিনিই সেই সত্তা যিনি 
মুমিনদের অন্তরে প্রশান্তি ঢেলে দেন, যাতে তাদের (বর্তমান) ঈমানের সাথে 
সাথে ঈমান আরও বেড়ে যায়। নভোমণ্ডল ও ভূমপুলের বাহিনীসমূহ 
আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।” (সূরা ফাতহ, ৪৮: ৩-৪) 


ুদাইবিয়ার সন্ধি ছিল মুসলিমদের জন্য রহমত-স্বরূপ। এই সন্ধির সূত্র ধরে পরবর্তীতে 
বিজয় সহ মুসলিমদের যতগুলো বিজয় অর্জিত হয়েছে, তাকেই এখানে 
মহবিজয়' বলা হচ্ছে। মুসলিমরা এসেছিল উমরা করার আশায়। কিন্তু তাদের মক্কায় 
তেই দেওয়া হলো না। ঘটনাচক্রে মুসলিমরা মৃত্যুর শপথ করলো -- হয় লড়বো 
সাহয় মববো। পরিস্থিতি বার বার নতুন দিকে মোড় নিচ্ছে। একের পর এক 

॥ এই অনিশ্চয়তা সাহাবিৱা নিশ্চয়ই চাননি। আল্লাহ তাই বলছেন, অন্তরের 
এই অনিষ্চিত ও অশান্ত অবস্থানকে তিনি সুরু বা প্রশান্তি দিয়ে মুছে দিয়েছেন। 
অহ তাআলার বিজয়ের ওয়াদা তাদের অন্তরকে শান্ত করে দেয়। 


২২৬]স রহ শেষ খন 
এরপর আল্লাহ তাআলা মু'মিনদেরকে রণ করিয়ে দিচ্ছেন যে, পৃথিবী ও 
এরপর আহ তার খালিক তিনিহ। তাঁর ইচ্ছাতে নিত তুচ্ছ বস্তুও আল্লহ 
সৈনিকে পরিণত হতে পারে। বদরের যুদ্ধে বৃষ্টি আর ফেরেশতারা ছিল আল্লাহর 
হৈলিক, খন্দকের যুদ্ধে বাতাস ছিল আল্লাহর সৈনিক। আল্লাহর সৈনিক কে না কারা, 
তা আমরা জানিনা, শুধু আল্লাহ তাআলাই জানেন। 


সুসংবাদ মু’মিনাহদের জন্য 
সুরা ফাতহের প্রথম আয়াত শুনে মুসলিমরা খুব খুশি হলো। তারা সাসৃদুল্লাহর 
কাছে জানতে চাইলেন, "আর আমাদের জন্য কী আছে?" আল্লাহ তাআলা বললেন, 


"যাতে তিনি ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদেরকে জান্নাতে প্রবেশ 
করাতে পারেন, যার তলদেশে নদী প্রবাহিত। সেখানে তারা চিরকাল বসবাস 
করবে এবং যাতে তিনি তাদের গুনাহগুলো মুছে দেবেন। এটাই আল্লাহর 


কাছে মহাসাফল্য।” (সূরা ফাতহ, ৪৮:৫) 


এ আয়াতে মু'মিন পুরুষ এবং মু'মিন নারী উভয়ের কথা উল্লেখ করা হয়েছে। প্রশ্ন 
আসতে পারে নারীদের কথা কেন আলাদাভাবে উল্লেখ করা হলো যেখানে সুলহুল 
হুদায়বিয়্যাতে কেবল পুরুষরা ছিল? পুরুষদের সাথে নারীরাও পুরস্ধার পাবে কারণ 
করেছে, পরিবারকে আগলে রেখেছে। তাই মুসলিম নারীরাও পুরুষদের সাথে সাথে 
সর্বোচ্চ মর্যাদার অংশীদার হবে। 


“আর যেন তিনি শান্তি দিতে পারেন মুনাফিক পুরুষদের ও মুনাফিক নারীদের 
এবং মুশরিক পুরুষদের ও মুশরিক নারীদের-যারা আল্লাহ সে খারাপ 
ধারণা ধারণ করে থাকে। তাদের পরিপাম মন্দ। তাদের ওপর আছে আল্লাহর 
ক্ষোভ। তিনি তাদেরকে অভিশাপ দিয়েছেন, আর তাদের জন্য তিনি জাহাল্লাম 
তৈরি করে নেখেছেন। আর তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল!” (সূরা ফাতহ, ৪৮: 
৬) 


এবার আল্লাহ্‌ তাআলা শত্রুদের পাওনা বুঝিয়ে লিচ্ছেন। এখানেও নারীদেরকে কথা 
আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, কেননা তারা ছিল পুরুষদের সহযোগী। তাই শান্তির 
বেলায় পুরুষদের সাথে সাথে নারীদেরকেও এর ভাগ বহন করতে হবে। 


সাহাবিদের বিশেষ মর্যাদা 
“নিচই যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে (হে মুহাম্মাদ), তারা 


তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে। আল্লাহর হাত তাদের হাতের 
ওপর রয়েছে। অতএব, যে শপথ ভঙ্গ করে; তাহলে এর ভয়াবহ পরিণাম তার 


নাহার যার সঙ্ছি|২২৭ 


নিজের ওপরই এসে পড়বে। যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে; 
আল্লাহ অচিরেই তাকে মহাপুরক্ষার দান করবেন।” (সূরা ফাতহ, ৪৮: ১০) 


আল্লাহ তাআলা মুমিনদের বলছেন - তোমরা রাসূলুল্লাহর কাছে নয়, বরং আল্লাহর 
কাছেই অদগীকার দিয়েছো! নিশ্চয়ই এটা ছিল সেই চৌদশো সাহাবির জন্য রাহ 
ম্াদা। এই সাহাবিদের কেউই সেই অদীকার ভঙ্গ করেননি। 


মুনাফিক চিহ্নিতকরণ 


“বেদুইনদের মধ্যে যারা পেছনে রয়ে গিয়েছিল তারা শীঘ্রই আপনাকে বলবে- 
-আমাদের ধনসম্পত্তি ও আমাদের পরিবার-পরিজনের দেখাশোনা আমাদের 
মশগুল করে রেখেছিল, তাই আমাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। তারা 
তাদের জিহবা দিয়ে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই। আপনি 
বলুন, কে তবে আল্লাহর বিরুদ্ধে তোমাদের জন্য কিছু করবার ক্ষমতা রাখে 
যদি তিনি তোমাদের অপকার করতে চান অথবা তোমাদের উপকার করতে 
চান? বস্তুত তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পূর্ণ ওয়াকেবহাল।” (সূরা 
ফাতহ, ৪৮: ১১) 


মরুবাসীদের অনেকেই কুরাইশদের শক্তিমন্তার ভয়ে হুদ ইবিয়ায় যোগ দেয়নি। তারা 
ভাবছিল মুসলিমরা নির্ধাৎ তাদের হাতে মারা পড়বে। তারা অজুহাত দেখিয়েছে তাদের 
পরিবার-পরিজন আর ধনসম্পদের দেখাশোনা করতে গিয়ে ভারা আসতে গারেনি। 
আল্লাহ তাদের এই অজুহাত গ্রহণ করেননি। পরিবার-পরিজন আর ধনসম্পদ 
বাকিদেরও ছিল, ভারা এই অজুহাতে পেছনে পড়ে থাকেননি। পরিবার, ব্যবসা- 
বাণিজ্য বা চাকরির অজুহাতে জিহাদ থেকে মাফ পাওয়া যাবে না। 


“না, বরং তোমরা মনে করেছিলে, রাসূল ও মুমিনগণ তাদের বাড়ি-ঘরে 
কিছুতেই ফিরে আসতে পারবে না। আর এই ধারণা তোমাদের কাছে খুবই 
সুখকর লাগছিল। তোমরা তাদের সম্পর্কে খুবই খারাপ ধারণা করেছিলে, 
(আসলে) তোমরা হচ্ছো একটি নিশ্চিত ধ্বংসোনুখ জাতি! 


আর যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস করে না, আমরা তো 
অবশ্যই সেসব কাফিরদের জনা তৈরি করেছি জ্বলন্ত আগুন। নভোমণ্ডল ও 
গুলের রাজত্ব আল্লাহরই । তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা 
শাস্তি দেন। আর তিনি ক্ষমাশীল, পরম করুণাময়। তোমরা যখন যুদ্ধলন্ধ ধন- 
সম্পদ সংগ্রহের জন্য যাবে, তখন যারা পেছনে থেকে গিয়েছিল, তারা বলবে, 
আমাদেরকেও তোমাদের সঙ্গে আসতে দাও। এভাবে তারা আল্লাহর 
ফরমানই বদলে দিতে চায়। বলুন, তোমরা কখনো আমাদের সঙ্গে যেতে 
পারবে না। আল্লাহ আগে থেকেই এরপ বলে দিয়েছেন। তারা বলবে, বরং 


উমরাহ শেষ এড 


এসব বিষয়ের সামান্যই 


তোমরাই আমাদের ঈর্খা করছো। না! বস্তুত হ 
বোঝে” (সূরা আল-ফাতহ, ৪৮: ১২-১৫) 


মুনাফিকরা ভুদাইবিয়ার সময় যেতে চায়নি, কারণ তারা ধরেই নিয়েছিল মুসলিমরা 
পরাজিত হবে। যখন তারা আবিষ্কার করলো মুসলিমদের কিছুই হয়নি, উল্টো আল্লাহ 
তাআলা মুসলিমদের জন্য গনিমতের সম্পদের ওয়াদা করেছেন, তখন তারা যুদ্ধে যোগ 
দিতে আগ্রহী হয়ে উঠলো! এরা আসলে আল্লাহর রাস্তায় বের হতে চায়নি, তারা বের 
হতে চেয়েছে দুনিয়ার সন্ধানে। তাদের এই হঠকারী আচরণের শাস্তি স্বরূপ পরবর্তী 
দ্ধ অর্থাৎ খাইবারের সময় তাদের যুদ্ধে যোগ দিতে নিষেধ করা হয়। 


তখন তারা বলাবলি করতে থাকে, “তোমরা আমাদেরকে হিংসে করছো! তোমরা 
গনিমতের মাল সব নিজেরা ভোগ করতে চাও” আল্লাহ তাআলা এদের ব্যাপারে 
মন্তব্য করেছেন - এদের বোধশক্তি নেই। দুনিয়া ছাড়া ভারা আর কিছুই বোঝে না। 
সবকিছুকে কেবল টাকার অ্কে বিচার করে। দুনিয়াই তাদের সব, আল্লাহ বা 
আখিরাতের জন্য তাদের চিন্তা নেই। এটাই হচ্ছে সেকুলারিজম। 


সন্ধির পেছনে হিকমাহ 

“যদি মক্কায় কিছুসংখ্যক ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী না থাকতো, 
যাদের কথা তোমরা জানতে না, তাদের পিষ্ট হয়ে যাওয়ার আশংকা যদি না 
থাকতো, অতঃপর সে কারণে তোমরা অজাতসারে ক্ষতিগ্রস্ত হতে, তাহলে 
আল্লাহর ইচ্ছায় তোমরা মক্কায় শক্তিয় সাথে প্রবেশের অনুমতি পেতে। কিন্তু 
তোমাদের হাতকে আল্লাহ বিরত রাখলেন যাতে তিনি যাকে ইচ্ছা করেন তাঁর 
করুণার মাঝে নিয়ে আসতে পারেন। তারা যদি আলাদা থাকতো (অর্থাৎ 
মন্কার নু’নিনরা যদি কাফিরদের থেকে আলাদা থাকতো), তাহলে আমি 
নিশ্চয়ই তাদের মধ্যে যারা কাফির, তাদেরকে শাস্তি দিতাম যন্ত্রণাদায়ক 
শান্তি।” (সূরা ফাতহ, ৪৮: ২৫) 


হুদাইবিয়ার সন্ধির ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় যুদ্ধ বাধার অনুকূল পরিস্থিতি 
বারবারই তৈরি হয়েছে কিন্তু আল্লাহর ইচ্ছায় সেটা হয়নি। আল্লাহ তাআলা চেয়েছেন 
মক্কার মু'মিনরা যেন হেফাযতে থাকে। মুসলিম বাহিনী বদি যুদ্ধ করে মক্কায় প্রবেশ 
করতো, তাহলে মক্কার মুসলিম নারী-পুরুষ নিহত হতো। এজন্যই আল্লাহ তাআলা 
মুসলিম ও কাফির উভয় বাহিনীকেই যুদ্ধ থেকে বিরত রেখেছেন। আর যুদ্ধ না হওয়ার 
ফলে মক্কায় বহু লোক ইসলাম গ্রহণের সুযোগ পেল। মুসলিম হয়ে গেল। এ সবই ছিল 
আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর সূক্ষ্ম পরিকল্পনার অংশ। যুদ্ধ করা যাবে না--এমন 
কোনো হুকুম আল্লাহর পক্ষ থেকে আসেনি, বরং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি 
ফয়লালা এসেছিল। মুসলিম বাহিনী যদি তাড়াহুড়ো করতো, তাহলে যুদ্ধ হতে 
পারতো। কিন্তু আল্লাহ তাদেরকে সংযমের ওপর দাখিল রাখেন, আর এটাই 
মুসলিমদের জন্য পরবর্তীতে সুফল বয়ে আনে। 


রাসূলুল্লাহর & সত্য বপন 
“নিশ্চয়ই আল্লাহ তাঁর রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহ চান তো 
োমরা অবশ্যই মসজিদে হারামে বেশ করবে, নিরাপলে, ম্তকমুত্তিত 
অবস্থায় এবং কেশ কর্তিত অবস্থায়, তখন তোমাদের মাঝে বারো প্রতি 
কোনো ভয় থাকবে না। তিনি জানেন যা তোমরা জানো না। এবং তিনি 


তোমাদের জন্য আয়োজন করেছেন একটি আসন্ন বিজয়।” (সূরা ফাতহ, ৪৮: 
২৭) 


আল্লাহ্‌ বলছেন হুদাইবিয়ার আগে যে স্বপ্ন তিনি নবীজিকে & দেখিয়েছেন সেটা 
একদিন অবশ্যই সত্য হবে। সত্যিই তা-ই হয়েছিল, রাসূলুল্লাহ ও সাহাবিরা হজ্ব 


হুদইরিযাত সন্ধি |২২৯ 


করেছিলেন, যা ইতিহাসে “বিদায় হজ্ব' নামে পরিচিত। সেদিন কারো মনে কোনো ভয় 


ছিলনা। 
সাহাবিদের বৈশিষ্ট্য 


“মুহাম্মাদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি 
অত্যন্ত কঠোর; পরস্পরের প্রতি সদয়, আপনি তাদেরকে রুকুকারী, 
সিজদাকারী অবস্থায় দেখতে পাবেন। তারা আল্লাহর করুণা ও সন্তুষ্টি 
অনুসন্ধান করছে। তাদের আলামত হচ্ছে, তাদের চেহারায় সিজদার চিহ্ন 
থাকে। এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত। আর ইনজীলে তাদের দৃষ্টান্ত হলো 
একটি চারাগাছের মতো, যে ভার কচিপাতা উদণত করেছে ও শক্ত করেছে, 
অতঃপর তা পুষ্ট হয়েছে ও স্বীয় কাণ্ডের উপর মজবুতভাবে দাঁড়িয়েছে, যা 
চাষীকে আনন্দ দেয়। যাতে তিনি তাদের দ্বারা কাফিরদেরকে ক্রোধান্বিত 
করতে পারেন। তাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ্‌ 
তাদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদানের ওয়াদা করেছেন।” (সূরা ফাতহ, ৪৮: 
২) 


এই আয়াতে আল্লাহ তাআলা সাহাবিদের কিছু গুণাবলির কথা বলেছেন। 


৯ ভারা কাফিরদের প্রতি কঠোর। 


২, তারা নিজেনের মধ্যে অর্থাৎ মুসলিমদের প্রতি কোমল। দুঃখজনক হলেও সত্যি, 
বর্তমানে এমন কিছু মুসলিম আছে যারা এই কুরআনের এই বিবরণ থেকে একশো 
আশি ডিস বিপরীত। তারা সুসলিমদের প্রতি শক্ত আর কাফিরদের প্রতি দরদে 
বিগলিত। 


৩. তাদের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো তাদের সালাত। তারা আল্লাহ্‌র করুণার 
আশায় সালাত আদায় করবে। 


২৩০ |সীরাহ শেব বন্ড 
৪. সিজদা তাদের চেহারায় চিহ্ন তৈরি করেছে। এখানে সিজদার ফলে কপালে যে 
কালো দাগ পড়ে, সেটার কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে সিজদার কারণ 


চেহারা দিয়ে যে নূর বের হয় তার কথা। 
৫. মুমিনদের সাথে লতা থাকবে। তাদের উদাহরণ হচ্ছে একটি গভীর শেকড় 
অজৰূতভাবে দাঁড়িয়ে থাকা গাছের মতো। জীবনের বিপন আপদ বা পরীক্ষা তাদের 
উলাতে পারে না। তাদের এই দৃঢ়তা কাফিরদের ক্ষোভের কারণ হবে। তারা হবে 


কাফিরদের চকুশূল। 


খাইবারের যুদ্ধ 


প্রেক্ষাপট 


খাইবারের ইহুদিরা মানবী যুগে কিংবা মদীনার প্রাথমিক যুগে মুসলিমদের সাথে 
করেনি। কিনতু বনু নাঘিরের নেতাদেরকে আশ্রয় নেওয়ায় পর থেকে মুসলিমদের আছি 


অভিযানের সূচনা 


খাইবারের যুদ্ধ সংঘটিত হয় হিজরী সপ্তম বর্ষে। হুদাইবিয়ার চুক্তি সম্পাদন করে 
মদীনায় প্রত্যাবর্তনের বিশ দিনের মাথায় আল্লাহর রাসূল গু ভার সাহাবিদের নিয়ে 
খাইবার অভিমুখে অভিযান শুরু করেন। গোটা আরব উপদ্থীপে ইহুদিদের সবচেয়ে 
শক্তিশালী ঘাটি ছিল খাইবারে। মুসলিমরা জানতেন খাইবারে তাদের বিজয় হবেই। 
কারণ কয়েকদিন আগেই আল্লাহ তাআলা তাদেরকে খাইবারে বিজয়ের ওয়াদা 
করেছেন। 


"তাদেরকে পুরশ্ৃত করলেন আসন্ন বিজয় দিয়ে। এবং বিপুল পরিমাণে 
যুদ্ধলদ্ধ সম্পদ, যা তারা লাভ করবে...” (সূরা ফাতহ, ৪৮: ১৮-১৯) 


সাবিরা উদ্যমের সাথে পথ চলতে লাগলেন। পথিমধ্যে আমীর ইবন আল- 
'অকওয়াকে & বলা হলো নাশীদ তৈরি করতে। আমীর ইবন আল-আকওয়া ছিলেন 
সালামা ইবন আল-আকওয়ার চাচা। বেদুইনদের গান গাওয়ার বিশেষ একটা ভঙ্গি 


২০২|সীৱাহ শেন এন্ড 


ছিল। তাদের নাশীদ উটের উপর অনারকম প্রভাব ফেলত। টা 
যখন ক্লান্ত হয়ে পড়ত, তখন নাশীদগুলো অনেকটা গরমের দিনের এক গা 
শরবতের মতো কাজ করতো। নাশিদ গুনে তারা চাঙ্গা হয়ে উঠত। 


আমীর ইবন আল-আকওয়া নাশিদ ধরলেন, নাশীদটির অর্থ বাংলাগ অনেকটা এমন, 


ও আলাহ! ঢুষি ছাড়া কীভাবে আমরা পথের দিশা পেতাম- 
কীভাবে জানতাম সালাতের কথা, দান-সাদাকাই বা কীভাবে করতাম? 
ও আল্লাহ তোমার কাছেই আমাদের আর্তি 

আমাদের ক্ষমা করে দাও, যত ফুল আমাদের সব মুছে দাও 

তোমার জন্য আমাদের কুল্রবান হয়ে যেতে দাও 
আমাদের আতি শুনে নাও ইয়া রব! 

তোমাক শির ঝা ঝারিয়ে দাও, 

শক মুখে আমাদের পাওলো যেন ইস্পাতের চেয়েও দৃঢ় হয়ে যায় 
ওরা জার কত ডয় দেখাবে আমাদের? 

ফতোই ভয় দেখাক, আমরা দয়ব না। 

ওরা তো সেই কৰেই আমাদের বিরুদ্ধে বুনো নেকড়ের দলকে হন্যে হয়ে ডেকে 
চলেছে 


গানের কথাগুলো রাসূলুল্লাহর & খুব মনে ধরল। তিনি মুগ্ধ হয়ে জানতে চাইলেন, কে 
এই নাশীদ গাইছে? সাহাবিরা আমীর ইবন আল-আকওয়ার নাম বললেন। আল্লাহর 
রাসূল তাঁর জন্য দুআ করলেন, 'ইয়ারহামুহল্াহ' - আল্লাহ তাঁর উপর রহম করুক। 


এ কথা শোনামাত্র সাহাবিরা বুঝে গেলেন, আমীর ইবন আল-আকওয়ার জন্য শাহাদাত 
অপেক্ষা করে আছে। শাহাদাত আর ক্ষমা -- এই দুই বস্তু যে আলো আর ছায়ার মতো 
একটি অপরটির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে সেটা সাহাবিরা ভালোভাবেই 
জানতেন। আলো থাকলে যেমন ছায়া হবেই, আল্লাহর পথে শহীদ হলেও তেমনি 
আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহর ক্রু মুখে ইয়ারহামুছল্লাহ শুনে উমার 
ইবন খাত্তাব উতলা হয়ে নবীজিকে ঞু বলে উঠলেন “আল্লাহ্‌র রাসূল! শাহাদাত তো 
আমীর ইবন আল-আকওয়ার জন্য অবধারিত হয়ে গেল! ইশ, আল্লাহ যদি আমাদেরও 
তা দিয়ে ধন্য করতেন!’ 


আব্বাদ ইবন বিশরকে পাঠানো হলো ইহুদিদের ব্যাপারে তথ্য সংগ্রহে। এখনকার 
তো সেই সময়েও যুদ্ধকে ঘিরে প্রোপাগস্ডা চলতো। মদীনায় ইহুদিদের পরিণতি 
দেখে খাইবারের ইহুদিরাও বেশ নিরাপত্তাহীনতায় ভুগছিল। কিন্তু তারা প্রোপাগান্ডা 
ছড়াতে লাগলো এই বলে যে, তাদের বাহিনী ভীষণ শক্তিশালী, অবরোধের মধ্যেও 
তারা কয়েক বছর টিকে থাকার সামর্থ্য রাখে ইত্যাদি। অবশ্য এসব প্রোপাগান্ায় 
মুসলিমরা মোটেও দমলেন না, তারা খাইবারের খুব কাছাকাছি পৌঁছে গেলেন। 


খইবারের যুদ্ধ |২৩৩ 
আল্লাহর রাসূল $ এরপর দুআ করলেন। 


এই বলে তিনি সাহাবিদের উদ্দেশ্য করে বললেন, ‘আল্লাহর নামে এগিয়ে যাও” 


রাতের বেলা মুসলিম বাহিনী আর-রাধী উপত্যকায় তাঁবু ফেললেন। জায়গাটি ছিল 
খাইবার এবং গাতফানের মাঝে, যেন গাতফান থেকে খাইবারে কোনো প্রকার সাহায্য 
আসতে না গারে। পরদিন সকালে খাইবারের ইহুদিরা নিত্যদিনের কাজকর্ম করার 
জন্যে সকাল বেলা দুর্গ থেকে বাইরে বেরোচ্ছিল। হঠাৎ তারা আবিষ্কার করলো দিগন্ত 
ছুড়ে মুসলিম সেনাবাহিনী তাদের ঘিরে রেখেছে। আতঙ্কিত ইহুদিরা 'মুহামাদের 
বাহিনী, মুহাম্মাদের বাহিনী’ বলে চিৎকার করতে করতে দুর্ণের ভিতরে ঢুকে গেল। 
মুসলিমরা দুর্গ অবরোধ করলেন। অথচ খাইবারের এই ইহুদিরা কিছুদিন আগেও গর্ব 
করে বলে বেড়াত, ‘আমরা অন্যদের মতো নই। আমাদের সাথে যুদ্ধ করা অন্য 
আরবদের সাথে করা যুদ্ধের মতো চাটিখানি কথা নয়।" শক্তিশালী দুর্গ, ভিক্ষা 
ব্যবস্থা, সামরিক শক্তিমতা আর তাদের বিখ্যাত যোদ্ধাদের নিয়ে তাদের বড়াইয়ের 
অন্ত ছিল না। কিন্তু যেই মাত্র তারা রাসূলুল্লাহর & বাহিনী দেখলো, তাদের যাবতীয় 
আস্ফালন ফুটো বেলুনের মতো চুপসে তো গেলই, ভয়ে যেন তারা আধমরা হয়ে গেল। 
রাসূল & বলেছেন, ‘শত্রুর মনে ভীতি তৈরির মাধামে আল্লাহ্‌ আমাকে বিজয় দান 
করেন।" 


মুখোমুখি মুসলিম এবং খাইবারের ইহুদিরা 


খাইবার ছিল এক বিশাল এলাকা জুড়ে অনেকগুলো দুর্গের সমাহার। এই দুর্সগলো 
খাইবারের বিভিন্ন স্থানে, পাহাড় পর্বতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ কারণে খাইবার যুদ্ধ 
ইহুদিদের সাথে আগের সব যুদ্ধগুলোর তুলনায় বেশ জটিল ছিল। অবস্থানগত দিক 
(থেকেও খাইবার ছিল সুরক্ষিত একটি এলাকা। রাসৃণুল্লাহ $ এক এক করে সবগুলো 
দুর্গ ভয় করার জন্য অগ্রসর হলেন। শুরু হলো নাঈম দুর্গ দিয়ে। 


যুদ্ধ শুরু হলো। ইহুদিদের এক সাহসী যোদ্ধা বেরিয়ে এল, তার নাম মারহাব। সে 
যুদ্ধের ডাক দিল। মুসলিমদের মধ্য থেকে এগিয়ে গেলেন আমীর ইবন আল- 
'আকওয়া ৪৪, যার কথা একটু আগেই এসেছে। তিনি খাইবারের যাত্রাপথে নাশীদ 


২০৪[শরহ শেষ খন্ড 


গেয়ে সবাইকে চাঙ্গা করে রেখেছিলেন। দু'জন দু'জনকে আঘাত করে কানু করতে 
চাইলেন। এক পর্যায়ে মারহান তলোয়ার দিয়ে আগাত করতে চাইলে সেই তলোয়ার 
আমীরের ঢালে আটকে যায়। সেই সুযোগে আমীর মাযহাবের উর্দতে আঘাত করে 
তাকে শেষ করে দিতে চাইলেন। কিন্তু তার তলোয়ার ছোট হবার কারণে আঘাত 
করতে গিয়ে তলোয়ার ধাকা খেয়ে তার নিজের হাঁটুতে লাগে। এই আমাত গেকে গুরু 
হয় রক্তক্ষরণ আর সেই রক্তক্ষরণ থেকে মৃত্যু। এভাবেই আমীর শহীদ হয়ে গেলেন, 
আল্লাহর রাসূলের $ দুআ কবুল হলো। এরপর আমীরের জায়গায় আসলেন আগী। 
এসেই মারহাবকে হত্যা করলেন। অবশ্য অনা বর্ণনামতে মারহাবকে হত্যা করেছিলেন 


মুহাম্মাদ ইবন মাসলামাহ। 


জীবন সবসময় মানুষের পরিকলপনামাফিক চলে না। আমীর বীরের মতো শত্রুর দিকে 
আঘাত হানতে গিয়েছিলেন, কিছু তার বদলে নিজেই নিজের তরবারিতে আঘাতপ্রাপ্ত 
হয়ে মৃত্যুর কোলে ঢোলে গড়লেন। লোকেরা বলাবলি করতে লাগলো আমীরের সকল 
আমল ধ্বংস হয়ে গেছে, সে আত্মহত্যা করেছে। চাচার ব্যাপারে এই কথা শুনে সালামা 
ইবন আল আকওয়ার ৬ খুব মন খারাপ হলো। রাসূল &ঁ তাকে ডেকে জানতে 
চাইলেন কী হয়েছে। সালামা & জানতে চাইলেন, “আমার চাচার সকল আমল কি 
ধ্বংস হয়ে গেছে ইয়া রাসূলাল্লাহঞ? রাসূল & তাকে আশ্বাস দিয়ে প্রত্যুত্তর বললেন, 
“যে এই কথা বলেছে সে মিথ্যে বলেছে। আমীর দ্বিগুণ পুরস্কার পাবে" 


ইহুদিদের এই নাঈম দুর্গ মুসলিমদের পীড়ার কারণ হয়ে দাঁড়ায়। অবরোধের প্রথম 
কিছুদিন আবু বকরের && হাতে ছিল মুসলিম বাহিনীর পতাকা। কিন্তু তাঁর নেতৃত্বে 
বিজয় আসছিল না। সবাই যুদ্ধ করতে করতে ক্লান্ত-পরিশ্রান্ত, এমন সময় আল্লাহর 
রাসূল ষঁ ঘোষণা দিলেন, 


“আগামীকাল আমি এমন একজনকে পতাকা দান করবো যার জন্যে আল্লাহ 
দুগের্র দরজা গুলে দিবেন। সে আল্লাহ এবং তাঁর রাসুলকে ভালোবাসে, এবং 
আল্লাহ আর তাঁর রাসুলও তাকে ভালোবাসে” 


এই ঘোষণা যেন টনিকের মতো কাজে দিল। সবার ক্লান্তি নিমিষে কোথায় চলে গেল। 
ফার হাতে আল্লাহর রাসূল & পতাকা তুলে দেবেন সেটা ভেবে সবাই রোমাঞ্চিত বোধ 
করতে লাগলেন। পরদিন সাহাবিরা রাসূলুল্লাহর কাছে জড়ো হলেন। মনে মনে সবাই 
আশা করছিলেন -- ইশ! আল্লাহর রাসূল যদি আমার হাতে পতাকা তুলে দিতেন! উমার 
ইবন খাত্তাব নিজেই বলেছেন তার যনে সেদিন কী ছিল। তিনি বলেছেন, “আমি 
কোনোদিন নেতৃত্ব বা পদের আকাঙ্ক্ষা করিনি। তবে খাইবারের সেই দিনে আমার 
যনে নেতৃত্বের আশা জেগেছিল।' 


সবাইকে ছাপিয়ে সেদিন যিনি পতাকা লাভ করেছিলেন তিনি হচ্ছেন আলী ইবন আবি 
তালিব &। কিন্তু মিনি এই বিশেষ সর্ধাদার অধিকারী হলেন, তিনি নিজেই ছিলেন 


যাইবরৱের যুদ্ধ | ২৩৫ 


॥ সকাল বেলা আলী সেখানে ছিলেন না। সাহাবিরা জানালেন 

সমন্যায় ভুগছেন। রাসূল জর আলীকে ডেকে পাঠালেন, তাঁর মুখের বিছ চোর 
* চোখে লাগিয়ে দিলেন আর সাথে সাথে আলী সুস্থ হয়ে উঠলেন। আল্লাহর 

জারও একটি মু'জিযা। এরপর তার হাতে পতাকা তুলে দিয়ে বললেন, ‘এগিয়ে যাও! 
আল্লাহ বিজয় দান করা পর্যন্ত পিছু হটো না।' আলী $৫ জানতে চাইলেন, 'কোন কথার 
উপর আমি লোকদের সাথে লড়াই করবো? রাসূলুল্লাহ & বললেন, "তাদের বিরুদ্ধে 
লড়াই চালিয়ে যাও যতক্ষণ না তারা সাক্ষ্য প্রদান করে -- আল্লাহ ছাড়া আর কোনো 
ইলাহ নেই, আর মুহাম্মাদ হচ্ছেন আল্লাহর রাসূল। যখনই তারা এ সাক্ষ্য প্রদান করবে 
তথনই তাদের জান-মাল তোমার হাত থেকে নিরাপদ হায়ে যাবে। তবে (আইনগত) 
অধিকারের কথা হলে ভিন্ন। আর তাদের (আন্তরিকতার) হিসাব আল্লাহর কাছে।' 


আলী হুংকার দিতে দিতে এগিয়ে চললেন। সাহাবিরাও তার পিছু পিছু ছুটছেন 
সামলে এনে পতধাকটি পাথরের মধ্য ও হর পিছ 


-তাওরাতের কসম! তোমরা আমাদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে ফেলেছো! 


দশ দিনের মাথায় শেষ পর্যন্ত আলীর নেতৃত্বে নাঈম দুর্গ জয় হয়ে গেল। আল্লাহর 
রাসূলের ওয়াদা সত্য হলো। এরপর মুসলিমরা অগ্রসর হলেন আস-সা'ব দুর্গের দিকে। 
ডিন দিনের মাথায় আস-সা'ব দুর্গ জয় হলো। এ জয়ে নেতৃত্ব দিয়েছেন আল-হাব্বাৰ 
ইবন আল-মুনযির *। এই দুর্গ জয়ের মাধ্যমে মুসলিমরা অনেক খাদ্যের সন্ধান 
পেলেন। এরপর তারা অগ্রসর হলেন আয-যুবাইর দুর্গের দিকে। সেখানে তাদের 
অবরোধ করে তাদের পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার তিন দিনের মাথায় তারা যুদ্ধ 
করতে নেমে আসলো এবং পরাজিত হলো। 


এরপর মুসলিম সেনাবাহিনী অভিযান চালালো উবাই দুর্গে। গোলাবর্ষণের মাধ্যমে খুব 
সহজে উবাই দুর্গ আয়ত্তে চলে আসলো। এরপর মুসলিমরা একে একে জয় করলেন 
আল-কামূস, আল-ওয়াতীহ এবং আস-সুলালাম দুর্গ। চোদ দিন অবরোধ করে রাখার 
পর এই দুর্গের ইহুদিরা আত্মসমর্পণ করতে রাজি হয়। এভাবেই বিজয় হলো সমগ্র 

= খইবার। এরপর ইহুদিরা অস্ত্র ছেড়ে সন্ধি আলোচনার জন্য নেমে আসে। এ যুদ্ধে 
দিহ্ত হয় তিরানব্বই জন ইহুদি। আর মুসলিমদের থেকে শহীদ হন পনেরো থেকে 
বিশ জন, আল্লাহই ভালো জানেন। 


28৪ ০.১, 
সবার, অধ্যায় মাঘাযি, হাদীস ২৫০। 


২৩৬] দীয়াহ শে খন 


খাইবারের কিছু ঘটনা 

৯ আল্লাহর সাথে সততা: নাম-না-জানা এক বেদুইনের গল্প 
এবং যুদ্ধে অংশ নেন। যুদ্ধ জয়ের পর 

বরে উন তে শুর করলেন! 

দীর্ঘ দিনের দারিদ্রের পর মুসলিমরা কিছু সম্পদ লাভ কয়েছে। সেই বেদুইনের 


ভাগেও গনিমতের কিছু সম্পদ পড়ল। রাসূল $$ সেগুলো এক সাহাবিকে দিয়ে 
বললেন সেই বেদুইনের কাছে তার প্রাপ্য ভাগ বুঝিয়ে দিতে। সেই সাহাবি বেদুইনের 


কাছে সম্পদ নিয়ে এলে বেদুইন লোকটি তাকে জিজ্জেদ করলেন, 
-এগুলো কী? 

- এগুলো হচ্ছে তোমার গলিমতের অংশ। 

উত্তরটা শুনে বেদুইন সাহাবির যেন মন ভরলো না। তিনি আল্লাহর রাসূলের পু কাছে 
গেলেন। জানতে চাইলেন, 

- এলো কী? 

- এগুলো হলো তোমার গনিমতের অংশ। 


- ও আল্লাহর রাসূল, আমি তো গনিমতের আশায় মুসলিম হইনি! আমি তো আপনার 
অনুসরণ করেছি এজন্যে যে আমার এইখানে আখাত লাগবে, আমি শহীদ হবো আর 
জান্গাত লাভ করবো! 


কথাগুলো সে বললো নিজের ঘাড়ের দিকে হাত ঠেকিয়ে। রাসূলুল্লাহ $ তাকে 
বললেন, ‘তুমি যদি আল্লাহর সাথে সৎ হয়ে থাকো, তবে আল্লাহ তোমার এই কথাকে 
সত্যি করবেন।' 

কিছুকাল পরের কথা, অন্য আরেকটি যু্ধে দেই বেদুইন মারা গেলেন। অবাক করা 


বিষয় হলো খাইবার বিজয়ের দিনে তিনি শরীরের যে দিকে নির্দেশ করেছিলেন, ঠিক 
সে স্থানেই ভিনি আঘাত হয়ে মার যান। তার মৃতদেহ আল্লাহর রাসূলের উ 


গিলে! এরপর রাসূলুল্লাহ & দুআ করলেন, ‘হে আল্লাহ! তোমার এই বান্দা তোমার 


(শপ 
*' সুনান সালাঈ, অধ্যায় জানাযা, হাদীস ১৩৭। 


খাছ তে 
লহ ২০৭ 


২) নামলা-জানা এক আবিসিনিয়ান রাখালের গল্প 


অমি মানুষকে আহবান করি ইসলামের দিকে, যেন মানুষ সাক্ষ্য দেয় আল্লাহ ছাড় 


ইবাদাত করে। 

- যদি আমি সাক্ষ্য দিই, আল্লাহর উপর ঈমান আনি, তাহলে অমি বিনিময়ে কী 
পাবো? 

তুমি পাবে জান্নাত। 


সেই আবিসিনিয়ান রাখালের জন্য এতটুকুই ছিল যথেষ্ট। সে ইসলাম গ্রহণ করলো 
এবং জিহাদে যেতে প্রস্তুত হয়ে গেল। জিহাদে কেন যেতে হবে, কৰে যেতে হবে, 
মালতের আহকাম কী -- এসব নিয়ে সে কোনো তর্ক করলো না। শুধু এতটুকুই 
জানতে চাইলো, তার সাথে যে ভেড়াগুলো আছে সেগুলো সে কী করবে। আসলে 
এটাই ছিল সময়ের দাবি। সেই আবিসিনিয়ান রাখাল, সে ছিল একজন দাস, সে যুদ্ধে 
শহীদ হয়ে গেল। যুদ্ধের পর তার লাশ আনা হলো, রাসূলুল্লাহ বললেন, 


“এ হচ্ছে এমন এক বান্দা যাকে আলাহ তাআলা সম্মানিত করেছেন এবং 
তাকে বিশেষ উদ্দেশ্যে খাইবারের ময়দানের দিকে ধাবিত করেছেন। নিশ্ষয়ই 
আমি তার পাশে দেখেছি জামাতের দুই হরকে, অথচ সে এক ওয়াজ 
সালাতও কখনো আদায় করোনি (অধার্ৎ আদায়ের সুযোগ হয় নি]/” 


এই যুদ্ধে এক মুসলিম সৈনিক প্রচণ্ড বীরত্বের সাথে যুদ্ধ করে যাচ্ছিলো। শপে 
কেউ ভার সামনে দাঁড়াতে পারছিল না। সাবির তাকে দেখে বলাবলি ৰে 
লোকের ছায়াত বুঝি নিশ্চিত! কিন্তু রাসূল $ বলে উঠলেন, 'এই লোক 

যানে।' সাহাবিরা কথাটা শুনে চমকে উঠলেন। এমন বীরের মতো যোদ্ধা জখম মো 
মারে এটা কারো বিশ্বাসই হচ্ছিল না! একজন লাহাবি সেই সৈনিকের গিছু নিলেন, 
তিনি দেখতে চান এই লোকের জাথে কী হতে চলেছে। তিনি দেখলেন, মু 


** আপ-বিদয়া আন নিহায়া, ৪র্থ খণ্ড, পষ্ঠা ৩৪৭। 


২০৮|সীৱাহ শেষ এজ 


করতে সেই লোকটি একসময় বেশ আঘাত পেল, আর আঘাতের যন্ত্রণা সহ্য করতে লা 
পেরে নিজেই নিজেকে হত্যা করে ফেললো । প্রত্যক্ষদশী সাহাবি এবার রাসূলুল্লাহর & 
কাছে ছুটে গেলেন। রাসূলুল্লাহর $ ভবিষ্যদ্বাণী চোখের সামনে সতা হতে দেখে 
দৃঢ়তার সাথে বলে উঠলেন, ‘আমি সাগ্দ্য নিচ্ছি আপনি আল্লাহর রাসূল! এরপর রাসূল 
জজ সেই সাহাবিকে বললেন, ‘যাও, লোকদের মাঝে ঘোষণা করে দাও বে, শুধুমাত্র 
মু'মিনরাই জান্নাতে প্রবেশ করবে এবং আল্লাহ তাআলা চাইলে একজন ফাসিক 
(লোককেও তাঁর ্বীনের কাজে লাগাতে পারেন।'* 


8) আবু ইয়াসার কা’ব ইবন আমরের *্ কাহিনী 

ইনি ছিলেন রাসূলুল্লাহর $ একজন সাহাবি, খাইবারের যুদ্ধে তিনি একটি ঘটনা বর্ণনা 
করেছেন। 

“খাইব্যরের এক সঙ্যার় আনা আল্লাহর রালুলের & সাখে হিশাম। এমন সময় 
দেখলাম এক ইহাদি ভেড়ার পাল নিয়ে দুগের ভিতরে ঢুকতে যাচ্ছে। সে সময় আমরা 
দুর্গ অবরোধ করে ৱেখেছিলাম। আলাহর রাসূল & তখন বললেন, কে আমাকে এই 
ভেড়ার গালঙলো থেকে ভেড়া ধরে এনে খাওয়াতে পারবে? আমি বললাম, আমি 
পারবো! রাসূল & তখন বললেন, যাও! নিয়ে এসো! 


আমি উটপাখির মতো জোরে দৌড়াতে লাগলাম। রাসূলুল্লাহ & আমার জন্যে দুআ 
করলেন এই বলে -- হে আল্লাহ আমাদেরকে তার সঙ্গ ছারা উপকৃত করো। আমি যখন 
ভেড়ার পালকে নাগালে পেলাম তখন পালের এখম ভেড়াটি দৃগের্য ভিতরে ঢুকে 
পড়েছে। তাই আমি গালের শেষ দিকের দুটো ভেড়া ধরে বগলদাবা করে এত জোরে 
দৌড় দিলাম ছে আমার মনে হচ্ছিল আমার সাথে কিছুই নেই! এরপর সেঙলো 
আল্লাহর রাসুলের কাছে টুডে মারলাম। তারপর সেই ভেড়া জবাই করা হলো এবং 
সবাই হব তি সহকারে খেল। 


ঘটনাটি মজার, কিন্তু এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আৰু ইয়াসার কেঁদে দেন। কারণ 
অহ উ আর লহ শনার দুলা করেছিলেন জার যে কারণে ভিনি ছিলেন 

সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবিদের মধ্যে অন্যতম: তার বন্ধুরা অনেকেই ভার আগে 
দুনিয়া ছেড়ে চলে যান, আর তিনি রয়ে যান। 


৫) আল্লাহর রাসূলের ৬ জন্য ভালোবাসা: উমাইয়্যা বিনত 
আবি আস-সালতের ঞ্৯ কাহিনী 


ডিনি ছিলেন শিফার গোতরয়। খাইবারের সময়ের ঘটনা, দিফারের এক মহিলা 
আল্লাহর রাসূলের % কাছে গিয়ে বললেন, “আমরা আপনার সাথে ময়দানে যেতে চাই, 


সহ বুশ, অধ্যায় মাঘাথি, হাদীস ২৪২ 


ন্‌ 


বাইবারের বু | ২৩৯ 


আমরা আহতদের সেবা করতে পারি এবং 
করতে পারি! রুহ $ রি হলেন টিকা না বাতে 

সা হয়েছে, এরা ছিল ডাকাত গোছের একটি কুখ্যাত গোর। কিন্তু আবু খাদ 
& বদৌলতে এই গোর ইসলাম গহণ করে। আর ইসলামের আলো ভার 


পুরোপুরি বদলে দেয়। 


ধর গোত্রের মহিলারা মুসলিম বাহিনীর সাথে খাইবারের দিকে মাত্রা শুরু করল। 
নেই দলের এক বাচ্চা মেয়েকে আল্লাহর রাসূল গড তাঁর উটের পেছনে তুলে নিবেন। 
উটের পিঠে অনেক মাল-সামান টাল করে রাখা। বাচ্চা মেয়েটাকে বসানো হলো সেই 
মাগের ভুপের ওগর। 


সকাল বেলা হলে যাত্রাবিরতির সময় হলো। আল্লাহর রামূল $ উট থেকে নেমে 
পড়লেন। বাচা মেয়েটি নামতে গিয়ে দেখলো মালামালের ওপরে যেখানে দে বসে 
ছিল সেখানে কিছু রক্ত লেগে আছে। 


মেয়েটি লজ্জায় কুঁকড়ে গেল, এ কী হয়ে গেল! এমন কাণ্ড ঘটবে সে তো কল্পনাই 
করেনি! সে চুপটি করে উটের পাশে বসে রইলো। নবীজি উ এর ছিল তীক্ষৃষ্টি। মা 
যেভাবে করে তার সদাজাত শিশুর জন্য প্রতিমূহূর্তে খেয়াল রাখে, সাহাবিদের সবার 
জন্য আল্লাহর রাসূলের গু তার চেয়েও বেশি খেয়াল থাকতো। তিনি তাকিয়ে দেখতে 
পেলেন বাচ্চা মেয়েটা কেমন এক অস্বস্তিতে গুটিসুটি মেরে আছে। তিনি এগিয়ে গিয়ে 
জিদ্েস করলেন, “কী হয়েছে তোমার? হায়েজ হয়েছে?" মেয়েটি সংক্ষেগে বললো, 
"কিছুই হয়নি, এমন ভঙ্গিতে নবীজি তাকে বললেন, 'আচ্ছা, ঠিক আছে। তুমি 
পরিষ্কার হয়ে নাও। এরপর একটা জগে পানি আর কিছু লবণ নিয়ে মালামাল থেকে 
রপ্ত পরিষ্কার করে ফেলো। আর এরপর আবার উটের পিঠে বসে পড়ো।" 


লেই বাচচা মেয়ে নবীজির ৬ কথামতো সবকিছু করলো। যুদ্ধের পর গনিমাহ 
ভাগাভাগি করার সময় এল। প্রসঙ্গত উল্লেখ্য, যুদ্ধে অংশ নিলেও নারী ও শি 
খনিমত পায় না। তবে আমীর চাইলে তাদের কিছু অংশ দেওয়ার অধিকার রাখেন। 
গনিমতের সম্পদ থেকে নবীজি সেই হো উমাইয়া জন্য এবটা গলার হাব নিলেন। 
তারপর নিজ হাতে তাকে সেটা পরিয়ে দিলেন।* 


গার রাসুলের $ সাথে উমাইয়া খুব অল্প কিছু মুহূর্ত কাটিয়েছে। কিছু দেই 
লট তর সবের শঠ সময় দেশতে দেখতে লেন লেই ছোট মহ 


০১১৯১৫১০০৮২ 
* আাল-বিদায়া ওয়ান-নিহায়া, রথ খণড, পৃষ্ঠা ৩৬৬। 


২৪০|সীৱাহ শেষ খঙ 


ছিল মৃত্যুর পরেও যেন তাকে এভাবেই পরিক্ষার কর 
হন খন বৃদ্ধা হয়ে গেলেন, তখন এই হাদীস সংগ্রহকারীর 
কাছে বলেন, “আল্লাহর শপথ! যে হার আমার ছোটবেলায় আল্লাহর রাসূল পু আমাকে 
পরিয়ে দিয়েছিলেন, সেই হার আমি কখনো খুলিনি৷' মৃত্যু এসে তাকে এই দুনিয়া 
থেকে বিচ্ছিন্ন করে ফেললো, তখনো তার গলায় সেই হার ঝুলছে, যেন আখিরাতের 
সেই সুদীর্ঘ একাকী সফরে পা বাড়ানোর সময়েও আল্লাহর রাসূলের মেট তিনি 


বুকে করে যাত্রা শুরু করলেন। 


সমানিত পাঠক। এই ঘটনার উপর মন্তব্য করে এর সৌন্দর্য নষ্ট না করাই শ্রেয়। ছোট্ট 
অথ অনন্যসাধারণ এই গল্পটা যেভাবে আছে, সেভাবেই থাকুক। আল্লাহর রাসূলকে 
তাঁর সাহাবি আর সাহাবিয়াতরা কতটা ভালোবাসতেন তা আসলে লিখে বা বলে 
কখনই বোবানো যাবে না। তাদের ভালোবাসার গভীরতা হয়তো আমরা বিছুটা জাঁচ 
করতে পারবো যখন এই গল্পগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। আল্লাহর 
রাসূল সেই ছোট মেয়েটিকে বলেননি যে নিজেকে পবিত্র করতে চাইলে সবসময় পানি 
আর লবণই ব্যবহার করতে হবে। কিন্তু তবু তিনি সারাজীবন ধরে রাসূলের কথটা 
মান্য করেছেন --- এটাই হচ্ছে ভালোবাসা। কাউকে ভালোবাসলে মানুষ তাকে মনে 
রাখে. তার ছোট ছোট কথাগুলিও যত্ন করে স্মরণ করে, তার বলা কাজান্ডলো মমতা 
নিয়ে আগ্রহের সাথে করে যায়। সাহাবিদের কাছে রাসূলুল্লাহর & স্থান ছিল তাদের 
অন্তরের গভীরে। তাঁরা তাঁকে শুনতেন আর একবাক্যে মেনে নিতেন। শুধু তাহারাতের 
ফিকহ পড়ে এই ভালোবাসাকে উপলব্ধি করা যাবে না। 


সেই বেদুইন নারীর লাম কী ছিল সেটাও আসলে নিশ্চিত নয়, কেউ বলেন উমাইয়্যা, 
কেউ বলেন আমীনাহ, আল্লাহই ভালো জানেন। তার নাম যা-ই হোক, তিনি আল্লাহর 
রাসূলের & সাথে তার ছেলেবেলার সেই অল্প কিছু মুহূর্ত মনে রেখেছিলেন সারাটি 
জীবন ধরে। সেই ছোট্ট বয়সে তিনি হাত বাড়িয়ে দিয়েছিলেন আল্লাহর রাসূলের &ঁ 
বাহিনীর সাথে যাবেন বলে, তাদের সাহায্য করবেন বলে। কী অসাধারণ ত্যাগ 
ভিতিক্ষা আর ভালোবাসাই দেখিয়েছিলেন আল্লাহর রাসূলের চারপাশের মানুষগুলো। 
পাঠক, আজকে আমাদের অবস্থা কোথায়, আমরা কী তা ভেবে দেখেছি? 


আল্লাহর রাসূল ড্র যেমন ছিলেন, তেমন ছিলেন তার চারগাশের মানুষণগুলো। 
(কোথাকার এক বেদুইন মেয়ে, নিতান্ত সাধারণ এক গোত্রের অতি সাধারণ এক 
বালিকা। অথচ আল্লাহর রাসূল $ কত যত আর আদরভরেই না তার সাথে কথা 
বলেছেন! যুদ্ধের পর এত এত সৈনিকের মাঝে আলাদা করে তার নাম ধরে তাকে 
ডেকেছেন, নিজ হাতে তার গলায় হার পরিয়ে দিয়েছেন! সত্যিই তিনি ছিলেন সৃষ্টির 
লেরা। তাঁর আচরণ ছিল অভাবনীয় রকমের সুন্দর, আর উম্মতের প্রতি তাঁর মায়া এবং 
ভালোবাসা ছিল নিখাদ। যে মানুষগুলো তাঁর জন্য সবর্ধ বিলিয়ে দিতে উন্মুখ হয়ে 
থাকতো, তাদের তিনি কখনো ভুলে যাননি। সেহের চাদরে মুড়ে সবসময় তাদের 
আগলে রেখেছেন। 


৮৮7 


খইনারের যু |২৪১ 


থাকতে পারে। বিশর ইবন আল-বারা *ঃ নিশ্চিন্ত মনে মাংস মুখে নি 
এ ও মাংস মুখে নিলেন কিন্তু গিলে ফেলার জাগোই মুখ দেকে নদ 
বললেন এই খাবারে বিষ মেশানো আছে। ওদিকে বিশর ইবন আল-বারা ততক্ষণে 
মাংস গিলে ফেলেছেন। 


নেই মহিলাকে ডাকা হলো। জিজ্ঞেস করা হলো সে হত্যার উদ্দেশ্যে বিষ মিশিয়েছে 
কিনা। সে স্বীকার করলো। নবীজি তার এই কাজের কারণ জানতে চাইলেন। 
মহিলা উত্তর দিল, "আপনি যদি মিথ্যা নবী হন তাহলে এই বিষে আপনি মারা যাবেন। 
আর যদি আপনি সত্য নবী হন তাহলে আল্লাহ আপনাকে তা জানিয়ে দেবেন।' 
রসূল & বললেন, “আমার উপর বিজয়ী হওয়ার শক্তি আল্লাহ তোমাকে দেননি।' 


রসূল সু মহিলাকে তখন ছেড়ে দিলেন। এই বিখের কারণে বিশর ইবন আল-বারা 
মারা যান। কিছু বর্ণনামতে সেই মহিলাকে তখন হত্যা করা হয়।% এই ঘটনার পরে 
অল্লাহর রাসূল $$ আরও তিন বছর বেঁচে ছিলেন। নবীজির & শেষ দিনগুলোতে 
যখন তিনি জ্বরে ভুগছিলেন তখন আইশাকে &% বলেছিলেন, “আইশা, আমি এখনো 
সেই খাবারের স্বাদ পাই যা আমাকে খাইবারে খাওয়ানো হয়েছিল।' 


খাইবারের যুদ্ধ থেকে শিক্ষা 


৯ নেতৃত্বের প্রতি লোভের ভয়াবহতা 

নেতৃত্বের প্রতি মানুষের সহজাত আকর্ষণ থাকে। কিন্তু ইসলামে নেতৃত্ব চেয়ে নেয়ার 
বাপরে অনুৎসাহিত করা হয়েছে । রাসূলুল্লাহর চাচা হওয়া সত্বেও আব্বাস ইবন 
বদল মুতালিব & যখন নেতৃহানীয় পদ চেয়েছিলেন রাসূল ৪ তাকে বলেছিলেন 
“আমরা তাকে এই পদ দেবো না, যে এই পদের জন্যে আকাঙ্ক্ষা পোষণ করে। 
ইলমের শিক্ষা। উমারের ভু ঈমানের উচ্চতা নিয়ে আমালের কোনো পর নে 
যাপনে ভার কোনো আগ্রহ ছিল না। কিনু খইবারের সেইদিন 

মতো মানুষের মনেও নেতৃত্ব পাবার ইচ্ছে কাজ করছিল। 
সধীহবধরি, অধ্যায় জিযিয়া এবং সন্ধি ছথাপন, হাদীস ১১। 
গন টুল মা'আদ ২য় খন্ড, পৃষ্ঠা ১৩৯-১৪০। 

“এখানে বিযাক্ততার কথা বলা হচ্ছে। 


২৪২|সীরাহ খেহ খণ্ড 


এমন এক লোককে নেতৃত্ব দেওয়া হবে যাকে আল্লাহ ও তাঁর রাসূল স্‌ ভালোবাসেন 
এবং সেও আল্লাহ ও তাঁর রাসূলকে $ ভানোবাসে। নিঃসন্দেহে এত বড় সম্মান 
গেতে কার না ইচ্ছে করবে! 


নেতৃত্বের খতি লোভ কতটা খারাপ সেটা আমরা বুঝতে পারি তিরমিদীর একটি 
হাদীসে, রাসূল উ বলেন “যদি দুটি নেকড়েকে একপাল ভেড়ার নিকট পাঠানো হয় 
তাহলে নেকড়েদের দ্বারা ভেড়াগুলো যতটা না ক্ষতির সম্মুখীন হবে তার চেয়েও বেশি 
ক্ষতির সম্মুধীন হয় একজন মানুষ যখন সে সম্পদ এবং নেতৃত্বের আকাজ্ক| করো” 
কাজেই নেতৃত্বের প্রতি অন্তরে ভালোবাসা নির্মূল করা চাই, কারণ এই নেতৃত্বের বোঝা 


২) জিহাদের উদ্দেশ্য 
আলীর « হাতে যখন আল্লাহর রাসূল & পতাকা তুলে দিচ্ছিলেন তখন তাকে বলে 
দিয়েছিলেন, 


*..ভােয়কে ইসলামের দিকে আহ্বান ক্রবে। আল্লাহর যে হক তাদের 
আদায় করতে হবে সে ব্যাপারে তাদের অবহিত করবে। আল্লাহর কসম! 
ভোহার দাওয়াতের মাধ্যমে আল্লাহ যাদি মাত্র একজন মানুষকেও হিদায়াত 
দেল তাহলে তা তোমার জন্য লাল উটের চাইতেও মুল্যবান।' 


এই হাদীস থেকে তামরা শিক্ষা পাই. কাফিরদের বিরুদ্ধে আক্রমণাতুক জিহাদের 
একটি উদ্দেশ্য হলো দাওয়াত দেয়া মানুহকে আল্লাহর পথে আহবান করা, ইসলামের 
ছায়াতলে মানুষকে প্রবেশ করানো। জিহাদের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে 
জাহিলিয়াতের পাব এবং কুফর শক্তিকে নিশি করে ফেলা -- যেন ইসলাম গ্রহধের 
পথে মানুষের কোনো বাধা না থাকে। 


জিহাদের সাথে অন্য যেকোনো যুদ্ধের পার্থক্য এখানেই। অন্য যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে 
সম্পদ অর্জন, ক্ষুধার তাড়না, কিংবা ক্ষমতার লোভ। কিন মুসলিমনা যুদ্ধ করে একটি 
পবিত্ৰ উদ্দেশ্যে, তা হলো আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুকে ছড়িয়ে দেওয়া। রাসূল & 
লেছেন ‘আমি কিছু মানকে জামাতে টেলে-হিচড়ে নিয়ে হতে দেখেছি।' এখান 
দের কথা বলা হচ্ছে যারা এক সময় মুসলিমদের সাথে যুদ্ধ করেছে এবং পরবর্তীতে 
দয হয়েছে৷ লী আলীকে মনে করিয়ে দিচ্ছেন তাঁর উচিত হবে আগে 

দেওয়া। এই দাওয়াতের ফলে যদি একজন লোকও ইসলাম গ্রহণ 
করে তাহলে সেটাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ গলিমাহ। 


৩) অন্তরের আন্তরিকতা 


দুইস এবং আবিসিনিয়ান সেই রাখালের গল্প থেকে শিক্ষা 
কেউ যদি 
পথে চেষ্টা করে, আল্লহ তাকে উত্তম প্রতিদান দান করে আই সামাল 


চাদর তাকে আগুন হয়ে ঘিরে রেখেছে।”ঞ এই লোকটি ছিলেন একজন 
একজন যুজাহিদ। কিনু গনিমতের সম্পদ চুরির এতই আন দিম 


খাইবার যুদ্ধের ফলাফল 


খাইবারের ইহুদিরা আত্মসমর্পণ করার পরে আল্লাহর রাসূলের পঁ সাথে তাদের এই 
মর্মে চুক্তি হয় যে, তারা পরনের কাপড় পরে খাইবার ছেড়ে চলে যাবে এবং যাবতীয় 
অর্থ-সম্পন, জায়গা-জমি, সোনা-রুপা, ঘোড়া, বর্ম সবকিছু রেখে যাবে। রাসূল ক 
তাদেরকে বলে দিলেন যদি তারা কোনো অর্থ-সম্পদ লুকানোর চেষ্টা করে তাহলে এর 
জন্য উপযুক্ত শান্তি দেওয়া হবে। ইহুদিদের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতা নতুন কিছু 
নয়। রাসূলুল্লাহর $ যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত এই জাতিটি মুসলিমদের সাথে 


বিশ্বাসঘাতকতা করে আসছে। 


চুক্তির শর্ত ভঙ্গ করে খাইবারের ইহুদিরা এবার কিছু সম্পদ লুকিয়ে ফেললো। এই 
নম্পদণ্লো ছিল বনু নাষিরের নেতা হয়াই ইবন আখতাবের। বনু ুরাবযার ঘটনায় 
তাকে হত্যা করা হয়েছিন। বনু নাযিরকে যখন বের ফরে দেওয়া হয়, তখন যাই ইবন 
পরিমাণ স্বর্ণালঙ্কার একটি চামড়ার মাঝে লুকিয়ে খাইবারে রেখে 

অঢেল সম্পদ তখনও খাবারে ছিল। বিষয়টা আল্লাহর রাসূল & 


এ হাহ মুসলিম, অধ্যায় ঈমান, হাদীস ২১৭। 


২৪৪[সরাহ শেখ খন্ড 


-ছয়াইয়ের সেই সম্পদ কোথায়? 

- সেই সম্পদ তো যুদ্ধ আর আমাদের থাকা খাওয়ায় খরচ হয়ে গেছে 

- না, সেটা হতে পারে না। যুদ্ধ তো মাত্র সেদিন হলো। এই অল্প ক'দিনের মাঝে এই 
পরিমাণ সম্পদ খরচ হয়ে যাবার কথা না। 

কিনানা তবু অস্বীকার করতে থাকলো। ইহুদিরা কত সাবলীলভাবে মিথা বলতে পারে 
এই তার একটা নমুনা। পরে এক বুড়ো ইহুদি বললো, “আগি হুয়াই ইবন আখতাবকে 
প্রায়ই অনুক জায়গায় ঘুরঘুর করতে দেখতাম।' সাহাবিরা তখন সে জায়গায় গিয়ে 
খোঁড়াখুড়ি করে সেই সম্পদের কিছু অংশের সন্ধান পেণেন। কিনানাবে জিজ্ছেস বলা 
হলো বাকি সম্পদ কোথায়। সে আবারও বললো সে কিছুই জানেনা। তাকে আল 
যুবাইর ইবন আওয়্যামের হাতে তুলে দেওয়া হলো। সোজা আঙুলে যখন ঘি ওঠে না, 
তথন তাকে বাঁকা করতেই হয়। তিনি তাকে মারধোর করে বাকি সম্পদের ব্যাপারে 
তথ্য বের করলেন। এরপর কিনানাকে তুলে দেওয়া হয় মুহাম্মাদ ইবন মাসলামার ৮ 
হাতে। এই সেই কিনানা যে তার ভাই মাহমুদ ইবন মাসলামাকে হত্যা করেছে। আজ 
সে তার হাতের মুঠোয়! তিনি কিনানাকে হত্যা করে ভাই হত্যার প্রতিশোধ নেন।৮ 


দুর্গ থেকে বের হয়ে ইহুপিরা রাসূলুল্লাহর কাহে অনুরোধ করলো যেন তাদেরকে 
খাইবারে থাকতে দেওয়া হয়। তারা বললো, 'আমরা আপনাদের চাইতে এই ভূমি 
চাষাৰাদে বেশি দক্ষ ৷’ এই কথা বলে আসলে তারা খাইবার তাদের থাকতে দেওয়ার 
জন্য নবীজিকে মানানোর চেষ্টা করছিল। রাসূলুল্লাহ & তাদের প্রস্তাবে রাজি হলেন। 
উৎপাদিত শসোর অর্ধেক ইহুদিরা পাবে -- এই শর্তে ইহুদিরা খাইবারে থেকে যাওয়ার 
অনুমতি পেল। তবে রাসূলুল্লাহ & একটি শর্ত আরোপ করে দিলেন। তা হলো -- 
মুসলিমরা যখন চাইবে, তখনই তাদেরকে খাইবার থেকে বের করে দেওয়ার অধিকার 
রাখে। 


ইহুদিদের খাইবারে চাষাবাদ করতে দেওয়াটা মুসলিমদের জন্য লাভজনক ছিল। 
কেননা সাহাবিদের হাতে জমি দেখাশোনা করার সময় ছিল না। তারা ব্যস্ত ছিলেন 
ইলম, দাওয়াহ আর জিহাদ নিয়ে। উপরন্তু ইহুদিরা ছিল খাইবারের জমি চাষাবাদে 
দক্ষ। 


ইহুদিদের সাথে আল্লাহর রাসূলের & অভিজ্ঞতা ভালো ছিল না। এ পর্যন্ত প্রতিটি 
ইহুদি গোর মুসলিমদের সাথে শত্রুতা করেছে। তাই যেকোনো মুহূর্তে তাদের খাইবার 
থেকে বের করে দেওয়ার শর্তারোপ করে তাদের সার্বক্ষণিক চাপের মুখে রাখলেন। 
এতকিছুর পরেও তাদের চরিত্র বদলায়নি। রাসূলুল্লাহ $ প্রতি বছর আবদুল্লাহ ইবন 
রাওয়াহাকে খাইবারের উৎপাদিত শস্যের পরিমাপ করে আনতে পাঠাতেন। প্রথমে 
তারা তার পরিমাপ করার পদ্ধতি নিয়ে আপত্তি জানায়, পরে তারা তাকে ঘুষ দিয়ে 


৪ রাহ ইবন হিশাম, ৩য় খণ্ড পৃষ্ঠা ৩৫৪। 


খহবারের যুদ্ধ ২৪৫ 


কিনে নিভে চায়। আবদুল্লাহ ইবন রাওয়াহা ৯ খুব রেগে যান। তাদের বলেন, 
“আল্লাহর দুশমন কোথাকার! তোরা আমাকে ছু দিতে চাস? তোরা জেনে রাখ, 
(তোদের অতি ঘৃণা আর আল্লাহর রাসূলের ষ্ঠ প্রতি আমার ভালোবাসা আমাকে তোদের 
প্রতিন্যায়সঙ্গত আচরণ করার পথে কোনো বাঁধা হয়ে দাড়াবে না” 


পরে অবশ্য তারা স্বীকার করতে বাধ্য হয় যে, আবদুল্লাহ ইবন রাওয়াহা তাদের সাথে 
ন্যায়সঙ্গত আচরণই করেছিলেন। পরবর্তীতে খাইবারের ইছদিরা আবার 
বিশ্বাসঘাতকতা করেছিল। উমারের & খিলাফতকালে তারা আবদুল্লাহ ইবন উসারকে 
শু ছাদ থেকে ফেলে দিয়ে দুই হাত ভেঙে দেয়। এর আগে আল্লাহর রাসূলের 
যুগেই এক সাহাবিকে হত্যা করেছিল কিন্তু সেবার শক্ত প্রমাণ ছিল না। কিন্তু আবদুল্লাহ 
ইবন উমারের সাথে তারা যা করেছিল সেটা ছিল সন্দেহাতীত। তাই উমার ৬ 
তাদেরকে আর সুযোগ দেননি, খাইবার থেকে বের করে দেন। এরপর তারা শামে চলে 
যায়। 


খাইবার বিজয়ের মাধ্যমে মদীনার ইসলামী রাষ্ট্রের অর্থনীতির চাকা বেশ সচল হয়। 
কারণ খাইবার থেকে মুসলিমরা বিপুল গনিমাহ্‌ অর্জন করে। আবদুল্লাহ ইবন উমারের 
*% একটি কথাতেই বোঝা যায় খাইবারের বিজয় তাদের জীবনে কতটা পরিবর্তন 
এনেছিল। তিনি বলেন, “খাইবার বিজয়ের আগ পর্যন্ত আমাদের সেট ভরে এক বেলা 
খাওয়া হতো না।’ মুহাজিররা খেজুর বাগানগুলো আনসারদের ফিরিয়ে দিতে সক্ষম 
হন। খাইবারের যখন পতন হচ্ছিল তখন ফাদাকের অধিবাসীরা আগেভাগেই 
আত্মসমর্পণ করে ফেলে। তাদের সাথেও অর্ধেক ফসল ভাগাভাগির চুক্তি হয়। তবে 
এই ফসলের মালিক হন কেবল আল্লাহর রাসূল কেননা, তাদের প্রাপ্ত সম্পদ ছিল যাঈ, 
গনিমাহ নয়। কারণ ফাদাক সামরিক শক্তির জোরে বিজয় হয়নি। এর মাধ্যমে 
আল্লাহর রাসূলের ষ্ আর্থিক অবস্থা সহজ হয়ে যায়। 


খাইবারের সাথে আরও দুটি অঞ্চল বিজয় হয়। সেগুলো হলো ওয়াদী আল-কুরা এবং 
তাইমা। ওয়াদী আল-কুরার ইহুদিদের ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু ভারা 
প্রত্যাখ্যান করে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। যুদ্ধের দ্বিতীয় দিনেই তাদের প্রতিরোধ ভেঙে 
পড়ে এবং তারা আত্মসমর্পণ করে। তাদের সাথে খাইবারের অনুরূপ চুক্তি করা হয়। 
অর তাইমার অধিবাসীরা ফালাকের মতো বুদ্ধ না করেই আত্মসমর্পণ করে। 


মুসলিমদের হাতে খাইবার, ফাদাক, ওয়াদী আল-কুরা এবং ভাইয়ার পতন নিয়ে গোটা 
আরব আলোচনায় মুখর হয়ে উঠলো। কুরাইশরা বিশ্বাসই করতে পারছিল লা দুর্ডেদ্য 
দুর্গ, দুর্ধর্ষ যোদ্ধা আর দীর্ঘকালীন রসদ সরবরাহ থাকা সত্বেও খাইবারের পতন 
হয়েছে। এই পরাজয়ের মাধ্যমে কুরাইশরা একটি বিচ্ছিম রাজনৈতিক শক্তি হিসেবে 
দাঁড়িয়ে থাকলো। আরব উপদ্থীপের দরজা ইসলামের জন্য আরও উন্মুক্ত হয়ে গেল। 


মিলস শেষ খন্ড 


সাফিয়া বিনত হুয়াইয়ের & সাথে নবীজির ষ্ বিয়ে 


সাফিয়া বিনত হুয়াইয়ের * সাথে আল্লাহর রাসূলের &ঁ বিয়ের কাছিনী জানার আগে 
একটু পেছনে তাকানো যাক। এই সাফিয়া হচ্ছেন ইহুদি গোত্র বনু নামিরের নেতা 
হুয়াই ইবন আখতাবের কন্যা। এ হচ্ছে সেই হুয়াই, যে আল্লাহর রাসূল $ মদীনায় 
আসার পর থেকেই তাঁর লাখে শক্রভা করার ব্যাপারে প্রতিজ্ঞা করেছিল। এটি 
সাফিয়ার ছোটবেলার একটি ঘটনা। এই প্রতিজ্ঞার ঘটনাটি আগেই উল্লেখ করা 
হয়েছে। এই হুয়াই-ই খন্দকের যুদ্ধের সময় বনু কুরায়যা গোত্রের বিদ্রোহের পেছনে 
অন্যতম হোতা। তাকে বনু কুন্ায়যার ঘটনায় হত্যা করা হয়। তার ভাইও খন্দকের 
যুদ্ধে অংশ নিয়েছিল, তাকেও হত্যা করা হয়। সাফিয়ার স্বামী হিলেন কিলানা ইবন 
আর-রাবী। সে ছিল বনু নাযিরের কোষাধ্যক্ষ। তার কথা একটু আগেই উল্লেখ করা 
হয়েছে। সাফিয়া যেনতেন কোনো পরিবারের কন্যা ছিলেন না। তিনি ছিলেন 
নেতৃস্থানীয় একটি পরিবারের মেয়ে। বলা যেতে পারে তাঁর গোরের "ফার্স্ট লেডি'। 


খাইবারের যুদ্ধে তাঁর বাবা, ভাই এবং স্বামী -- প্রত্যেকে মুসলিমদের হাতে মারা যায়। 
সাফিয়া & দাসী হিসেবে বন্দী হলেন। গনিমতের সম্পদ ভাগাভাগি হওয়ার পর তিনি 
পড়লেন দাহিয়া আল-কালবির ৬ ভাগে। তখন কেউ একজন আল্লাহ্‌র রাসূলকে ষ্ঠ 
বললেন, "সাফিয়া তো ইহুদিদের মধ্যে উঁচু বংশের সত্তান। তিনি দাহিয়ার ভাগে 
পড়েছেন, কিন্তু সত্যি বলতে, তার জন্য উপযুক্ত পাত্র কেবল একজনই আছে। তিনি 
হচ্ছেন আপনি” 


রাসুলুল্লাহ $ তখন দাহিয়াকে ডেকে বললেন সাফিয়াকে $ ছেড়ে দিয়ে অন্য কাউকে 
বেছে নিতে। দাহিয়া তাই করলেন। রাসুলুল্লাহ & সাফিয়াকে ইসলাম গ্রহণের প্রস্তাব 
দিলেন। সেক্ষেত্রে আল্লাহর রাসূল & তাকে বিয়ে করে নেবেন এবং তার দাসমুক্তি 
হবে বিয়ের মোহর। দ্বিতীয় আরেকটি প্রস্তাব দিলেন, সাফিয়া চাইলে ইহুদি হিসেবে 
খেকে যেতে পারেন। সাফিয়া বেছে নিলেন আল্লাহ ও তাঁর রাসূলকে। আল্লাহর রাসূলের 
ষ সাথে সাফিয়া বিনত হুয়াইয়ের বিয়ে হলো। এই বিয়ে হয়েছিল সাফিয়ার মাসিক 
সম্পন্ন হওয়ার পর। সে পর্যন্ত তারা খাইবারেই ছিলেন। 


এবার খাইবার থেকে ফেরার পেলা। সাফিয়াকে রাসূলুল্লাহ গু তাঁর উটের পেছনে 
বসালেন। ফিরতি পথে হয় মাইল গিয়ে রাসূলুল্লাহ & বিরতি নিতে চাইলেন যেন স্রীর 
সাথে থেকে বিয়ে পূর্ণ করতে পারেন। কিন্তু সাফিয়া % রাজি হলেন না। বিষয়টা 
রাসূলুল্লাহকে & একটু অসুবিধায় ফেলে দিল, কিনতু তিনি সাফিয্মাকে কিছুই বললেন 
না। পরে তারা আল-সাহবায় থামলেন এবং সেখানেই ওয়ালিমা অনুষ্ঠিত হলো। বিয়ে 
তা প্রাপ্ত হলো, এরপর রাসুলুল্লাহ $ সাফিয়ার %% কাছে জানতে চাইলেন কেন 

প্রথমবার থামতে রাজি হলেন না। তখন সাফিয়া ব্যাখ্যা করলেন, "এ এলাকাটা 
ছিল ইহুদিদের কাছে, তাই আমি আপনার জীবনের ব্যাপারে আশঙ্কা করছিলাম।' 
রাসূলুল্লাহ  সফিয়ার উত্তরে সনু হলেন। সাফিয়ার উত্তর সাফিযার অন্তরের কথাকে 


অহলারের ঘন | ২৪৭ 


প্রকাশ করে। তিনি যদি আন্তরিকভাবে ইসলাম গ্রহণ না করতেন, তাহলে আল্লাহর 
রাসূলের $ নিরাপত্তা নিয়ে এতটা উচিগন হতেন না। 


বিস্তু প্রশ্ন হচ্ছে, যে নারীর স্বামী, ভাই, বাবা সবাই মুসলিমের হাতে মারা গিয়েছে, সেই 
নারী কীভাবে সেই মুসলিমদের নেতাকে ভালোবাসতে পারে? কীভাবে সে সেই 
ইসলামকে দ্বীন হিসেবে নেছে নেয়, যার অনুসারীরা তার সবচেয়ে আপনজনদের হত্যা 
করেছে? সেই প্রশ্নে একটু পরেই আলা যাক। 


ওয়ালিমা শেষে যখন ভারা ফিরে আসবেন, তখনকার ছোট্ট একটা ঘটনা রাসূলুল্লাহর 
জঁ পারিবারিক জীবন সম্পর্কে বড় একটা ধারণা দেয়। তারা মদীনার উদ্দেশ্যে রওনা 
দেবেন, সাফিয়া উটের পিঠে ওঠার প্রস্তুতি নিচ্ছেন। রাসূলুল্লাহ্‌ ভ তাঁর খায়ের চাদর 
খুলে সাফিয়ার বসার জন্য বালিশ বানিয়ে উটের পিঠে বসিয়ে দিলেন। এরপর নিজের 
হাট উচু করে তুলে ধরলেন যেন সেই হাঁটুর উপর তর করে সাফিয়া উটের পিঠে উঠতে 
পারেন। 


ইহুদিদের চোখে যিনি আরবদের নেতা, মুসলিমদের কাছে মিনি আল্লাহর রাসূল, সদ্য 
যুদ্ধে বিজয়ী হয়ে আসা সেই বীর মানুষটি তাঁর স্ত্রীর জন্য মাটিতে বসে পাড়েছেন। 
সবার সামনে স্ত্রীকে যথাযোগ্য মর্যাদা দিতে এতটুকু দ্বিধাবোধ করেননি। এত বিনয়, 
দয়া আর মমতা যে সানুষটির তাঁকে ভালো না বেসে কি থাকা যায়? 


সাফিয়া ছোটবেলাতেই জেনেছিলেন মুহাম্মাদ $ হচ্ছেন আল্লাহর সত্য নবী। তার 
বাবার মুখেই তিনি তা জেনেছেন। কিন্তু এটাই ছিল তার জন্য দুঃখজনক বাস্তবতা যে 
তার বাবা, স্বামী, ভাই -- সবাই আল্লাহর রাসূলের বাহিনীর হাতে নিহত হয়েছে। তার 
গোত্রের লোকদের আল্লাহর রাসূল ৬ মদীনা থেকে বের করে দিয়েছেন। এসব কিছুই 
ঘটেছে তার চোখের সামনে। তিনি তখন একজন কমবয়সী নারী। স্বাভাবিকভাবেই 
আল্লাহর রাসূলের প্রতি তার একটা ক্ষোভ কাজ করার কথা। আল্লাহর রাসূল $ 
কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিলেন। তিনি সাফিয়ার আবেগগুলোকে উপেক্ষা করেননি, 
বরং নিজের আবেগটাও প্রকাশ করেছেন। তিনি সাফিয়ার কাছে তার বাবা আর স্থামীর 
মারা যাবার বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করতেন। তাকে বুঝিয়ে বলতেন তার বাবা 
হয়াইয়ের কী অপরাধ ছিল। এভাবে বোঝাতে বোঝাতে একসময় সাফিয়ার মন থেকে 
সব রাগ-ক্ষোভ দূর হয়ে গেল। দুঃখের যে ভারী বোঝাটা তার মনে পাথরের মতো 
চেপে ছিল, সেটা ধীরে ধীরে হালকা হয়ে গেল। পিতা, স্বামী আর আপনজনদের 
হারালেন সত্যি, কিন্তু আল্লাহর রাসূলকে ডু নিয়ে সাফিয়ার নতুন জীবন শুরু হলো। 


বিয়ের পরের ঘটনা, আল্লাহর রাসূল দেখলেন সায়ার মুখে নীল দাগ। তিনি জানতে 
চাইলেন এই দাগ কীভাবে হলো। সাফিয়া বলতে শুরু করলেন, 'একদিন আমি 


% সহীহ বুখারি, অধ্যায় ক্রয়-বিক্রয়, হাদীস ১৮১। 


২৪৮ |সীরাহ শেষ খন্ড 


ঘুমাচ্ছিলাম। আমার মাথা ছিল আমার স্বামীর কোলে, তখন আমি একট স্বপ্ন 
দেখলম। স্বপ্নে দেখলাম আমার কোলের উপর চাঁদ এসে পড়লো। জেগে উঠে 
স্বামীকে স্বপ্নের কথা বললাম। আমার স্বামী আমাকে থাপ্লড় মেরে বললো, তুই আরবের 
বাদশাহকে পেতে চাস'গ 


সেদিন হয়তো সাফিয়া সেই ঘটনার আকসিকতায় চমকে উঠেছিলেন। কিন্তু সেই 
্পুই পরবর্তীতে কত চমৎকারভাবে সাফিয়ার জীবনকে পাল্টে দিলো। এই স্বপ্ন ছিল 
আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ যে আল্লাহ্র রাসূলের & সাথে সাফিয়ার বিয়ে 
হবে। কিনানা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল যে সাফিয়া আল্লাহর রাসূলকে & বিয়ে করতে 
চান। আসলে এটা তার চাওয়া ছিল না। এটা ছিল আল্লাহ আযযা ওয়াজালের পক্ষ 
থেকে একটি সত্য স্বপন, ভবিষ্যতে কী হবে তার ব্যাপারে ইঙ্িত। 


আগের সেই প্রশ্নে ফিরে যাওয়া যাক, কীভাবে একজন নারীর পক্ষে তার স্বামী আর 
পিতার হত্যাকারীকে বিয়ে করা সম্ভব? এই প্রশ্নের উত্তর এক শব্দে দেওয়া সম্ভব, তা 
হচ্ছে ঈমান। সাফিয়া তাঁর স্বামী আর বাবার সাথে বন্ধন থেকে ঈমানকে প্রাধান্য 
কে রর প্রাধান্য দিয়েছিলেন। আর তাই আল্লাহর 
রাসূল ষ্ হয়ে যান তাঁর সবচেয়ে প্রিয় মানুষ! রাসূলুল্লাহর & নবুওয়াতের কথা তিনি 
সেই ছোটবেলা থেকেই জানতেন। আর যখন সেই প্রতীক্ষিত নবী তাঁকে বিয়ের প্রস্তব 
দিলেন, তিনি স্বেচ্ছায়, আগ্রহের সাথে এই বিয়েতে সমাত হলেন। যার অন্তরে ঈমান 
নেই, দে কখনো সাফিয়ার এই সিদ্ধান্তকে কদর করতে পারবে না। 


! সকাল বেলা উঠে 
দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার চর াসুম উ আবু আইযুবকে 
আইয়ুব তখন উত্তর দিলেন, ‘আমি এই সহসা এখানে tS 


বিদায় ওয়ান নিয়, ঠা ৫৩। 


খহবারের যু | ২৪৯ 


আশঙ্গাবোধ করছিলাম আল্লাহর রাসূল। এই মহিলার বাবা, স্বামী আর আপনজনেরা 
নিহত হয়েছে। আর কিছুদিন আগেও তিনি ছিলেন একজন কাফির। আমি আশঙ্কা 
করছিলাম যদি প্রতিশোধের বশবর্তী হয়ে তিনি আপনার কোনো ক্ষতি করতে চান -- 
তাই আমি সারারাত আপনাকে পাহারা দিয়েছি আবু আইয়ুবের এই সন্দেহ যদিও 
অমূলক ছিল, তরু তার দুশ্চিন্তা বলে দেয় তিনি আল্লাহর রাসূলকে $ কতটা 
ভা ॥ আল্লাহর রাসূল $ তার ওপর খুশি হয়ে দুআ করলেন, "হে আল্লাহ 
আৰু আইয়ুব, আমাকে সারারাত যেভাবে পাহারা দিয়েছে, আপনি সেভাবে তাকে রক্ষা 
ফরুন।! 


মুহাজিরদের প্রত্যাবর্তন 
“আমি জানি না আজ আমি কেন এত খুশি... খাইবার বিজয় নাকি জাফর 
ইবন আবি ভালিবের ফিরে আসা... ' 


আবিসিনিয়ার মুহাজিররা যখন মদীনায় ফিরে আসলেন, তখন এভাবেই আল্লাহর 
রাসূল সু নিজের অনুভূতি ব্যক্ত করেছিলেন। জাফর ইবন আবি তালিব ছিলেন 
আল্লাহর রাসূলের চাচাতো ভাই। দীর্ঘদিন পরে তাকে ফিরে গেয়ে রাসূলুল্লাহ & তাকে 
জড়িয়ে ধরে চুমু দেন। জাফর ইবন আনি তালিবকে কাছে পাওয়া ছিল আল্লাহর 
রাসূলের উ জীবনে অত্যান্ত আনন্দের একটা ঘটনা। জাফর ইবন আবি তালিব ছিলেন 


নাজাশি সানন্দে দুটো জাহাজে করে সবাইকে মদীনায় পাঠানোর ব্যবস্থা করে দেন। 
এই দলের সাথে আরও একটি দল ছিল। সেটি হচ্ছে আশআরী গোত্র থেকে আগত ৫৩ 
থেকে ৫৯ জনের একটি দল। সেই দলে ছিলেন রাসূলুল্লাহর সাহাবি আবু মূদা আল- 
আশআরী ভু৫। তারা যখন আল্লাহর রাসূলের $ কথা শুনলেন, তারা সিদ্ধান্ত নিলেন 
আল্লাহর রাসূলের ঞ কাছে হিজরত করে চলে আসবেন। তারা জাহাজে উঠে আল্লাহর 
রাস্তায় বেরিয়ে পড়লেন। কিন্তু খারাপ আবহাওয়া বা অন্য কোনো কারণে তাদের 
জাহাজ মদীনায় না পৌঁছে আবিসিনিয়ার তীরে ভিড়ে। তখন তারা জাফর ইবন আবি 
অনিবের সন্ধান পেলেন এবং সেখানেই থাকতে শুরু করলেন। 


দাফর ইবন আবি তালিবের নেতৃত্বে মুসলিমরা আবিসিনিয়ায় ছিলেন পরায় দশ বছর। 
এই দশ বছরে অনেক বড় বড় ঘটনা ঘটে যায়। আল্লাহর রাসূলের হিজরত, ইসলামী 
রাষ্ট্রের গোড়াপত্তন, বদর, উহুদ, বন্দর ইতযাদি। এ কারণে মদীনার কেউ কেউ মনে 
করেন তারা বুঝি আবিসিনিয়ার মুসলিমদের থেকে এগিয়ে আহেন। এই প্রসঙ্গ 
মদীনার মুসলিম উমার ইবন খান্তাব ৫ এবং আবিসিনিয়া ফেরত সাহাবিয়াত আসমা 
বিনত উমাইসের % একটি কথোপকথন আছে, যা প্রথম খণ্ডে ভিন্ন প্রসঙ্গে উল্লেখ করা 
হয়েছিল। ঘটনাটি আবার উল্লেখ করা হলো। 


২৫০ |নীৱাহ শেষ এড 


আসমা ছিলেন জাফর ইবন আবি ভালিবের স্্রী। তিনি একদিন উমারের খাসায় 
হাফসার সাথে দেখা করতে আসলেন। আসমাকে দেখে উমার বণলেন, "হানি কি সেই 
আবিসিনিয়া থেকে সাগর পাড়ি দিয়ে আসা মহিলা?' হাফসা বললেন, 'হ্যাঁ, ইনিই 
সেই।’ উমার তখন আসমাকে উদ্দেশ্য করে বললেন, "আমরা আপনাদের আগে 
হিজরত করেছি তাই আমরা রাসূলুন্লাহয় ওপর আপনাদের থেকে বেশি হক্রার।' 


এই কথায় আসমা কিছুটা রেগে গেলেন। পাল্টা জবাব দিয়ে বললেন, ‘না, তা হতে 
পারে না, আপনারা আমাদের চাইতে রাসূলের প্র বেশি ঘনিষ্ঠ নন। আপনারা তো 
আল্লাহর রাসূলের সাধে থাকতেন। তিনি আপনাদের স্রধার্ডদের খাইয়ে দিতেন, 
মূর্খদের শিক্ষা দিতেন। আর আমরা ছিলাম বহুদূরে, অপ্রিয় এক রাজ্যে। আমি 
রাসূলুল্লাহর $ কাছে যাচ্ছি। আপনি যে কথা বললেন, সেটা তাঁকে বলবো। বাড়িয়ে- 
চড়িয়ে কিছুই বলব না, এরপর দেখি উনি কী বলেন।" 


আসমার অভিযোগ শুনে রাসূলুল্লাহ & জানতে চাইলেন, ‘তুমি উত্তরে কী বলেছো?” 
আসমা তাঁর দেওয়া উত্তরটি রাসূলুল্লাহকে শোনালেন। রাসূলুল্লাহ $ তাকে আশ্বাস 
দিয়ে বললেন, “তুমি ঠিকই বলেছো আসমা, আমার প্রতি উমার আর তার সঙ্গীদের হক 
তোমাদের চেয়ে বেশি তো নয়। তারা একটি হিজরতের পুরস্কার পাবে আর তোমরা 
পাবে দুটি হিজরতের পুরস্কার ৷” 


এ কথা শুনে আসমার মন খুশিতে ভরে উঠলো! এতদিন তারা আল্লাহর রাসূলের থেকে 
দূরে ছিলেন, সেই শূন্যতার যে নিদাকণ কষ্ট তা যেন এই অসামান্য প্রাপ্তির জন্য 
নিমিদেই মিলিয়ে গেল। এই হাদীস ছিল আবিসিনিয়া ফেরত সাহবিদের প্রিয় হাদীস। 
তারা ঘুরেফিরে বারবার এই হাদীসটা শুনতে চাইতেন। দল বেঁধে আসমার কাছে 
আসতেন এই কথাগুলো শুনতে, এই হাদীস শুনে তাদের মন ভরে যেতো। আসমার 
ভাষায়, ‘গোটা দুনিয়ায় এ হাদীসের চাইতে প্রিয় তাদের আর কিছু ছিল না।" 


একই সময়ে আরও দুটো দল আল্লাহর রাসূলের $ কাছে আসে। এর মধ্যে একটি 
হলো শাম অঞ্চলের আদ-দারিঈন থেকে আগত আল-লাধাম গোত্রের লোক। সেখানে 
ছিলেন তামিম আদ-দারী & ॥ তিনি দাজ্জালের একটি হাদীস বর্ণনা করেছেন। 
আরেকটি দলের আগমন ঘটে ইয়েমেন থেকে, তারা হিল ইয়েমেনের দাউস গোত্রের। 
এই দলে ছিলেন বিখ্যাত সাহাবি আবু হুরায়রা &৫। দেখান থেকে প্রায় পঞ্চাশটি 
পরিবার সদীনায় হিজরত করে। মদীনায় এসে তারা জানতে পারেন আল্লাহর রাসূল & 
বারে অবস্থান করছেন তারা আল্লহ রাসুল সাথে মিলিত হতে এত আগ্রহী 


মদীনায় অপেক্ষা না করে খাইবারে চলে যান। সেখানে আল্লাহর 
রাসূলের দেখা পান। 


খাইবার থেকে ফিরে আসার পথে একটি ছোট শিক্ষণীয় ঘটনা 

আছে। খাইবার থেকে 

রবে আল্লাহর রাসূল & বিলালকে ৬৪ বলেন তিনি যেন ফজরের সময় 
জাগিয়ে দেন। কিনতু বিলাল ঘুম থেকে উঠতে না পারায় সবারই ফজরের 


খাইবারের সু | ২৫১ 


সালাত ছুটে যায়। সূর্যের তাপে সবার ঘুম ভাঙে। তখন আল্লাহর রাসূল বলেন, 
যদি কখনো সালাতের কথা ভুলে যাও, তাহলে যখনই সালাতের 

তম সাথে সাথে আদায় করবে।' এই বিষয়টা অনেকেই চুল করে। অনেক আনে 
বায়, ফজরের সালাত ছুটে গেলে সাথে সাথে আদায় না করে যুহরের ওয়াক্তের জন্য 
জমা করে রাখছে। এটা ঠিক নয়। ঘুমের কারণে বা ভুলে গিয়ে কোনো সালাত 
অনিচ্ছাকৃতভাবে ছুটে গেলে মনে পড়ার সাথে সাথে সেটা আদায় করে নিতে হবে, 
ফেলে রাখা যাবে না। 


আল-হাজ্জাজ ইবন ইলাত আস-সালামির & ঘটনা 


আল-হাজ্জাজ ছিলেন বনু সুলাইম গোত্রের ধনী ব্যবসায়ী। মক্কায় তার অনেক সম্পত্তি 
ছিল। তার স্ত্রীও থাকতেন মক্কায়। তিনি মুসলিম হয়ে গেছেন এই খবর শুনলে 

তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে, এই আশঙ্কায় তিনি আল্লাহর রাসূলের 
$$ কাছে গিয়ে বললেন, 'আল্লাহর রাসুল, আমার পরিবার আর সম্পদ মক্কায় ফেলে 
এসেছি। আমি এসব ফিরে পেতে চাই। এগুলো উদ্ধার করার জন্য কি আমি আপনার 
বিরুদ্ধে কথা বলতে পারি?" আল্লাহর রাসূল ৬ তাকে অনুমতি দিলেন। আল- 
হাজ্জাজের পরিকল্পনা ছিল কুরাইশদের কাছে আল্লাহর রাসূলের ঙ$ বিরুদ্ধে কিছু কথা 
বলে তাদের আস্থাভাজন হয়ে তাদের কাছ থেকে তার সম্পদ নিয়ে মদীনায় চলে 
অসা। 


আল-হাজাজ মক্কায় গিয়ে গুজব ছড়ালেন _ মুসলিমরা খাইবারে শোচনীয়ভাবে 
পরাজিত হয়েছে। খাইবারের ইহুদিদের পরাজয়ের খবর তখনো কুরাইশদের কানে 
পৌঁছায়নি। আল-হাজ্াজের এই গুজব দাবানলের মতো মক্কায় ছড়িয়ে পড়লো। 
কুরাইশরা খুশিতে আটখানা হয়ে গেল। আল-হাজ্জাজ সেই সুযোগে বললেন, ‘আমি 
এসেছি আমার সম্পদ নিয়ে যেতে।" কুরাইশরা খুশি মনে তার সম্পদ তাকে ফিরিয়ে 
দিলো। আল-হাজ্জাজ যে তাদের এভাবে বোকা বানাবে সেটা তারা ঘুণাক্ষরেও কল্পনা 
করেনি। 


আব-াজজাজ এরপর আল-আব্বাসের সাথে সরাসরি দেখা করলেন। বললেন, গোলে, 
দুমি যেটা ুনেছো, সেটা সত্য নয়। আসল খবর হচ্ছে, মুহাম্মাদ $ ইহ 


২৫২|সীরাহ শেষ খণ্ড 


পরাজিত করেছেন। তাদের জায়গা দখল করেছেন এবং তাদের গনিমত বন্টন 
করেছেন। আর তাদের রাজার মেয়েকে মুহামাদ ও বিয়ে করে নিয়েছেন। আমি গুজব 
ছড়িয়েছি যেন আমি আমার সম্পদ উদ্ধায় করে নিতে পারি। আমি মুসলিম হয়েছি 
জানলে কুরাইশরা আমার সম্পদ বাজেয়াপ্ত করে রেখে দিতে পারে। আব্বাস, তুমি 
আমাকে তিন দিন সময় দাও। এই কথাগুলো ভুমি তিন দিনের জন্য গোপন রাখবে, 


এরপর যা খুশি তা করো।" 


তিন দিন পর আব্বাস গেলেন জাল-হাজ্জাজের স্ত্রীর কাছে। আল-হাজ্জাজ ততক্ষণে 
চলে গেছেন। আল-হাজ্জাজ তার ্ত্রীকেও জানাননি তার আসল উদ্দেশ্য কী ছিল। আল- 
হাজ্জাজের স্ত্রী তাই আব্বাসকে মুসলিমদের পরাজয়ের ব্যাপারে সান্তনা দিচ্ছিলেন। 
আব্মাস তখন আসল কথা জানালেন, বললেন, “আলহামদুলিল্লাহ, সেই ঘটনাই ঘটেছে 
যা আমরা শুনতে ভালোবাসি! আল্লাহ নবীজিকে জঁ খাইবারের বিজয়ের বরকত 
দিয়েছেন। আল্লাহর রাসূল  সাফিয়াকে নিজের জন্য বেছে নিয়েছেন। তুমি যদি 
তোমার স্থামীকে চাও, তাহলে তুমি বরং তার সাথে যোগ দাও।' আল-হজ্জাজের সী 
তখন স্বামীর কাছে চলে গেলেন। 


এরপর আল-আব্বাস ভালো পোশাক পরে কুরাইশদের আড্ডাখানায় গেলেন। 
আব্বাসের কুনিয়া নাম ছিল আবুল ফাদল। কুরাইশরা তাকে দেখে বললো, ‘তোমার 
কল্যাণ হোক আবুল ফাদলা" আব্বাস উত্তর দিলেন, “হ্যা, আলহামদুলিল্লাহ, আমার 
উপর কল্যাণ বর্ষিত হয়েছে। হাজ্জাজ আমাকে জানিয়েছে আল্লাহ নূহাম্মাদকে উঁ 
খাইবারের বিজয় দিয়েছেন। মুসলিমরা খাইবার জয় করেছে আর আল্লাহর রাসূল উঁ 
সাফিয়াকে বিয়ে করেছেন। সে আমাকে বলেছে এই বর যেন আমি তিন দিন গোপন 
রাখি। কারণ সে এসেছে কেবল তার সম্পদ ফিরিয়ে নিতে এবং সেটা সে করে চলে 


লোছে।'গ 


মক্কার আবহাওয়া মুহূর্তের মাঝে একশো আশি ডিগ্রী মোড় নিল। মুসলিমদের 
তিনদিনের কষ্ট উবে গিয়ে উচ্ছাসের জোয়ার বয়ে গেল! আর কুরাইশদের ছেঁকে 
ধরলো হতাশা আর গ্লানি। 


শিক্ষা 

মকার মুসলিমরা মন্ায় থাকতেন ঠিকই, কিন্তু তারা নিজেদের মুসলিমদের মূলধারার 
অংশ হিসেবে দেখতেন এবং তারা বিশৃস্ত ছিলেন মদীনার প্রতি। তারা নিজেদেরকে 
“মক্কার নাগরিক” হিসেবে নয়, বরং একজন মুসলিম হিসেবে দেখতেন। ভারা নিজের 
দেশের স্বার্থ দেখতেন না, তারা দেখতেন মুসলিমদের স্বার্থ । মদীনার মুসলিমদের বটে 
ভারা কষ্ট পেতেন, তাদের আনন্দে খুশি হতেন। তারা কার অধিবাসী ছিলেন সত্য, 
কিনতু মার কুরাইশদের প্রতি তালের কোনো সমর্থন ছিল না। তাদের অন্তর ছিল 


** আল বিদায়া ওয়ান নিহায়া, ৪র্ঘ খণ্ড, পৃষ্ঠা ৩৮০। 


যাইবারের যুদ্ধ |২৫৩ 


আল্লাহর রাসূল আর নুললিমদের সাথে একাত্। কুরাইশদের চাপ 

আন করে গেছেন। তারা আত্মপরিচয় সংকটে ভোগেন তা 
কিনু পশ্চিমা মুসলিমদের ক্ষেত্রে দেখা যায়। মরার মুসলিমদের উপর অনেক জুপুন- 
নির্যাতন হয়েছিল। কিন্তু সবার কথা ভেবে তারা সেসব সয়ে নিয়েছেন, সেজন্য তারা 
হালের বিরোধিতা করেলন, কিনতু বর্তমান বাভবতায এর বিপরীত দেখা ায়। 


খাইবার পরবর্তী সামরিক অভিযান 


১) বনু ফাজারার বিরুদ্ধে সারিয়া 

এই অভিযানের নেতৃত্বে ছিলেন আবু বকর আস-সিদ্দীক &। মুসলিমদের আক্রমণের 
মুখে তারা তাদের নারী-শিশু সহ পাহাড়ের দিকে পালাতে থাকে। তাদের পিছু নেন 
আলামাহ ইবন আল-আকওয়া ৯৪, তিনি তাদের পালাবার পথে এমনভাবে তীর ছুঁড়তে 
থাকেন যে তারা থামতে বাধ্য হয়। এরপর তিনি তাদের বন্দী করে আবু বকরের &৪ 
ব্ছেনিয়ে আসেন। বন্দীদের মধ্যে একজন নারীকে সালামাহর খুব পছন্দ হয়ে যায়। 
তিনি তাকে দাসী হিসেবে রাখতে চাইলেন। আবু বকর নেই সুন্দরী নারীকে দাসী 
হিসেবে সালামাহকে দিয়ে দিলেন। কিন্তু এরপর আল্লাহর রাসূল $ঁ সালামাহকে 
বলেন যেন তিনি এই নারীকে ফিরিয়ে দেন। সালামাহ কিছুটা অনিচ্ছার সাথে সেই 
নারীকে আল্লাহর রাসূলের প্র হাতে ফিরিয়ে দেন। আল্লাহর রাসূল $ তখন সেই 
নারীকে কুরাইশদের কাছে পাঠিয়ে দেন যেন তার বিনিময়ে কুরাইশদের হাত থেকে 
কিছু বন্দী মুসলিমদের ছাড়িয়ে আনা যায়। 


এই সারিয়া থেকে শিক্ষা হলো মুসলিম বন্দীদের যুক্ত করার গুরুত্ব। আল্লাহর রাসূল 
$ বলেছেন, “বন্দীকে মুক্ত করো।' মুসলিম বন্দীদের কাফিরদের হাত থেকে মুক্ত 
করা একটি ওয়াজিব দায়িত্ব। এই ঘটনায় আমরা দেখি একজন নারীকে একজন 
সাহাবির পছন্দ হয়া সত্তেও আল্লাহর রাসূল তাকে ফিরিয়ে নিয়ে কুরাইশদের কাছে 
বিক্রি করে দিয়েছেন যেন তার বিনিময়ে কিছু মুসলিমদের ছাড়িয়ে আনা যায়। 


২) গালিব ইবন আবদুল্লাহর & সারিয়াহ 

ত্রিশ জন মুসলিমকে পাঠানো হয় বনু মুলাটয়ি গোৱের বিরুদ্ধে। এরা ছিল গাতফানেন 
একটি গোত্র। অভিযান করতে গিয়ে তারা শক্রদের প্রচণ্ড আক্রমণের সুখে পড়েন এবং 
তালের প্রায় সবাই শহীদ হয়ে যান। অভিযানের নেতা বাশির ইবন সাদ আহত হন, 
জান নিয়ে কোনোরকমে মদীনায় ফেরত আসেন। এই আক্রমণের জবাব দিতে 
আরাহর রাসূল & আরেকটি সারিয়া প্রেরণ করেন। এই সারিয়ার কমান্ডার ছিলেন 
পালিৰ ইবন আবহ যাগ রুট এক লোককে গদ মা বে 

[করেন। 


০ রা টি রর 
* সহী মুসলিম, অধ্যায় ডিহাদ, হাদীস ৫৪1 


২৫৪ |সীরাহ শেষ হা 


লোকটির নাম হারিস ইবন মালিক। সে বললো, 'আমাকে তোমরা কেন গ্রেপ্তার 
করলে? আমি তো মুসলিম হতে এসেছি।” গালিব তাকে বললেন, ‘তুমি মদি সত্য বনে 
থাকো, তাহলে একদিন একরাত বন্দী হয়ে পাকলে এমন কিছু যায় আনে না।' গালিব 
তাকে একদিনের জন্য বন্দী রাখতে চাচ্ছিলেন কারণ সে যদি গুপ্তচর হয়ে থাকে 
তাহলে সে শত্রুদের কাছে মুসলিম বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য ফাঁস করে দিতে 
পারে। সমস্যা হচ্ছে লোকটি দাবি করেছে সে মুসলিম হতে চেয়েছে আর একজন 
মুসলিমকে বন্দী করে রাখা যায় না। কিন্তু এখানে পরিস্থিতি এমন হিল থে তাকে 
একদিনের জন্য বন্দী না রাখলে পুরো বাহিনীই বিপদের মুখে পড়তে পারে 


যা-ই হোক, শত্রুপক্ষের উপর নজরদারি করার জন্য জুনদুব ইবন মাকিস একটা 
পাহাড়ে ওঠেন। পাহাড়ে উঠে লম্বা হয়ে শুয়ে পড়লেন যেন শত্রুরা তাকে দেখতে না 
গায়। কিন্তু তবুও কীভাবে কীভাবে যেন শত্রুপক্ষের একজন তাকে দেখে ফেলে, তাকে 
লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে মারে। সেই তীর এসে জুনদুবের শরীরে বিদ্ধ হয়। পচণ্ড 
ব্যথায় তার শরীর যেন বিষিয়ে উঠলো। কিন্তু তার প্রতিক্রিয়ার উপর পুরো বাহিনীর 
নিরাপত্তা নির্ভর করছে। টু শব্দটি করলেও মুসলিমদের অবস্থান শত্রুদের কাছে স্পষ্ট 
হয়ে যাবে। সমন্ত প্রস্তুতি আর পরিকল্পনা মাঠে মারা যাবে। 


জুনদূব সেই ভয়ঙ্কর ব্যথা দাঁতে দাঁত চেপে সহা করে নিলেন। শক্ররা যেন তার 
উপস্থিতি টের না পায়, তার জন্য যেন মুসলিমদের অভিযান ভুল না হয়ে যায়। 
এরপর আস্তে করে তীরটি খুলে ফেলেন। এই কঠিন মুহূর্তে কীভাবে একটা মানুষ 
এতটা সবর করতে পারে? যন্ত্রণায় নীল হয়ে যাওয়ার মতো অবস্থা, তবু জুনদুব নিজের 
শরীরকে স্থির ধরে রেখেছেন। এই অধ্যবসায়, এই ধৈর্য কোথা থেকে এল? এটা ছিল 
তাদের ঈমানের ফল। আল্লাহর ওপর তাদের বিশ্বাস কতটা জোরালো ছিল আর 
জিহাদের ব্যাপারে তারা কতটা নিবেদিতপ্রাণ ছিলেন -- এই ঘটনা তার একটি 
চমৎকার উদাহরণ । 


এরপর আরও একটি তীর জুনদুবের গায়ে বিধে। এবারো তিনি নড়াচড়া না করে 
তীরটি আস্তে করে খুলে ফেলেন। কোনোকিছুর নড়াচড়া না দেখে সেই তীর 
নিক্ষেপকারী লোকটি চলে যায়। সে ভাবলো কেউ বুঝি নেই। পরবর্তীতে মুসলিম 
বাহিনী শত্রুপক্ষের উপর অতর্কিতে হামলা চালিয়ে কিছু লোককে হত্যা করে তাদের 
উট এবং অন্য সম্পদ দখল করে নেন। শক্রুরাও তাদের বিরাট বাহিনী নিয়ে 
মুসলিমদের ধাওয়া করা শুরু করে। এই পর্যায়ে তাদের মোকাবেলা করার মতো অবস্থা 
মুসলিম বাহিনীর ছিল না। তারা পিছু হটতে থাকেন। তখন আল্লাহ তাআলা সেই স্থানে 
ৃষটিব্ষণ করে প্লাবন ঘটান যার মাধ্যমে মুসলিম বাহিনী নিরাপদে ফিরে আসে । 


গালিব ইবন আবদুল্লাহর নেতৃত্বাধীন আরেকটি সারিয়া ছিল বনু আউয়াল এবং বনু 
আবদ ইবন সালাবার উদ্দেশো। এই অভিযানে উসামা ইবন যাইদের & একটি 
বিখ্যাত ঘটনা আছে। তিনি এই অভিযানে এক লোককে গ্রেপ্তার করেন। সে তখন বলে 


শহঝারের যু | ২৫৫ 


উঠে, ‘লা ইলাহা ইয়াল্লাহ।' কিন্তু উসামা তাকে হত্যা করে ফেলেন 
নাই লোকটা জান বাঁচানোর জন্য কালিমা পড়েছে। আহ দুল ডি হি 
শুনে প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করেন। উসামাকে বললেন, 


কি লোকটার বুক চিরে দেখেছো সে সত্যি বলছে না. 
উতর পরেও চুমী তাকে হত্যা বি টিপা 


এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে, বাহ্যিক অবস্থার উপর একজন মানুষকে বিচার 
করতে হবে। এই কারণে রাসূলুল্লাহ & বলছিলেন, তুমি কি তার বুক চিরে দেখেছো 
বে সত্যি বলছে নাকি মিথ্যা? একজন মানুষ যদি নিজেকে মুসলিম দাবি করে, তখন 
তাকে ঈমানদার ধরতে হবে, নিছক সন্দেহের কারণে তাকে কাফির ভাবা যাবে না। 
তবে ঈমান আনার দাবি করার গরেও যদি তার কাছ থেকে স্পষ্ট কুফরি প্রকাশ পায়, 
লেক্ষেত্রে প্রকাশ্য কুফরির দিকটাই নিতে হবে। অন্তর ফেঁড়ে দেখা আমাদের দায়িত্ব 
নয় 


দ্বিতীয় শিক্ষা হলো মুসলিম রক্তের পবিত্রতা। বিনা কারণে একজন মুলিমকে হত্যা 
করা ভয়াবহ একটি পাপ। আল্লাহর রাসূলের ঁ প্রতিক্রিয়া দেখেই বোঝা যায় এটা 
মারাত্বক পর্যায়ের গুনাহ। একজন মুসলিমের রক্ত পবিত্র, এবং হাদীসে এসেছে 
কাবাঘর থেকেও মুসলিমদের রক্ত দামি। 


৩) আবু হাদরাদের & সারিয়াহ 

আবু হাদরাদ * দুইশো দিরহাম মোহরের বিনিময়ে এক মহিলাকে বিয়ে করেছিলেন 
কিন্তু মোহর আদায় করার সামর্থ্য তার ছিল না। তখন তিনি রাসূলুল্লাহর &ঁ কাছে 
সাহায্য চাইতে আসলেন। এত মোটা অংকের মোহর রাসূলুল্লাহর $ পছন্দ হলো না। 
তিনি বললেন, 'সুবহানআল্লাহ! টাকা যদি স্রোতের মতো ভেসে আসতো তবুও তো 
এত মোহর ধরা ঠিক হতো না। তোমাকে সাহায্য করার মতো কিছুই আমার কাছে 
নেই" 


যাই হোক, রাসূলুল্লাহ $ আবু হাদরাদ সহ আরও দুজনকে পাঠালেন কায়েস নামের 
এক লোককে শায়েস্তা করার জন্য। সে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য লোক সংগ্রহ 
করছিল। এই অভিযানে দেওয়ার মতো রসলরাহর $ হাতে ছিল একটি দুবলা 
গাতলা উট। সেই উটকে সম্বল করে তারা তিনজন বের হলেন। তারা সেই লোকে 
হত করতে সমর্থ হন। এরপর আল্লাহর রাসূল $ আবু হাদরাদকে তোরোটি উট দেন। 
এই উট দিয়ে তিনি মোহর পরিশোধ করেন। 


হিরোর 
সহীহ মুসলিম, অধ্যায় ঈমান, হাদীস ১৮৩। 
(আল বিদায়া ওয়ান নিহায়া, ৪র্থ খণ্ড, পৃষ্ঠা ৩৮৮ ৷ 


২৫৬|সীরাহ শেষ খঙ 


৪) আবদুল্লাহ ইবন রাওয়াহার & সারিয়াহ 

ইয়াসির ইবন রাজাম নামের এক ইহুদি গাতফানের লোকদেরকে মুসলিমদের বিরুদ্ধে 
যুদ্ধ করার জন্য এক করার চেষ্টা করছিল। ভার কাছে ত্রিশ সৈনিক সহ আবদুয়াহইবন 
রাওয়াহাকে পাঠানো হয়। তাকে প্রস্তাব দেওয়া হয় যে, তাকে খাইবারের গভর্নর 
হিসেবে নিযুক্ত করা হবে। তখন ইয়াসির তার ত্রিশ সঙ্গীসহ মদীনায় যেতে রাজি হয়। 
কিন্তু পথিমধ্যে সে তার এই সিদ্ধান্ত নিয়ে আফসোস করতে থাকে। তখন লে 
আবদুল্লাহ ইবন উনাইসকে * হত্যা করার চেষ্টা করে। আবদুল্লাহ ইবন উনাইস 
আহত হন কিন্তু নিজেকে সামলে নেন। দুই দলের মধ্যে মারামারি শুরু হয় এবং 
ইহুদিদের একজন ছাড়া সবাই মারা পড়ে। 


৫) বাতনু ইদামের সারিয়াহ 
এই অভিযান প্রেরিত হয়েছিল ইদামে, নেতৃত্বে ছিলেন আবু হাদরাদ ৬৫ অথবা আবু 
কাতাদা *। এই অভিযানের গুরুত্বপূর্ণ অংশ অভিযানে অংশ নেওয়া মুহায়িম ইবন 


বাহিনীকে সালাম দেন। বলেন, "আসসালামু আলাইকুম ৷’ সেই সুযোগে মুহাল্লিম ইবন 
জাসসামা তাকে সেখানেই খুন করে ফেলে। জাহিলিয়াতের সময় মুহাল্লিমের সাথে 
নেই লোকের কোনোকিছু নিয়ে ছপ্্ ছিল। তার জের ধরে মুহাল্লিম তাকে মুসলিম 
হওয়া সত্তেও হত্যা করে। 


এই ঘটনার পরে হুনাইনের সময়ে গাতফানের নেতা উয়াইনা ইবন হিসন রাসূলুল্লাহর 
& কাছে এসে এই হত্যার প্রতিশোধস্বরূপ রক্তের বদলে রক্ত দাবি করলো। আর 
মুহাল্লিমের পক্ষের লোকেরা রক্তপণ দিতে অস্বীকার করলো। ফিতনা এড়ানোর জন্য 
আল্লাহর রাসূল $ তাদেরকে রক্তপণ হিসেবে একশোটি উট দিতে চাইলেন। উয়াইনা 
তখন বললো, ‘আল্লাহর কসম করে বলছি, আমি তাকে ছাড়বো না, যতক্ষণ না তার 
পরিবার সেই কষ্ট পাবে, যে কষ্ট আমার পরিবার পেয়েছে” রাসূলুল্লাহ & দ্বিতীয়বারের 
মতো রল্তপণ নিতে প্রস্তাব করলেন। শেষপর্যন্ত তারা রাজি হলো এবং রক্তগণ গ্রহণ 
করলো।% 


মুহারিমের লোকেরা মুহাল্লিমকে বললো, 'তুমি রামূলুল্লাহর & কাছে যাও এবং 
তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতে বলো। আল্লাহর কাছে ক্ষমা চাও।" লয্বা 
মুহাল্লিম আল্লাহর রাসূলের উর কাছে আসলো। পরনে ছিল মৃত্যুর পোশাক। বললো, 
“হে আল্লাহর রাসূল! আমি মুহাল্িম, আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন।' 
রাসূলরাহ ৬ বললেন, ‘হে আল্লাহ! আপনি মুহাল্লিমকে ক্ষমা করবেন না।" মুহাল্লিম 
চোখ মুছতে মুছতে চলে গেল। 


ইবন মাজাহ, অধ্যায় পদ, হাদীস ২৭২৬ (আরবি রেফারেন)। 


িহবারের যুদ্ধ | ২৫৭ 
জলে সদন করা হয়, 
লে, বারবার। এর 
পাহাড়ের মাঝে পাথরচাপা দিয়ে দাফন কলা হয়। এই ঘটনা নে তর লাশ দুই 
মন্তব্য করেন, ‘আল্লাহর কসম! বুহাল্লিমের চাইতে নিকৃষ্ট রাসূল ₹ 


এদের পারস্পরিক জানমালের নিষিদ্ধতার 
ব্যাপারে সতর্ক করতে চেয়েছেন।” মুসলিমের নট 
লু il গঞ্জের পবিত্রতার বিষয়ে এই ঘটনা 


৩ আবদুল্লাহ ইবন হুযাফা আস-সাহমীর & সারিয়ার কাহিনী 

এই সারিয়াহর নেতৃত্বে ছিলেন আবদুল্লাহ ইবন ভ্যাফা। অভিযান কং ম্‌ 
ভর অধীন সৈনিকরা এমন বিনু একটা করে বনে যান সয় 
রেগে গিয়ে তাদের বলেন, ‘তোমরা আপুনে ঝাঁপ দাও।' সৈনিকরা উত্তর দিল, “এই 
আগুন থেকে রক্ষা পেতেই তো আমরা ইসলাম গ্রহণ করেছি!' তখন আবদুল্লাহ ইবন 
হ্যাফা বললেন, “আমি হচ্ছি আমীর এবং আমীরকে মান্য করা ওয়াজিব!’ সৈনিকরা 
তবুও ঠায় দাঁড়িয়ে থাকলো। পরে তার রাগ পড়ে গেল, আগুনও নিভে গেল। তারা 
ফিরে এলেন। এ ঘটনা শুনে রাসূলুলাহ মন্তব্য করলেন, “যদি তারা তাদের 
আমীরের কথামতো আগুনে ঝাঁপ দিতো, তাহলে কিয়ামত পর্যন্ত সেই আগুনেই থেকে 


যেত। আল্লাহর অবাধ্যতায় কোনো আনুগতা চলে না। আনুগত্য কেবল ভালে 
কাজে।দ 


এই ঘটনা থেকে শিক্ষা হলো, আমীরের আনুগত্য তখনই করা উচিত যখন তিনি ভালো 
কাজের আদেশ দিয়ে থাকেন। কিন্তু যদি তিনি খারাপ কাজের আদেশ করেন তাহলে 
তাঁকে অনুসরণ করা যাবে না। এটা শুধু সামরিক অভিযানের আমীরের ক্ষেত্রে নয়, বরং 
সর্বক্ষেরে প্রযোজ্য। যেমন কারো বাবা-মা যদি মেয়েকে বলেন হিজাব পরা যাবে না - 
লেক্ষেত্ে বাবা-মায়ের আনুগত্য করা যাবে না। যদি পেশাগত জীবনে কর্তৃপক্ষ কোনো 
হারাম কাজের আদেশ দেয় সেক্ষেত্রে তার কথা শোনা যাবে না। রাষ্ট্রীয় জীবনে শাসক 
যদি জিহাদ ফী-সাবিলির্লাহ নিিদ্ধ করে দেয় অথবা মুসলিমদেরকে ইহুদি ও 
খ্রিস্টানদের অনুগত বানিয়ে রাখতে চার - তাহলে তার আনুগত্য বা নিষিদ্ধ হযে 
যাবে। বর্তমান সময়ে ইসলাম পালনের ব্যাপারে সর্বদিক থেকে বাধা আসছে। কিনতু 
মনে রাখতে হবে -- কারো আদেশ মান্য করতে শিয়ে আল্লাহর আদেশকে অমান্য করা 
যাবে না। 


উমরাতুল কাযা 


লেখতে দেখতে ছদাইবিয়ার সন্ধির এক বহর হয়ে গেল। আল্লাহর রাসূল & উমরার 


জা আবু দাউদ, অধ্যায় পণ, হাদীস ৪৫০০ (আরব রেফার 
ক আল বিদায়া ওয়ান নিহায়া, ৪র্ণ এ, পৃষ্ঠা ৩৯৭। 


২৫৮ |লীযাহ শেম খভ 


জন্য স্তুতি নেওয়া শুরু করলেন। আল্লাহর রাসূল $ বলে দিলেন আগের বছর মারা 
হুদাইৰিয়ার সন্ধিতে ছিলেন তাদের কেউ যেন বাদ না পড়ে। তাদের মধ্যে অবশ্য কেউ 
কেউ খাইবার এবং অন্যান্য অভিযানে শহীদ হয়ে গেছেন। তবে নতুন অনেকেই যোগ 
দিল। নারী এবং শি ছাড়াই উমরা যাত্রীর সংখ্যা দাঁড়ালো প্রায় দুই হাজার। দে এক 
অসাধারণ দৃশ্য! বিশাল এক বাহিনী আল্লাহ ইবাদতের উদ্দেশ্যে মক্কার দিকে এগিয়ে 
চলেছেন। সবার পরনে একই রকম পোশাক, সাথে কুরবানির জন্য চিহ্নিত পশুর পাল। 
হার উট কাসওয়ার পিঠে বসা, আর তাঁকে ঘিরে রেখেছেন সাহাবির। 
তাদের সবার হাতে কোষবদ্ধ তরবারি উঁচু করে রাখা। সবাই সরবে পড়ছেন, 


লাব্াইল আলাহমা লাব্াইক! লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইয়াল হামদ 
ওয়া নি মাতা লাকা ওয়াল মুলক। লা শারিকা লাক।/ 


আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, হে আলাহ। আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। 

আপনার ডাকে সাড়া দিয়েছি, আপনার শরীক নেই, আমি আপনা 
ডাকে সাড়া দিয়োছি। নিণ্চরই সমভ এশংসা, নিআমত এবং সাম্রাজ্য আপনারইী। 
আপনার কোনো শরীক নেই 


তাওহীদের এই বাণীতে আকাশ-বাতাস সেদিন মুখরিত হয়ে উঠলো। 


সাবধানতা অবলম্বন 


কথা ছিল মুসলিমরা মক্কায় ভারী কোনো অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবেন না, 
কেবল তরবারি রাখতে পারবেন। কিন্তু সফরে রাসূলুল্লাহর & সাথে তীর-ধনুক-বর্শা 
জাতীয় ভারী অন্ত্র-শস্ত্র আনলেন, সাথে আরও ছিল মুহাম্মাদ ইবন মাসলামার %% 
নেতৃত্বে দুইশো ঘোড়সওয়ারী। রাসূলুল্লাহ $ কোনো লুকোছাপা রাখলেন না। 
কুরাইশরা যখন দেখলো তিনি ভারী অন্ত্-শস্ নিয়ে মক্কার দিকে আসছেন, তখন তারা 
পাঠালো মিখরাজ ইবন হাফসকে। রাসূলুল্লাহ এবং তাঁর সাহাবিরা তখনো মক্কা থেকে 
অট মাইল দূরে বনু ইয়াজুজে। মিখরাহ আল্লাহর রাসূলকে বললো, 


মক্কার 

কুরাইশরা বলাবলি করছিল আল্লাহর রাসূল গর চুক্তিভঙ্গ করে যুদ্ধ করতে 
অহন ত শহর রাসুল $ নিখরাজকে আত করলেন, ‘চিন্তা কোরো না, 
অসার যেভাবে প্রবেশ করার কথা ছিল আমরা সেভাবেই প্রদেশ করবো॥ এ কথা 


টি, 


ই বারের যু | ২৫৯ 


রাজ কুরাইশদের বলে আসলো, 'মুহামাদ অর সহ 


গলে দিখরািন চুক্তির শর্ত মেনেই মক্কায় আসবেন।। রে মনা পরেশ 


ক্রাবেনা। 


হলো, কুষফারদের চোখে রাসৃপুল্লাহ 4 কেমন ছিলেন। 
৬ তিন একজন লত্বানী লোক -- আল আমীন যার কাযিররাহ 
নুন কথার মানুষ। তারা তাঁকে অগছন্দ করতো ঠিকই কিছ ব্যক্তি হিসেনে মি 
ধারা একজন মানুষ ছিলেন যে তাকে কদর না করে উপায় ছিল না। তিনি এত 


7 & ভারী অন্রশ্্রমন্ধার সীমানার ঠিক বাইরে রেখে গেলেন যেন হঠাৎ 

পড়লে সেগুলো ব্যবহার করা যায়। ভিনি এগুলো সাথে রেখেছিলেন তা 
টার জন, যুদ্ধ বরার জন্য নয়। এগুলোর দায়ি তিনি দিয়ে গেলেন উর 
ইবন সাসলামার উপরে। তাঁর সাথে ছিল দুশো ঘোড়সওয়ারি। ভারা মক্কার বাইরে 
অবস্থান করছিলেন। কুরাইশদের সাথে তার শান্তিচুক্তি ছিল সত্যি কিন্তু তিনি তাদের 
অঙ্গীকারের উপর শতভাগ আস্থা রাখেননি, কারণ ইসলামের শত্রুদের কখনই 
পুরোপুরি বিশ্বাস করা যায় না। 


সাহাবিদের নিয়ে রাসূলুল্লাহর ৬ উমরা সম্পাদন 

আল্লাহর রাসূল $ মক্কায় প্রবেশ করলেন। সাহাবিরা খাপখোলা তলোয়ার হাতে তাঁকে 
ঘিরে রেখে এগোতে লাগলেন। মক্কার লোকেরা অনেকেই অগ্রহভরে মুসলিমদের 
দেখছিল। কেউ কেউ এই দৃশ্য দেখার জন্য পাহাড়ের চূড়ায় উঠে পড়ে। 


মক মুশরিকরা গুজব ছড়ালো মদীনার মুসলিমরা স্বরে আক্রান্ত হয়ে দুর্বল আর 
নিস্তেজ হয়ে গেছে। তারা হয়তো এসব কথা বলে মুসলিমদের মানসিকভাবে দুর্বল 
করতে চাইহিল। তাদের এই গুজবের জবাব দেওয়ার জন্য রাসূলুল্লাহ $$ সাহাবিদের 
আদেশ করলেন যেন তারা নিজেদের ডান কাঁধ উন্মুক্ত করে দিয়ে জোরে জোরে 
তাওয়াফ করেন। তিনি চাইছিলেন কুফফাররা মুসলিমদের মাঝে দুর্বলতার বিন্দুমাত্র 
হাগও যেন খুঁজে না পায়। আর হয়েছিলও তাই, কুফফাররা মুসলিমদের এভাবে 
তাওয়াফ করতে দেখে বলে, “ওদেরকে দেখে তো মোটেও দুর্বল মনে হচ্ছে লা... 


মাঝে। জোরে জোরে তাওয়াফ, ডান কাঁধ উন্মত রাখা, দেওয়ার জন্য - 


“ই সই তাঁরা করছিলেন কুরাইশদের কাছে একটি বার্ড 


৬ [সীরাহ লৰ শন 


আমাদেরকে দুর্বল ভেবো না। এমনটা উহুদের যুদ্ধেও দেখা গেছে। আবু দুজানাকে 
আমাদের ও সার লাল পটি বেধে বীরদর্পে হাটার অনুমতি দিয়েছেন যেন 
কৃফফারদের অন্তরে ভীতির সঞ্চার হয়। হুদাইবিয়ার সির সময় যখন মুসলিম 
কুরবানি করার পশু নিয়ে যায়, তখন বেছে বেছে আবু জাহলের একটা উটকেও সাথে 
রাখা হয় যেন সেটা দেখে কুরাইশরা রাগে-দুঃখে ফুঁসতে পারে। এগুলো কোনো 
বিচি ঘটনা ছিল না, ইচ্ছে করেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হয়েছে। কুফফারদের 
সাথে মুসলিমদের যুদ্ধ কেবল মাঠে-ময়দানে সীমাবদ্ধ নয়, বরং এই যুদ্ধ মন আর 


মনের মুও বটে। 


আল্লাহর রসূল & এবং সাহাবিরা তাওয়াফ সম্পন্ন করলেন। এরপর তিনি কিছু 
সাহাবিকে মকার বাইরে পাঠিয়ে দিলেন নিরাপত্তার দায়িত্বে, যেন বাকি যারা তাওয়াফ 
করতে পারেনি ভারা মক্কায় এসে তাওয়াফ করে নিতে পারে। এভাবেই মক্কায় আগত 
অমন্ত মুদলিম উমরা সম্পন্ন করলো। 


মাইমুনা বিনত আল-হারিসের & সাথে রাসূলুল্লাহর ৬ বিয়ে 
মাইযুনাহ বিনত আল হারিস ৬ ছিলেন আল-আব্রাস ইবন মুত্তালিবের সতী উমা 
ফাদলের বোন। তার আগের স্বামী আবু রহম মারা গেলে তিনি আরেকটি বিয়ে করার 
ইচ্ছে পোষণ করলেন। আল-আব্রাস তার ভাতিজা আল্লাহর রাসূলকে ঙ মাইমুলাহর 
স্বামী হিসেবে পছন্দ করলেন, মোহরানা নির্ধারিত হলো চারশো দিরহাম। আল-আন্বাস 
নিজের পকেট থেকে চারশো দিরহাম দিয়ে রাসূলুল্লাহর পক্ষে বিয়ের মোহরানা আদায় 
করলেন। আল্লাহর ইচ্ছায় বেশ দ্রুতই বিয়েটি হয়ে গেল। 


রাসূলুল্লাহ & চাইলেন মক্কায় থাকতে থাকতেই এই বিয়ের ওয়ালিমা করে যেতে, কিন্তু 
ততদিনে তিনদিন পার হয়ে গেছে। হুয়াইতাব ইবন আবদুল টযযাহ, সুহাইল ইবন 
আমর -- এরা এসে রাস্লুর্াহকে উ মক্তা ছেড়ে যাবার জন্য তাগাদা দিতে লাগলো 
“আপনার সময় শেষ, আপনি চলে মান” দু্তবন্ধ একটি মানুষের লাখে ন্যুনতম 
ভন্রতাবোধ বজায় রাখার মতো অবস্থাও তাদের ছিল না। বিদ্বেষের বিষাক্ত গরল যেন 


খহবারের যুদ্ধ | ২৬১ 


হখন রাসূলুল্লাহ ৪ মন্ধা থেকে চলে যাচ্ছিলেন, সে মুহূর্তে এক অল্পবয়স্ক বালিকা 
দৌড়ে এসে বলতে লাগলো, “চাচা! চাচা! চাচা!’ সে মদীনায় যেতে চাচ্ছিল। এই হলো 
উদ যুদ্ধে শহীদ হামযা ইবন আল-ুক্তালিবের & মেয়ে। আলী ইবন আৰু তালিব 
তাকে খপ করে ধরে এনে স্ত্রী ফাতিমার কাছে দিয়ে বললেন, ‘তোমার চাঢাতো বোনের 
যত নাও। তাকে মদীনায় ফিরিয়ে নিতে হবে।' ওদিকে জাফর ইবন আবি তালিব বাধ 
লাধলেন, বললেন, ‘না, ওকে আমি নিতে চাই।' আলী অধিকার দেখিয়ে বললেন, 

অমি ওর চাচাতো ভাই!’ জাফরও ছাড়বার পাত্র নন, বললেন, "আমিও ওর 
চাচাতো ভাই আর আমার স্ত্রী ওর খালা!” 


যেন এই বিবাদ যথেষ্ট ছিল না, তৃতীয় আরও একজন সেখানে উদয় হলেন -- যাইদ 
ইবন হারিসা *ঃ। তিনি এসেই বললেন, “ও তো আমার ভাইয়ের মেয়ে!" হামযার 
মেয়েকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেল। আল্লাহর রাসূলের & প্রিয় চাচার 
মেয়ের দায়িত্ব বলে কথা-- কেউই এত বড় একটা কাজের সুযোগ হাতছাড়া করতে 
চাইছিলেন না। 


রাসূলুল্লাহ $ তখন আসলেন তাদের এই মধুর দ্বন্দ মিটমাট করতে। সেই বালিকার 
দারিত তুলে দিলেন জাফর ইবন আবি তালিবে স্ত্রীর হাতে, আর সেই সাথে কারণটাও 
ব্যাখ্যা করলেন, বললেন, ‘খালার মর্যাদা মায়ের সমতুল্য।” বাকিরা যেন মন খারাপ না 
করে এজন্যই হয়তো নবীজি এরপর একে একে প্রত্যেকের প্রশংসা করলেন। আলীকে 
বললেন, তুমি আমার থেকে এবং আমি তোমার থেকে।' যাইদকে বললেন, “তুমি 
হনে আমাদের ভাই এবং আমাদের মাওলা।" আর জাফরকে বললেন, “চেহারায় আর 
চরিত্রে আমার সাপে যার সবচাইতে মিল সে হচ্ছো তুমি।'% 


অন্ধকার থেকে আলোর পথে 


দীর্ঘ শীতের রাতের ঘন জমে থাকা অন্ধকারের পর হঠাৎ করেই যেমন ভোরের 
আলোর রেখা একটু একটু করে দিগন্ত জুড়ে আলোকিত করে তোলে, ঠিক তেমনি 
উমরাতুল কাযার মাধ্যমে মক্কার লোকদের অন্তরে ইসলামের আলো প্রবেশ বলাতে শুরু 
করলো। দীর্ঘ সময় ধরে আল্লাহর রাসূলের $ সাথে যুদ্ধ করেও যখন তারা নবীজিকে 
উ পরাস্ত করতে ব্যর্থ হলো, তখন তারা আস্তে আস্তে এটাই বুঝতে শুরু করলো তিনি 
আসলেই আল্লাহর একজন রাসূল। কুরাইশ নেতাদের অনেকেই উপলব্ধি করতে থাকে 
মনস্তাত্বিক যুদ্ধে তারা ইতিমধ্যেই হেরে গেছে, ময়দানের যুদ্ধে পরাজয় কেবল সময়ের 
ব্যাপার মা এরই হাত ধরে অষ্টম হিজরীতে কুরাইশদের তিনজান গুরুত্বপূর্ণ বাক্তি 
ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তারা হলেন আমর ইবন আল-আস, খালিদ ইবন 
ওয়ালিদ এবং উসমান ইবন তালহা। 


২২ 
সহীহ বুখারি, অধ্যায় মাদানি, হাদীস ২৮৬। 


২৬২|সীরহ শেষ খন্ড 


আমর ইবন আল আসের & ইসলাম গ্রহণ 
আমি বদরের যুদ্ধে আল্লাবর রাসুলের ৬ বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এবং আল্লাহ 
জামাকে রক্ষা করেছিলেন। উহদের যুদ্ধে আমি আল্লাহর রাসৃলের $ বিরুদ্ধে বদ্ধ 
করেছিলাম এবং আল্লাহ আমাকে রক্ষা করেছিলেন। আমি খন্দকের হেত আলাহর 
রসুলের $ নিল যুদ্ধ করেছিলাম এবং আল্লাহ আমাকে রক্ষা করেছিলেন 


কথাগুলো আমর ইবন আল-আস ৪ বলেছিলেন মুসলিম হওয়ার পর। এই কথাগুলো 
বলে আমর & স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন এই ভেবে থে, আল্লাহর রসূলের উ, 
বিরুদ্ধে যুদ্ধ করে তিনি কত বড় ভুলই না করেছিলেন কিন্তু আল্লাহ তবু তাকে সুযোগ 
দিয়েছেন। যদি আল্লাহর রাসূলের & বিরুদ্ধে যুদ্ধ করে তিনি মারা যেতেন তাহলে তার 
স্থান হতো নিশ্চিতভাবে জাহায়ামে, কিন্তু আজ তিনি ইসলামের ছায়ায় এলে নিরাপদ 


হয়েছেন। 


আমর ছিলেন একজন কুশলী রাজনীতিক। তিনি বুঝতে পারছিলেন কুরাইশদের শেষ 
সময় ঘনিয়ে এসেছে। বিন্তর্ণ পৃথিবী কুরাইশদের জন্য দিন দিন সংকুচিত হয়ে 
আসহে। যে ইসলামের বিরুদ্ধে জান বাজি রেখে এতদিন যুদ্ধ করে এসেছেন, আজ সে 
মুসলিমরাই কুরাইশদের দরজায় কড়া নাড়ছে। হতাশা আর গ্রানিবোধ আমরকে চেপে 
ধরে। ইসলামের বিজয় তার সহ্য হচ্ছিল না, তিনি সিদ্ধান্ত নেন সবকিছু ছেড়েছুড়ে 


আবিসিনিয়ায় চলে যাবেন। সত্যকে গ্রহণ করার মনোবল তার ছিল না। সত্য থেকে 
পালিয়ে বেড়ানোর জন্য অন্য কোথাও চলে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। 


“আমি মনে করিনা মরার বুক্ধিযানের হবে বরং আমাদের উচি, 
আবিদিদিয়ায় নাজ্জাশীর কাছে চলে যাওয়া এবং সেখানেই থাক । বাদি মুহাম্মাদ 
বিজয়ী হয়, তাহলে আমরা নাজ্জাশীর অধীনেই থাকবো। মুহাম্মাদের রাজড়ে থাকার 

নাজ্জাশীর রাজড়ে ঢের '/ আর যাদি আমাদের নে হ্য় 
তাহলে তারা আমাদের এতি সদয় হবে বলে আমার বিশ্বাস। তারা তো আমাদের মান- 
মার্দা সম্পকে জানেই।' 


আমর আবিসিনিয়ায় চলে যাবার সিদ্ধান্ত নিলেন। নাজ্জাশীর সাথে তার সুসম্পর্ক ছিন। 

আমর আবিসিনিয়ার পথে তার লোকবল নিয়ে যাত্রা শুরু করলেন, সাথে উপহার 

নি নিয়ে গেলেন একগাদা চামড়া। আবিলিনিয়ায় আরবের চামড়ার খুব কদর 
॥ 


্ধাশীর দরবারে গিয়ে আমের মাথা খারাপ হয়ে গেল। তিনি দেখলেন নাজ্জাশীর 
র থেকে বের হয়ে আসছেন আল্লাহর রাসূলের সাহাবি আমর ইবন উমাইয়া 
আদ-দামরী & রাসূলুল্লাহ & তাকে বিশেষ কাজে আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন। 
রেখে আময় একাই দরবারে ঢুকে গড়লেন। মাথা বুঁকিয়ে সম্মান 


খহঝারের যু্ধ1২৬০ 
জানালেন, তাকে লাদনে বরণ কলা হলো। আন-াজ্জালী তাঁকে বললেন, প্রা 
বন্ধ! তোমার দেশ থেকে আমার জন্য কী এনেছো?” আমর বললেন, ৪০৮ 
কিছু চামড়া নিয়ে এসেছি।" 


মি সামাকে সেই মানুষটির বাতা্বাহককে তোমার হাতে তুলে দিতে বলছো যার 


হন ॥ যেভাবে হা বিজয়ী ফিরআউন 
জার ভার সেনাবিহিনির বিরি্ধে।” 


দজ্জায়-অপমানে আমরের সেদিন মরে যেতে ইচ্ছে হলো। আর একই সাথে তার 
হৃদয়ে একটা বড় ধরনের পরিবর্তনও এল। জীবনে প্রথমবারের মতো তিনি অনুভব 
করলেন তিনি আসলে এতদিন ধরে একটা মিথ্যাকে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরে আছেন। 
বুঝতে পারলেন ইসলামই হলো সত্য দ্বীন। এই দ্বীন থেকে এভাবে পালিয়ে বেড়ানোর 
কোনো মানে হয় না। তৎক্ষণাৎ আমর সিদ্ধান্ত নিলেন মুসলিম হয়ে যাবেন। 
নজ্জাশীকে বললেন, ‘আপনি কি আল্লাহর রাসূলের হয়ে আমার কাছ থেকে ইসলামের 
বাইয়াত নেবেন?” নাজ্জাশী হত বাড়িয়ে দিলেন। আমর আর এক মুহূ্ও দেরি 
করলেন না। জীবনে অনেক ভুল করেছেন। আর দেরি নয়। সঙ্গে সঙ্গে আমর কালিমা 
গড়ে মুসলিম হয়ে গেলেন। 


পুরো ঘটনাটি ঘটেছিল গোপনে, আমর তার লোকদের কাছে তখনকার জন্য পুরো 
াপরটিই বেমালুম চেপে গেলেন। 


বশ কিছুদিন সেখানে থাকার পর একদিন তিনি আরবের দিকে রওনা হলেন। 
এবারের উদ্দেশ্য মরা নয়, মদীনা। পথিমধ্যে ভার সাথে দেখা হলো আরও দু'জনের - 
ািদ ইবন ওয়ালিদ এবং উসমান ইবন তালহা। তাদের জিজ্ঞেস করলেন, 'কোথায় 
ই তোমরা?" খালিদ ইবন ওয়ালিদ উত্তর দিলেন, ‘সত্য পথ আজ আমার কাছে 
পরার হয়ে গেছে। & মানুষটি আসলেই আল্লাহর একজন রাসূল। অমি তাঁর হাতে 
ইলম গ্রহণ করতে যাচ্ছি আমর বললেন, “সেই একই কারণে অমিও আজ 
ইলম গহণ করতে যাচ্ছি 


২৬৪|সীরাহ শেষ যড 


তাঁরা মদীনার দিকে রওনা হলেন। তাদের আগমনের কথা রাসূলুল্লাহ $ আগেই টের 
পেয়েছিলেন। বিশাল মনের সেই মানুষটি হাসিমুখে তাদের জন্য অপেক্ষা করছিলেন। 
এই লোকগুলো কিছুদিন আগেও হিল তাঁর শক্ত, তাঁকে তারা দেশ বের করে দিয়েছে, 
তাঁর বিরুদ্ধে যুদ্ধ করেছে। কিন্তু যখনই তারা ইসলাম গ্রহণ করতে এলেন, আল্লাহর 
রাসূল & অতীতের সমন্ত কিছুকে ভুলে গিয়ে সাদরে তাদেরকে গ্রহণ করে নিলেন। 
কারণ এই বিরোধ কোনো ব্যক্তিগত রেখারেখি বা ক্ষোভের কারণে ছিল না। বরং এই 
বিরোধিতা ছিল আদর্শিক বিরোধিতা। তাই যখনই তারা মুসলিম হয়ে গেলেন, আল্লাহর 
রাসূল $ এই ভেবে খুশি হলেন যে, যারা এতদিন তাগুতের সৈনিক ছিল এখন থেকে 
সেই দুজনই হবে আল্লাহর সৈনিক। 


প্রথমে মুসলিম হলেন খালিদ ইবন ওয়ালিদ ৪। এরপরে এলেন আমর &&। তার 
ভাষায়, 


“আলাহ যখন আমার অন্তরে ইসলাম প্রবেশ করালেন, আমি আল্লাহর রাসূলের কাছে 
দিয়ে বললাম, আপনার হাত বাড়িয়ে দিন, আমি আপনার হাতে আনুগত্যের শপথ 
করতে চাই। ভিনি হাত বাড়িয়ে দিলেন, কিছু আমি বাড়ালাম না। ভিনি জানতে 
চাইলেন, কী হয়েছে আমর? আমি বললাম, আমি এক শর্তে বাইয়াত করতে চাই। 
জিনি জানতে চাইলেন, কী শত? জামি বললাম, আমার জানুগতোর শপথ এহণ করুন 
এই শত যে, আল্লাহ আমার অতীতের সক্ল গুনাহ ফা করে দিবেন। তিনি তখন 
বললেন, আমর! ভুমি কি জানো না, ইসলাম আগের সমত্ত ডনাহ নদে দের, হিজরত 
আগের সমজ ঙনাহ মুছে দেয় এবং হজ্জ আগের সমজ্ত ওনাহকে মুছে দেয়? 


এভাবে আমর মুসলিম হয়ে গেলেন। আল্লাহ্র রাসূল ্ আমর ইবন আল আসকে 
অনেক কদর করতেন। তার প্রতি অনেক খেয়াল রাখতেন, অন্য অনেকের চাইতে 
তাকে বেশি প্রাধান্য দিতেন। আবু বকর আর উমারও & ভার ব্যতিক্রম করেননি। 


খালিদ ইবন আল-ওয়ালিদের ৬ ইসলাম গ্রহণ 


আল্লাহ ধখন আমার ভালো চাইলেন, তখন আমার অন্তরে ইসলামের জন্য ভালোবাসা 
তর জরে দিলেন এবং জামাকে বুঝ দান করলেন। তখন আমি নিজেই নিজেকে 
বলতাম; আদি মুহম্মদের & পির কতবার যুদ্ধ ক্রলাম। কিছু এতিবারই মনে 
হতো খালি খালিই এত কট করছ; শে পতি নরহায়াদই বিজয়ী হবেন। আল্লাহর 
রাহুল & যখন হুদাইবিয়ায় আসলেন, তখন আমি দুইশো মুশারিকের একটি দল নিয়ে 
াঁকেট্যালেজ করতে লেরিয়েপডলাম। আল্লহ রাসূল আর তার সাহাহিদের দেখা 
গেলাম উসফানে। আল্লাহর রাসূলকে & একেবারে মৃখোয়থি পেয়ে গেলাম। তখন 
তিনি সাহাবিদের নিয়ে যুহৱের সালাতে ইমামতি করছিলেন। আমরা ঠিক করলাম 
তাঁকে আক্রমণ ক্রবো। কিছু কেন বেন আর আক্রমণ করা হয়ে উঠলো না -- আসলে, 
এটার মাঝেই কল্যাণ ছিল। ওদিকে তিনি আমাদের পরিকল্পনা টের গেয়েছিলেন, 


খহবরের যৃদ্ধ | ২৬৫ 


তাই আসরের সময় সালাছল খাওক তাদায় করলেন। বিষয়টা আমাকে সুদ নাড়া 
দিল আমার মনে হলো কোনো দা কোনোভাবে ডিলি আমাদের হাত থেকে দূর 
ধাকবেনই, আমরা তার কিছুই করতে পারবো লা। 


এরপর হুদাইবিয়ার সন্ধি হলো। আল্লাহর রাসূল $ সাহাবিদের নিয়ে ছলে গেলেন। 
কিছু খালিদ ইবন ওয়ালিদের মাথায় হাজির হলো এক ঝাঁক প্রশ্ন আর দাদ" 
“আমার জীবনে আর কী আছে? আমি কোথায় যাবো? নাজ্জাশীর কাছে? না, সেতো 
নিজেই মুহামাদের অনুসারী হয়ে পড়েছে। তার রাজ্যে মুসলিমরা নিরাপদ। তবে 
কি আমি হেরার্লিয়াসের কাছে যাবো? কিন্তু সেখানে গেলে আমাকে নিজের ধর্ম ত্যাগ 
করে খ্রিষ্টান বা ইহুদি হয়ে যেতে হবে। আমাকে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে 
জীবন কাটাতে হবে। নাকি আমি নিজের দেশেই থেকে যাব?" 


এভাবেই দ্বিধাদ্বপ্ব আর হতাশার মধ্যে এক একটা দিন কাটতে লাগলো। উমরাতুল 
কাষার সময় এল। মুহাম্মাদ উ এবং তাঁর সঙ্গীরা উমরা পালন করবেন -- এই দৃশ্য 
সহ্য করার মতো মানসিক শক্তি খালিদের ছিল না। তিনি মক্কা থেকে অনেক দূরে এক 
জারণায় চলে গেলেন। সেবার উমরা করতে এসেছিলেন তারই ভাই আল- ওয়ালিদ 
ইবন আল- ওয়ালিদ। তিনি যাবার সময়ে ভাইয়ের জন্য একটা চিঠি রেখে গেলেন। 
চিঠিতে লেখা ছিল, 


“বিসমিল্লাহির রাহমানির রাহীম। ইসলামের এডি তোমার বিদ্বেষ দেখে আমি অবাক 
হয়ে যাই। তোমার মতো একটা বিমান লোক কী করে ইসলামের বিরোধিতা করে! 
নু কেমন করে ইসলামকে প্রত্যাখ্যান করতে পারে -- আমার বুঝে আসে না। 
আল্লাহর রাসূল ঞ$ঁ তোমার কথা জানতে চেয়েছেন, জিজ্ঞাসা করেছেন খালিদ 
জোথায়? আছি বলেছি, আলাহ তাঁকে নিয়ে আসবেন। এরপর ভিনি বলেছেন, তার 
মতো মানুষ ইসলামকে উপেক্ষা করে কীভাবে! সে যদি তার শক্তি আর সাহসকে 
ঃসনিমদের পক্ষে ঢেলে দিতো, তাহলে সেটাই তার জন্য উত্তর হতো আর আমরাও 


অকে অন্যদের ঢুলনায় বেশি এাধান্য দিতান। তাই, ভুমি অনেক বাঞিত 
কমেছে, আর নিজেকে বাঞ্ছিত কোরো না।' 
এরপর শালিদ বর্ণনা করেন, 


চি পড়ে জামি এখান থেকে পালাবার শক্তি ফিরে পেলায়। আর ইসলাম এহণের 

ডি ইচ্ছেও বেড়ে গেল। জামার ব্যাপারে আল্লাহর রাসুলের $ মতব্য শুলে শি খপি 

“াগছিল। আরও একটা ব্যাপার ছিল। একটা কর আমি একদিন হা দেখলাম, আছি 

একটা সং আব, খরাপীড়িত দেশে ছিলাম। সেখান থেকে সবুজ, উরি আর 

দি এক দেশে চলে এসোই। আমার মনে হলে, দিশ্চরই এই হলের কোনো গড 
আছে।' 


২৬৬|সীরাহ শেষ খন্ড 


মদীনায় যাবার পর খালিদ আনু বকরের &৫ কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে 
চেয়েছিলেন। আবু বকর তাকে বলেন, ‘এই সবপ্ের অর্গ হচ্ছে তুমি শিরক থেকে বের 
হয়ে ইসলামে প্রবেশ করেছো।' 

খালিদ সিদ্ধান্ত নিলেন তিনি মুসলিম হয়ে যাবেন এবং মদীনায় হিজরত করবেন। তার 
ইচ্ছে হলো হিজরতের যাত্রাপথে ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক সমমনা কাউকে সাথে 
নিতে। প্রথমে গেলেন সাফওয়ান ইবন উমাইয়্যার কাছে। সাফওয়ানের কাছে নিজের 
মুসলিম হবার ইচ্ছা প্রকাশ করলেন। বললেন, “আমাদের অবস্থা তো দেখতেই 
পাচ্ছো। অল্প কিছু লোকই আমাদের ধর্মের উপরে আছে। নিশ্চয়ই মুহাম্মাদের 
সম্মানই আরবদের সম্মান।' সাফওয়ান তখন সাফ জানিয়ে দিলো, 'সবাই মুনলিম 
হয়ে গেলেও আমি কোনোদিন মুসলিম হবো না।' 


এরপর গেলেন আবু জাহলের ছেলে ইকরিমার কাছে। তাকেও একই কথা বললেন। 
ইকরিমাও মুসলিম হতে প্রত্যাখ্যান করলো। এরপর তার লাথে দেখা হলো উসমান 
ইবন ভালহার সাথে। খালিদ প্রথমে ভাবলেন উসমানের সাথে এই বিষয় নিয়ে কোনো 
আলাপ করবেন না। কারণ এই উসমান পরিবারের সাত সদসা উহুদে মুসলিমদের 
হাতে নিহত হয়েছে। কিছু তারপরেই ভাবলেন, “আচ্ছা, কী-ই আর এমন হবে এ কথা 
বললে? আমি তো চলেই যাচ্ছি, কথা বলেই যাই।’ কত বিস্ময়কর ঘটনাই তো 
দুনিয়াতে ঘটে। উসমান ইবন তালহা, যার পরিবারের জাত সাত জন ইসলামের 
বিরুদ্ধ যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, সে-ই তালহাকেই দেখা গেল ইসলাম গ্রহণের 
ব্যাপারে অগ্রহী। তারা দুজনে এবার একসাথে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। 
পথিমধ্যে দেখা হলো আমর ইবন আল-আসের সাথে, যা একটু আগেই উল্লেখ করা 
হয়েছে। তিনজন মিলে একসাথে মদীনায় গেলেন। 


মদীনার সীমান্তে এসে খালিদ কাপড় বদলে ভালো পোশাক পরে নিলেন। জীবনের 
শ্রেষ্ঠ মুহূর্তের জন সুন্দর করে স্তুতি নিচ্ছিলেন সবাই। রালনল্লাহর গু সাথে দেখা 
হলো। খালিদকে সেই দূর থেকে দেখার পর থেকেই রাসূলুল্লাহর $ মুখে এক চিলতে 
হাসি ঝুলেই আছে। খালিদ কাছে আসলেন, বাইয়াত দিলেন। আল্লাহর রাসূল &ঁ 
তাকে বললেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তোমাকে পথ দেখিয়েছেন। আমি 
তোমার মাঝে বুদ্ধির ছাপ দেখেছি, আর আশা করেছি তোমার বুদ্ধিমত্তা তোমাকে 
ভালো পথে নিয়ে আসবে।” খালিদ ইবন ওয়ালিদ &৫ বললেন, "আল্লাহর রাসূল, 
আপনি তো জানেন যে, আমি আপনার বিরোধিতা করেছি। গোঁয়ারের মতো সত্যকে 
পান করছি তাইলাগনি আর কাছা করম দেন ভি আরে আলা 
[দেন।” 


নবীজি বললেন, ইসলাম তো আগের সমস্ত গুনাহকে মুছে দেয়।' খালিদ বললেন, 
রস নন দয বন রেল 
তোমার পথ থেকে মানুষকে বিরত রাখতে খালিদ যা তার জন্য অপনি 
খালিদকে ক্ষমা করে দিন।" দিলে হ্‌ 


৯০৯৯ খহবারের যুদ্ধ|২৬৭ 


খাপিদের পর একে একে আমর ইবন আল আস ৬ এবং উসমান ইবন তালহা 
বাইয়াত করলেন। কুরাইশদের তিন সাত ব্যক্তি ইসলামের ছায়াতলে চলে এল, 
গানের ইসলাম গ্রহণ ছিল মুসলিমদের বিজয় আর মুশরিকদের পরাজয়। 


শিক্ষা 

3) হিদায়াহ কোনো নিয়মের ধার ধারে না 

হিদায়াহ কোনো বাঁধাধরা নিয়ম মেনে চলে না। এটা একমাত্র আল্লাহ তাআলার 
অর যাকে ইচ্ছা তাকে হিদায়াহ দেন আর যাকে ইচ্ছা তালে লারা 
কারণে আমরা দেখি, খোদ নবীজির চাচা আবু তালিব, ধিনি আমৃত্যু নবীজিকে সুরক্ষা 
দিয়ে এসেছেন, তিনি মুসলিম হলনি। কিন্তু ডাকাত গোত্র গিফার থেকে আগত আবু যর 
& মুসলিম হয়ে গিয়েছেন। নবীজির আরেক চাচা আবু লাহাব, যার পুত্রয়ের সাথে 
ননীজির দুই কন্যার বিয়ের কথা পাকাপাকি হয়ে ছিল, সে মুসলিম হয়নি, হয়েছেন 


হিনায়াহ এমন এক জিনিস যা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। আমরা যাকে চাই, 
তাকে হিদায়াত দিতে পারবো না, বরং আল্লাহ যাকে চান, তাকে হিদায়াত করেন। 
কিন্ত এই বিষয়টি বুঝতে না পারার কারণে আজকাল অনেক মুসলিম কাফিরদের 
সামনে ইসলামকে কিছুটা ঘবামাজা করে উপস্থাপন করে। বর্তমান সময়ে "স্পর্শকাতর" 
কিনু বিষয় যেমন জিহাদ, বহুবিবাহ, হুদুদ এসবের ব্যাপারে ইসলামের অবস্থান তারা 
এড়িয়ে যেতে চায় বা ঘুরিয়ে ফিরিয়ে অথবা কাটছাঁট করে উপস্থাপন করে। তারা মনে 
কর এভাবে তুলে ধরলে কাফির ও জাহিল মুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। 
দের উদেশ্য হচ্ছে ইসলামকে কাফিরদের সামনে গ্রহণযোগাভাবে তুলে ধরা। 


কিন উদ্দেশ্য ভালো হলেও এটা অন্যায়। আল্লাহ তাআলা যে দ্বীন আমাদের জন্য 
সবল করেছেন তাকে কাটছাঁট করার কোনো অধিকার আমাদের নেই। দাওয়ার 


২৬৮|সীরাহ শেষ সত 


উদ্দেশ্য, তাদেরকে খুশি করা নয়। হিদায়াত আল্লাহর হাতে, কারো ইসলাম গ্রহণ 
জন্য একটি আয়াতই যথেষ্ট, আর কাউকে কুফরি থেকে ফেরানোর জন্য একশোটি 


নিদর্শনও যথেষ্ট হয় না। 


আরও একটি ব্যাপার হলো, মানুষ সম্পর্কে আগেভাগে খুব বেশি বিচার করা উচিত 
নয়। খালিদ ইবন ওয়ালিদের ফাছে মনে হয়েছিল উসমান ইবন তালহা ইসলাম গ্রহণ 
করবেন না, কিন্তু তিনি সেটা করেছেন। কাজেই কারো ব্যাপারে এমন ধারণা করা 
উচিত নয় যে সে কখনোই ইসলাম গ্রহণ করবে না। আমাদের দায়িত্ব হলো দাওয়াত 
দেওয়া, কথার ভেলকিবাজি বা চমৎকারিতু বা ইসলামের মিষ্টিমধুর পশ্চিমা ভার্ন 
মানুষের অন্তরকে বদলাতে পারে না। মানুষের অন্তরের নিয়ন্ণ একমাত্র আল্লাহ আমযা 


ওয়াজালের হাতে। 


২) যোগ্যতার কদর করা 

ভালো নেতার একটা গুণ হলো তার অধীনস্থদের যোগ্যতাকে কদর করা। খালিদ ইবন 
ওয়ালিদের ব্যাপারে আল্লাহর রাসূল & মন্তব্য করেছিলেন, “সে যদি ইসলাম গ্রহণ 
করতো তাহলে আমরা তাকে অন্যদের তুলনায় বেশি প্রাধান্য দিতাম।' সাহাবিদের 
সময়ে কারো মর্যাদা নির্ণীত হয় কে কত আগে মুসলিম হয়েছে তার ওপর। কিন্তু 
এখানে রাসূলুল্লাহ & বলছেন, খালিদ দেরিতে মুসলিম হলেও তাকে অন্য অনেকের 
উপর প্রাধান্য দেওয়া হবে। এর কারণ হলো খালিদের এমন কিছু যোগ্যতা আর 
পারদর্শিতা ছিল যা অন্য কারো মধ্যে ছিল না। রাসূলুল্লাহর ঞ$ কাছ থেকে প্রশংসা 
এবং আশ্বাস পাওয়ার কারণে বাণিদের ইসলাম গ্রহণের পথ সহজ হয়ে যায়। মানুষের 
ক্ষমতা ও দক্ষতাকে চিনতে পারা নেতার জন্য গুরুত্বপূর্ণ। সব মানুষ সমান না, 
একেকজন একেকরকম। কিছু মানুষের এমন গুণ আছে যা অন্যদের নেই। কেউ 
তেজন্বী, কেউ দুর্বল। কেউ বুদ্ধিমান, কেউ শক্তিশালী - আল্লাহ তাআলা এভাবেই 
মানুষকে সৃষ্টি করেছেন। নেতৃত্ব হলো সঠিক মানুষকে সঠিক জায়গায় স্থাপন করার 
সক্ষমতা। 


মু'আর যুদ্ধ 


প্রেক্ষাপট 

লা $ জীবনের এই পর্যায় পর্যন্ত যতগুলো জিহাদ হয়েছে 

আরবের অভ্যন্তরে রাজনৈতিক শিতলো দন বা পাত রি 

মুতার যুদ্ধকে বলা যেতে পারে একটি নতুন পর্যায়ের সৃচনাবিন্দু, কেননা এর মাধমে 
বিশ্বের তৎকালীন পরাশক্তি বা 'সুপার-পাওয়ার' রোমানদের সাথে সংঘাতে 

প্রবেশ করে। মু'তার যুদ্ধের মাধ্যমে রোমানদের সাথে মুসলিমদের যে সংঘাতের সূচনা 

হয়ছে, তা চলতে থাকবে কিয়ামত পর্ন্ত। এটি একাধিক হাদীস থেকে জানা যায়। 

পদত উল্েখ্য, রোমান বা রুম বলতে হাদীসে মূলত পশ্চিমাদের বোঝানো হয়েছে। 

অর শাম বলতে বোঝানো হয় বর্তমান সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং জর্ডান এই 

দেশগুলোকে। 


এই যুদ্ধে মুসলিমদের বিপক্মশক্তি ছিল আরবের গাসসান গোত্র এবং বাইজেন্টাইন বা 
পূর্ব রোমান সামাজা। গাসসান হলো একদল আরব খ্রিস্টান। সে সময়ে তারা ছিল 
রোমানদের আশ্রিত বা আজ্ঞাবহ একটি রাজনৈতিক শক্তি। বর্তমানকালের পরিভাষার 
বল হেতে পারে V৪5$! Slate । 


মু'ার যুদ্ধে মুসলিম এবং খ্রিস্টানরা সর্বপ্রথম মুখোমুখি হয় একটি যুদ্ধের ময়দানে। 
যদিও এই যুদ্ধের সূত্রপাত আরও বেশ ক’বছর আগ থেকেই হয়েছে। এর আগে 
দুমাতুন জান্দালে দুটো সারিয়ার কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো ছিল আরব 
ফস্টানদের বিরুদধে। হুদাইবিয়ার সন্ধির পর মুললিমদের বিরুদ্ধে আরবের 
উদ্রদিকের গো্রগুলোর সামরিক তৎপরতা বেড়ে যায়। বিষয়টা বেশ গুরুতর পর্যায় 
ধারণ করে যখন তারা আল-হারিস ইবন উমায়ের আল-আযদীকে * হত্যা করে। 
অন হারিস ছিলেন আল্লাহর রাসূলের & পক্ষ থেকে রোমান গভর্নরের কাছে থেরিত 
দু দামাঙ্কাসের রাজার কাছে দূত গাঠানো হলে নে কোনো পাত্তা তো দেয়ইনি, 
উল মদীনা আক্রমণের হুমকি দেয়। 


২৭০ |সীৱাহ শেষ খন্ড 


এই যুদ্ধ ছিল মুসলিম এবং রোমানদের মধো সর্বপ্রথম বুন্ধ। সীরাতে এটাই একমাত্র 
যুদ্ধ যেখানে রামূলুল্লাহর & সরাসরি অংশগ্রহণ না থাকা সত্তেও এই যুদ্ধকে গাষওয়া 
হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সাধারণভাবে রাসূলুল্লাহ & যেসব যুদ্ধে থাকতেন 
সেগুলোকে বলা হয় গাহওয়া, আর তিনি না থাকলে সারিয়াহ। তাৎপর্যের দিক থেকে 


তাই মু'তার যুদ্ধ বদর, উহুদের কাতারে চলে আসে। 


আমীর নির্বাচন 

আশ-শামে রোমানদের ভূমি আক্রমণ করার জন্য রাসূলুল্লাহ ঁ তিন হাজার জনের 
একটি শক্তিশালী বাহিনী পাঠানোর নিদ্ান্ত নিলেন। সাধারণত কোনো অভিযান 
পাঠানোর সময় আল্লাহর রাসূল & একজন আমীর নিযুক্ত করে দিতেন। কিন্তু এবারে 
তার ব্যতিক্রম হলো। তিনি ক্রমানুসারে তিনজন সাহাবিকে আমীর হিসেবে নিযুক্ত 
করলেন। বললেন, “আমীর হচ্ছে যায়িদ ইবন হারিসা। যদি সে শহীদ হয়, তাহলে 
জাফর ইবন আবি তালিব। আর যদি সেও শহীদ হয়, তাহলে আবদুল্লাহ ইবন 
ক্মাওয়াহা।" 


সেদিন ছিল শুক্রনার। আবদুল্লাহ ইবন রাওয়াহা ৬ ভাবলেন, “আচ্ছা আমি তো একা 
মানুষ। আমি একটু পরে বেরোলে আর কী এমন হবে। আল্লাহর রাসূলের & সাথে 
জুমআ আদায় করে তারপরই বের হই। এরপর মূল বাহিনীর সাথে যোগ দেবো।” 


সাহাবিরা আল্লাহর রাসুলের $ সদ পাওয়ার জান্য উতলা হয়ে থাকতেন। আবদুল্লাহ 
ইবন রাওয়াহা আল্লাহর রাসূলের সাথে জুমুআ আদায় করার সুযোগ থেকে বঞ্চিত হতে 
চাইলেন না। কিন্তু তখনও তিনি জানতেন না এই কাজের চেয়ে আরও দামি কাজ 
হাতছাড়া হয়ে গেল! 


জুমুআর সময় আল্লাহর রাসূল && বিষয়টা খেয়াল করলেন। আবনুল্লাহ্‌ ইবন 
রাওয়াহাকে ডেকে জিজ্ঞেস করলেন, 'এ কি! তুমি পেছনে পড়ে আছো;যে?' 
আবদুল্লাহ ইবন রওয়াহা বললেন, ‘আমি চেয়েছিলাম আপনার সাথে জুমুআর সালাত 
আদায় করতে।' রাসূলুল্লাহ & তখন বললেন, ‘যদি তুমি পৃথিবীর সমস্ত টাকাও বরচ 
করে ফেলো, তবুও তাদের ধরতে পারবে না।"9 


রাসুলুল্লাহ ৬ আক্ষরিক অর্থে এটা বোঝাননি যে, আবদুল্লাহ ইবন রাওয়াহা তার 
বাহিনীর সাথে যোগ দিতে পারবেন না। তিনি বুঝিয়েছেন -- যদি তুমি পৃথিবীর সমস্ত 
টাকাও খরচ করো, পুরষ্ারের দিক থেকে কখনো তাদের ধরতে পারবে না। তাদের 
পেছনেই পড়ে থাকবে। অথচ আবদুল্লাহ ইবন রাওয়াহা খুব অল্প সময়ের জন্যই 
পেছনে ছিলেন -- ফজর থেকে জুমুআ। কিন্তু ততক্ষণে তার বাহিনী রওনা হয়ে গেছে। 


1 আল বিদায় ওয়ান নিহায়া, রথ খণ্ড, পৃষ্ঠা ৪২১। 


করতে পারতেন, শিখতে পারতেন আরও অনেক হি 
৮৮ কিন্তু মুজাহিদ বাহিনীর 


[দিও আবদুরাহ ইবন রাওয়াহার কাহিনীটি হাদীসের সনদ বিবেচনায় খুব এ 
হী তৰে এই সদ অনয সহীহ হাদীস আছে৷ মেন টা 
বলেছেন, 'কোনো মুজাহিদ বাহিনীর সাথে বের হওয়া অথবা তাদের সাথে ফিরে আসা 
দা এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম।”01 


জিহাদ যখন ফরয হয়ে যায় তখন অন্য কোনো অজুহাতে জিহাদ পরিত্যাগ 
জে নয়। আবদুল্লাহ ইবন রাওয়াহা জিহাদ ফী সাবিলিল্লাহ পরিত্যাগ ভা 
তিনি একটু দেরিতে সেই বাহিনীর সাথে যোগ দিতে চেয়েছেন। সেটাও আলসোর 
কারণে নয়। তিনি চেয়েছেন আল্লাহর রাসূলের সান্নিধ্যে আরও কিছু সময় থাকতে। 
কুনু এটাও আল্লাহর রাসূল পছন্দ করেননি। আর যারা জিহাদকে সম্পূর্ণ পরিত্যাগ 
করেছে, তাদের অবস্থা নিঃসন্দেহে আরও শোচনীয়। 


রাসূলুল্লাহ & সাহাবিদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছিলেন, পেছনে বসে থাকার 
কোনো অজুহাত নেই। আমরা জানি জিহাদ ফী সাবিলিল্লাহ হতে পারে নিজের জান 
দিয়ে, মাল দিয়ে অথবা মুখের কথা দিয়ে। কিন্তু এই হাদীসকে ঢাল হিসেবে ব্যবহার 
করে অনেকে ময়দানে যেতে চায় না। এটা সঠিক নয়। শুধুমাত্র সম্পদ বা মুখের কথা 
দিয়ে মুশরিকদের সাথে জিহাদ করা যথেষ্ট নয়। সেক্ষেত্রে সাহানিদের মাঝে যারা 
অলিম বা মিডিয়া ত্যা্িভিন্ট ছিলেন তারা মদীনায় বসে থাকতে পারতেন। কিন্তু 
দেটা হয়নি। কুরআনে হাফিয উবাই ইবন কা'ব রাসূলুল্লাহর $ সেক্রেটারি হিসেবে 
ফাজ করতেন। মুআয ইবন জাবালের মতো আলিম, উসমান ইবন আফফান কিংবা 

আনহুম -- তাদের সবাই জিহাদের জন্য বের হয়েছিলেন। তাদের জ্ঞান, 
নদ বা জন্য কাজকর্মে দক্ষতা তাদের পেছনে থাকার কোনো অজুহাত হয়নি। বাং 
টিলা রাদূলই প বলেছিলেন, ইশ, আমি যদি প্রতিটা সেনাদলের সাথে যোগ 

পারতাম! 


যুদ্ধের ময়দানে 
সেদাী আশ-শামে পৌছালো, বর্তমান সময়ের অর্জালে মাজানের আন 
বলে জরা ঘাঁটি গাড়লেন। সেখানে গিয়ে আবিকার করণেন প্রকে এক 


শত 
বার, অধ্যায় অন্তর কোমলকারী বিষয়, হাদীস ১৫৬। 


২৭২|সীরাহ শেষ খন্ড 


বিশাল বাহিলী, দুই লক্ষ! আরবের লাখ, জুদাম, বাহরা আর বালী গোর থেকে 
এসেছে পুরো এফ লক্ষ সৈন্য আর হিয়াক্লিয়াসের পক্ষ পেকে এসেছে আরও এক লক্ষ 
রোমান খ্রিস্টান সৈন্য। রোমান সৈনিকরা কিন্তু বেদুইনদের মতো নর, তারা ছিল 
পেশাদার, প্রশিক্ষিত এবং অস্ত্রশস্ত্র সুসজ্জিত। 


মুসলিমরা আশা করেনি শত্রুপক্ষের সৈনিক সংখ্যা এত বেশি হবে! মুসলিমরা ছিলেন 
মাত্র তিন হাভার। আর শত্রুসংখ্যা দুই লাখ, তুলনারও বাইরে! এক মুসলিম সৈনিকেন 
বিপরীতে ৬৬ জন কাফির সৈনিক! এর আগে মুসলিমরা সর্বোচ্চ দশ হাজার সৈন্যের 
সেনাদলকে সামাল দিয়েছে। কিন্তু দুই লাখ সৈন্যের দলের মুখোমুখি হতে হবে 
এমনটা হয়তো তারা চিন্তাও করেননি। 


তারা দু'দিন ধরে শূরা করলেন কী করা যায়। যা আছে তা দিয়ে লড়বেন নাকি 
রাসূলুল্লাহর $ কাছ থেকে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করবেন। কেট কেট 
বললো, 'এক কাজ করি। রাসূলুল্লাহর পট কাছে একজন দৃত পাঠাই। তাঁকে জিজ্ঞেস 
করি কী করা উচিত এবং অপেক্ষা করি। তিনি যদি চান অতিরিক্ত সৈন্য পাঠাবেন এবং 
তিনি চাইলে তখন আমরা যুদ্ধ করবো।' কেট কেউ বললো, “আমরা বরং চলে যাই, 
নিরাপত্তাই সবার আগে।' 


দুই লাখ সৈনিকের খবর পেয়ে অনেকেই মুষড়ে পড়েছিলেন। উঠে দাঁড়ালেন আব্দুল্লাহ 
ইবন রাওয়াহা। পর্বতসম ঈমান বুকে নিয়ে বলে উঠলেন, 


“ভাইয়েরা! তোমরা সেই জিনিসকেই অপছন্দ করছো যেটার সন্ধানে তোমরা বেরিয়ে 
এলেছো। সেটা বট? শাহাদাহ। আমরা আমাদের সংখ্যা বা শক্তি দিয়ে বুদ্ধ করছি লা। 
আমাদের শক্তি হলো আমাদের ধীন কাজেই এগিয়ে চলো ভাইয়েরা, এগিয়ে চলো! 
আমাদের জন্য দুটো ভালো পরিগতিই অপেক্ষা করছে -- হয় শুর বিরুদ্ধে বিজয়, 
নয়তো শাহাদাহ/' 


আবদুল্লাহ ইবন রাওয়াহা খুব ভালো কবিতা লিখতেন। সেই কবির আবেগমাখা শব্দের 
ব্কারে সাহাৰিরা যেন প্রাণ ফিরে পেলেন! বহুক্ষণ ধরে শুকনো তীরে পড়ে থাকা 
হিয়মান মাছেরা হঠাৎ বৃষ্টির তোড়ে নদীর পানিতে গিয়ে পড়লে যেমন প্রাণ পেয়ে 
লাফিয়ে ওঠে, আবদুল্লাহ ইবন রাওয়াহার কথাগুলো ঠিক সেই বৃষ্টির পানির মতন 
সাহাবিদের হৃদয়ে প্রাণের সধ্গার কলো। তারা প্রত্যেকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে 
পড়তে উদ হয়ে উঠলেন! ক্লান্তি আর শঙ্কা নিমিষে দূর হয়ে গেল. ভর করলো সাহস 
আর অনুপ্রেরণা । আবার সবার মাঝে জিহাদের হারিয়ে যাওয়া মেজাজ ফিরে এল। মাত্র 
ডিন হাজার সৈন্যের দল নিয়ে দুই লক্ষ বাহিনীর বিশাল শত্রু সেনার সাথে লড়াই করার 
মতো প্রায় অসাধ্য কাজটি সাধনের ব্যাপারে সাহাবির  দৃঢ়চিত্ত হলেন। 


মুসলিমরা দাঁড়িয়ে আছে সুতার ময়দানে। আবু হুরায়রা ৪ তখন সবে মুসলিম 
হয়েছেন। সেই মদে তিনি সিম বাহিনীর একজন সৈনিক দানে দাঁড়িয়ে আবু 


মির স্অর ৰুছ |২৭৩ 
অবাক হয়ে দেখছিলেন দুই লক্ষ সৈন্যের 
নি ভি ত পালন সমন অ মহ অ কাখে 
দেখনি নখে ই লক্ষ সৈনের সো হওয়া আত নে 
গার মৃত্যু নেখালে অনিবার্য! স্ব কোলের ্ 
নর নই রবি হচ্ছিল না এত বড় একটা বাহ হিতে এমন 
যাচ্ছেন! অস্ত্রের বানঝানানি, শক্তির প্রদর্শনী, & 


হায়ার চোখ বাধিয়ে বাচ্ছিল! সোনা-রূপার ঝলকানি দেখে আবু 
একজন প্রবীণ সাহাবির নজরে এল 
বি লা 1 সাবিত ইবন আরাম জঃ আবু 


বদরের অভিজ্ঞতা থেকে সাবিত জানেন সংখ্যার উপর বিজয় নির্ভরশীল নয়। বদরে 
ঘা জয়ী হয়েছেন তাদের ঈমানের জোরে। আল্লাহ তাদের বিজয়ী করেছেন। 


শুরু হলো 


ইল ইবন হারিসা & ছিলেন প্রথম আমীর। তাঁর হাতে মুসলিম বাহিনীর 
পপ উদ ই মা অত যা 
টিকে ছুটে গেলেন। সেই চেহারায় কোনো ভয় নেই, কোনো শা নেই। 
উর ভেদ করে তাদের বাহিনীতে ঢুকে পড়লেন অকুতোতয় এক যুবক। 
ই তে করতে এক সময় শক্রুদের বর্শা আর বন্তমের মাঝ অদৃশ্য হয়ে গেলেন। 
আর দেখা গেন লা। 


২৭৪ |সীরাহ শেষ থও 


চারদিক থেকে তীর আর বর্শা ধেয়ে এল তার দিকে। তিনি যুদ্ধ চালিয়ে গেলেন যতক্ষণ 
না বর্শার আঘাত তাকে থামিয়ে দেয় শরীরে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, শব্দের 
বর্ণ তর রক্তে ভিজে একাকার হয়ে যাচ্ছে। যাই ইবন হারিসা ৫ আল্লাহর পশে 
শহীদ হলেন। বীরের মতো পতাকা তুলে নিলেন দ্বিতীয় আমীর জাফর ইবন আবি 
তালিব ধছ। 


শত্ররা এবার ঘিরে ধরলো জাফরকে। সাধারণত সৈনিকরা চেষ্টা করে প্রতিপক্ষের 
পতাকাবাহীকে আক্রমণ বল্মতে। রোমান সৈনিকরা জাফরকে চারপাশ থেকে 
নিশ্ছিদ্রভাবে ঘেরাও করে ফেললো। জাফর এতটুকু ভয় গেলেন না। তিনি জানতেন কী 
হতে যাচ্ছে। ঘোড়ায় চড়ে থাকার কারণে তার যুদ্ধ করতে অসুবিধা হচ্ছিল তাই তিনি 
ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে নিজের ঘোড়াকে হত্যা করলেন মেন শত্রুরা সেই 
ঘোড়াকে কাজে লাগাতে না পারে। মুখে কবিতা পড়ছেন আর একের পর এক হামলা 
সামলে নিচ্ছেন অনায়াসে। 


পতাকা ছিল তার ভান হাতে, শত্রুরা ডান হাত কেটে ফেললো। তিনি এবার বাম হাতে 
পতাকা নিলেন, শত্রুরা বাম হাতও কেটে ফেললো। দুই কাটা হাত দিয়ে গলগল করে 
রক্ত বেরোচ্ছে, সেদিকে তাঁর ভুক্ষেপ নেই। সেই কাটা দুই হাত দিয়েই জাফর 
ইসলামের পতাকা বুকে জড়িয়ে ধরলেন। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল তার শরীর, 
শাহাদাত তাকেও হাতছানি দিয়ে ডাকছিল। জাফর শহীদ হয়ে গেলেন। তাঁর রবের 
সাথে কৃত অঙ্গীকার পূর্ণ হলো। 


জাফরের শরীরের এখানে-সেখানে কম করে হলেও নব্বহটি জখমের চিহ্ন৷ সেই 
জখমগুলোর কোনোটিই তার শরীরের পেছনে না, সবগুলোই সামনে। তিনি পিছু হটার 
মানুষ ছিলেন না। একত্রিশ বছর বয়সী জাফর এই তো সেদিনই মাত্র আবিসিনিয়া 
থেকে মদীনায় ফিরে এসেছিলেন। কিন্তু আল্লাহর রাসূল গরু তাকে নিজের কাছে 
আটকে রাখেননি। প্রিয় চাচাতো ভাইকে পাঠিয়ে দিয়েছেন এক গুরুত্বপূর্ণ যুদ্ধে। 
জাফর আসলেন, আল্লাহর পথে যুদ্ধ করলেন আর শাহাদাহ বরণ করলেন। 


যুদ্ধ তখনও চলছে। এবার নেতৃত্ব গ্রহণ করলেন তৃতীয় আমীর আবদুল্লাহ ইবন 
রাওয়াহা ৬। পতাকা তুলে নিয়ে তিনি ঘোড়ায় চেপে বসলেন। কবিতার ভাষায় 
স্বগোতক্তি করলেন, 


“হে আশার আতা! ঢুমি আজ আমার শরীর ছেড়ে চলে যাবে/ 
বেতে তোমাকে হবেই, নয়তো জোর করে তোমাকে আমার শরীর ছাড়াবে! 


আবদুল্লাহ ইবন বাওয়াহার এক ভাই তাকে এক টুকরো মাংস খেতে দিয়েছিল। খেলে 
শরীরটা একটু চাঙ্গা হবে। তিনি মাংসে কামড় দিলেন, কিন্তু খাওয়ার সাবখানে যুদ্ধের 
কোলাহল শুনে যেন সৎ ফিরে পেলেন। নিতেই নিজেকে বলে উঠলেন, “আরে, তুমি 


এখনো বেঁচে আছো!’ এই বলে মাংসের টুকরোটা দূরে ছু 

ঘট গেলেন। কিছুন্ষণ পরেই তার স্ন পুরণ হলো। আই সে দানের দিকে 

bd মালার বো তেও তাকে পরম মতা আনি হল 
নি লাভ বু 

যত না ভা কাজি সম্মান - 


খালিদ ইবন ওয়ালিদের ৬ নেতৃত্বগ্রহণ 


তিন আমীর একে একে শহীদ হয়ে গেলেন, কিন্তু মুসলিমরা ময়দানে 
যাচছ। ততক্ষণে দিনের আলো নিভু নু আবদুল্লাহ ইবন রাওয়াহার হোয়ে 
যাওয়া পতাকা হাতে তুলে নিলেন সাবিত ইবন আরকাম $৫। পতাকা হাতে নিয়ে তি 


মর বুধ ২৭৫ 


কিন্তু তিনি এমন কারো হাতে দায়িত্ব দিতে চাইলেন যে মুসলিম বাহিনীকে ধ্বংসের 
হত থেকে রক্ষা করে আনতে পারবে। পতাকা হাতে তুলে বললেন, ‘ভাইয়েরা! 
আমাদের মধ্য থেকে একজন আমীর নির্বাচন করে।' সাহাবিরা বললেন. ‘আপনিই এ 
দায়িত্ব পালন করুন।’ সাবিত বললেন, ‘না, আমি সেটা করবো না।” 


াহবিরা এরপর খালিদ ইবন ওয়ালিদকে সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন। খালিদ 
ইবন ওয়ালিদ, যার রণকৌশল নিয়ে নতুন করে কিছু বলাটাও বাহুল্য, তিনি এর আগে 
অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে সেরাদের সেরা এবার আমীর হিসেবে 
দায়িত্ব নিলেন। আর এটাই ছিল মুসলিমদের পক্ষে লড়া তাঁর প্রথম যুদ্ধ। একজন নও- 
লিম হিসেবে জিহাদে অংশ নিলেও তাঁর উৎসাহ ও উন্নীপনার কমতি ছিল না। খাঁটি 
গোদ্বার মতো লড়াই করলেন, লড়তে লড়তে নয়টা তলোয়ার তেঙে গেল। একটা 
ইয়েমেনি তলোয়ার শুধু শেষমেশ রক্ষা পেল! 


মর ময়দানে কী হচ্ছে সেই খবর আল্লাহর রাসূলকে উ পৌছে দিচ্ছিলেন স্য়ং 
দ্িব্ীল %নল। আর তাঁর কাছ থেকে শুনে সাহাবিদের কাছে সেই যুদ্ধের লাইভ বর্ণনা 

আল্লাহর রাসূল পু যাইদ, জাফর এবং আবদুল্লাহ ইবন রাওয়াহার 
াহদতের খবর শুনে তিনি কাঁদতে থাকেন। কিন্তু যখনই জানতে পারলেন খালিদ 
ইবন ওয়ামিদের হাতে যুদ্ধের পতাকা, তখনই তিনি সবাইকে বিজয়ের সংবাদ দেন। 
লেন, ‘আল্লাহর তলোয়ারদের মধ্য থেকে একটি তলোয়ার সেই পতাকা তুলে নিল 
“বংঅল্লাহ মুসলিমদের বিজয় দান করলেন।” 


ভু তিনজন আমীরের শুহাদার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, “তারা এখন যেখানে 
ছে সেখানেই বেশি সুখে আছে!’ আর খালিদ ইবন ওয়ালিদকে সেইদিন আল্লাহর 
সি একটা নতুন নাম দেন, সাইফুন মিল পুরা -- আলাহর তথ 


২৭৬।সরাহ শেষ থও 
মধ্যে একটি তলোয়ার আল্লাহর রাসূল $ উপযুক্ত নামকরণই করেছিলেন। খালিদ 
ইবন ওয়ালিদ আর কোনো যুদ্ধে পরাজিত হননি। 


রাত নেমে এল, যুদ্ধে বিরতি হলো। খালিদ ইবন ওয়ালিদ ভাবছেন কীভাবে মুসলিম 
বাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনা যায়। যদি তারা দ্রুত পিছু হটেন, তাহলে শক্ররা 
তাদের ধাওয়া করে ধরে ফেলতে পারে। যা খালিদ ছিলেন একজন 
মেধাবি সেনাপতি। তিনি এমন একটা কৌশল বের করলেন যাতে মুসলিমরা 
পাাদপসরণ করবে ধীরে ধীরে কিন্তু শত্রুরা মুসলিমদের ধরতে পারবে না। তিনি 
সবাইকে বললেন সবাই যেন আরও খানিকক্ষণ ধৈর্য ধরে। রাতের অন্ধকারে তিনি ডান 
পাশের সৈনিকদলকে বাম পাশে, আর বাম পাশের সৈনিকদের ডান পাণে স্থানান্তর 
করলেন। সামনের সৈনিকদেরকে পাঠিয়ে দিলেন পেছনে, পতাকাগুলোর অবস্থানও 


বদলে দিলেন। 


খালিদের এই কৌশল চমৎকারভাবে কাজ করলো। পরদিন সকালে ঘুম থেকে উঠে 
রোমানর মুসলিম বাহিনীর নতুন চেহারা দেখে ভাবলো নিশ্চয়ই মুনলিম বাহিনীতে 
অতিরিক্ত সৈন্য যোগ হয়েছে। তারা বলাবলি করতে লাগলো, মুসলিমরা যদি মাত্র তিন 
হাজার সৈনা আগের দিন ময়দানে টিকে থাকতে পারে, তাহলে নতুন সৈনা নিয়ে না 
জানি তারা কী করবে! এই ভয়ে রোমানরা বেশ মুষড়ে পড়লো এবং পিছিয়ে গেল। 
খালিদ ঠিক এটাই চাচ্ছিলেন। এই সুযোগে তিনি পুরো বাহিনী নিয়ে মদীনায় নিরাপদে 
কিরে এলেন। পুরো মুসলিম বাহিনী ধ্বংস হতে পারতো, কিন্তু খালিদ ইবন ওয়ালিদের 
অসাধারণ কৌশলকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলা সেই বাহিনীকে নিরাপদে মদীনায় 
ফিরিয়ে আনলেন। দুই লক্ষ সৈনিকের মোকাবেলায় এই যুদ্ধে মুসলিমদের মধ্যে মাত্র 
দশ জন শহীদ হন। 


মুসলিম বাহিনীর প্রত্যাবর্তন 


মুসলিম বাহিনী যখন মদীনার কাছাকাছি, তাদের অভ্যর্থনা জানাতে আল্লাহর রাসূল 
োড়ার চড়ে বেরিয়ে পড়লেন। আল্লাহর রাসূল & বললেন, জাফর ইবন আনি 
তালিবের বাচ্চাকাচ্চাদের যেন তাঁর কাছে পাঠিয়ে দেওয়া হয়। জাফরের স্ত্রী আসমা 
বিনত উমাইস বাচ্চাদের গোসল করিয়ে, গায়ে তেল মেখে রাসূলুল্লাহর & কাছে 
গাঠান। আল্লাহর রাসূল ঞ তাদের দেখে জড়িয়ে ধরেন, তাঁর চোখ দিয়ে ঝারঝর করে 
পানি ঝরতে থাকে। আসমা বুঝতে শারেন কিছু একটা হয়েছে। আল্লাহর রাসূল ৬ 
তাকে বললেন, জাফর শহীদ হয়েছে। আসমা চিৎকার করে কেঁদে ওঠেন। রাসূলুল্লাহ 
উ তখন সান্তনা দিয়ে বলেন, "এই দুনিয়া এবং আখিরাতে আমিই হবো জাফরের 
সন্তানদের ওয়ালি।' জাফরের সন্তানদের জন্য এটা ছিল একটা বিশেষ মর্যাদা। 


বে তিন হাজার সৈন্যের বাহিনী দুই লাখ সেনার বিপরীতে সাহসিকতার সাথে যুদ্ধ করে 
কৌশলগত কারণে মদীনায় কিরে এন, পেই বাহিনীই ধন নার বেশ বলো, 


মি ৮৯: _যু'তার যুদ |২৭৭ 


মুসলিমরা তাদের দিকে সাটি ছুঁড়ে মারলো! ‘হি! ভোমরা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে 
এসেছো!” আল্লাহর রাসূল তাদের ভুল শুধরে দিয়ে বললেন, ‘না, তারা পালিয়ে 
আমেনি। তারা ফিরে এসেছে যেন তারা আবার যুদ্ধ করতে পারে, ইনশা আল্লাহ!” 


এই যুদ্ধে নিজেদের নিরাপদে ফিরিয়ে আনাটাই ছিল বিজয়। তাই যখন আল্লাহর 

৪ খবর পেয়েছিলেন খালিদের হাতে বাহিনীর নেডৃতু' তখন সবাইকে বি 
খলিদের হাতে বিজয় আসবে। এখানে লক্ষণীয় মুসলিমদের দৃষ্টিভঙ্গি, যুদ্ধের ময়দান 
থেকে পালিয়ে আসাটা ছিল সাহাবিদের চোখে লজ্জাজনক, পরাজয়। মু’তার যুদ্ধ 
পরাজয় ছিল না, কিছু তবু তারা প্রথমে মানতে পারছিলেন না কীভাবে মুসলিম বাহিনী 
ময়দান ছেড়ে আসে। আসলে সে যুগের মুসলিমরা অনেক ইতিবাচকভাবে জীবনটা 
দেখতেন, আর আমরা আমাদের পরাজিত অবস্থাকে মেনে নিয়ে জিহদকেই পরিত্যাগ 
করে বসেছি। 


স্বামীর শোকে শোকাহত আসমা ৬ অবশ্য খুৰ জ্রুতই নিজেকে সামলে নেন। ইদ্দত 
শেষ হওয়ার পর তিনি আবু বকর সিদীক্রের & কাছ থেকে বিয়ের প্রস্তাব পান এবং 
রাজি হন। তাদের বিয়ে হলো, ঘর আলো করে এল মুহাম্মাদ নামের এক পুর সন্তান। 
আৰু বকর সিনদীকের ৪ মৃত্যুর পর আসমা বিনতে উমাইসকে % বিয়ে করে নেন 
আলী ইবন আৰু তালিব। মুহাম্মাদ ইবন আবু বকর আলী ইবন আবু তালিবের ঞ ঘরে 
বেড়ে ওঠেন। আগের ঘরের সন্তান হলেও আলী মুহাম্মাদকে খুবই ভালোবেসে বড় 
করেছেন। শেষ পর্যন্ত তাদের এই ভালো সম্পর্ক বজায় ছিল। 


প্রথম যুগের মুসলিম সমাজে কোনো মুসলিম বোনই একা বা অবিবাহিত থাকতেন না। 
বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে সহজেই তার বিয়ে হয়ে যেতো। বিধবা হলেও সমস্যা ছিল 
না, কেউ না কেউ তাকে বিয়ে করে নিতো। এমনকি বয়স হয়ে গেলেও তাদের বিয়ে 
হতে কোনো সমস্যা হতো না। কিন্তু আমাদের সমাজে বিষয়টা একেবারে উল্টো। 
প্রথমত, বহুবিবাহকে বেশিরভাগ মানুষ সহ্য করতে পারে না। এটাকে রীতিমতো 
অপরাধ হিসেবে গণ্য করা হয়। নিজের চাইতে বয়সে বড় এমন কাউকে বিয়ে করতে 
অনেক ভাই পছন্দ করেন না। তালাকপ্রাপ্ত হওয়াটা যেন কলঙ্ক, আর বিধবা হওয়াটা 
যেন দোষ। তাদেরও সাধারণত বিয়ের বাজারে পরিহার করা হয়। 


বহবিবাহকে উৎসাহিত ও গ্রহণযোগ্য করা না হলে এই সমস্যার সমাধান করা যাবে 
না। একটি পরিবারের অংশ হওয়াটা প্রত্যেক মুসলিমের জন্য গুরুতৃপূর্ণ। স্বাভাবিক 
জীবনের লাজসজ্জার অংশ হলো পারিবারিক জীবন। সাহাবিরা সে যুগে এটা নিশ্চিত 
করেছেন যেন কোনো বোন সংসারজীবন থেকে বঞ্চিত না হয়। তাই তারা বয়ঙ্কা, 
বিধবা, তালাকগ্রাপ্তা -- কাউকেই অবহেলা করতেন না। 


২৭৮|সারাহ শেখ খন্ড 


তিন আমীরের মর্যাদা 


যাইনাবের সাথে আল্লাহর রাসূলের & বিয়ের আলোচনায় যাইদ ইবন হারিসাকে নিয়ে 
আলোচনা হয়েছে। কীভাবে তিনি তার বাবা-মায়ের ঘর থেকে খাদিজার হাতে আসেন, 
আল্লাহর রাসূলের & ভালোবাসায় সিক্ত হয়ে বড় হন আর জিহাদের ময়দানে তার 
অবদান কী, ইত্যাদি। তবে যে বিষয়টি উল্লেখ করা হয়নি সেটা হচ্ছে তিনি হলেন 
একমাত্র সাহাবি যার নাম কুরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 


“এরপর যাইদ যখন তার (যাইনাবের) সাথে বিয়ের সম্পর্ক ছিন্ন করলো তখন 
আমি তাকে আপনার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম, যাতে মুমিনদের 
পোষ্য পুত্ররা নিজ স্ত্রীর সাথে বিবাহ সূত্র ছিন্ন করলে সেই সব নারীকে বিয়ে 
করায় মুমিনদের জন্য কোনো বিঘ্ন না হয়...” (সূরা আহযাব, ৩৩: ৩৭) 


কুরআনে অন্য সাহাবিদের কথা বলা হয়েছে, সাহাবিদের প্রশ্নের উত্তরে আয়াত নাযিল 
হয়েছে, কিন্তু একমাত্র যাইদ ছাড়া নাম ধরে কারো কথা উল্লেখ করা হয়নি। এই 
সম্মান আবু বকর, উমার, উসমান বা আলীও ৬ লাভ করেননি। 


জাফর ইবন আবি তালিব &৫ ছিলেন রাসূলুল্লাহর &ঁ চাচাতো ভাই। তিনি আলী ইবন 
আবি তালিবের আপন বড় ভাই। তিনি ছিলেন আবিসিনিয়ায় হিজরতকারী মুসলিম 
দলের আমীর। দীর্ঘ দশ বছর পর সেখান থেকে তারা মদীনায় ফিরে আসেন। এই 
পুরো সময়টায় তিনিই ছিলেন মুসলিম মুহাজিরদের ব্যাপারে দায়িতবশীল। তিনি 
আবিদিনিয়া ও মদীনা দুই দেশে হিজরতের লাওয়াব লাভ করেছেন। 


জাফরের মর্যাদা হলো তার দুই ডানা। মু'তার যুদ্ধে জাফর তার দুটো হাত 
হারিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাঁর বীরত্বের খেতাবস্বরুপ দুটো হাতের পরিবর্তে 
তাকে দিয়েছিলেন দুটো ডানা। এ ডানা মেলে তিনি জান্নাতের যেখানে খুশি সেখানে 
ঘুরে বেড়াবেন! ইবন উমার & বলতেন, "শান্তি বর্ষিত হোক তোমার উপর, হে দুই 


ভানাওয়ালা!' 


আবদুল্লাহ ইবন রাওয়াহা & ছিলেন আকাবার শপথে একজন নাকীব। বারো জনের 
একজন যারা তাদের গোত্রের ব্যাপারে দায়িত্বশীল ছিলেন। তিনি শুধু মুজাহিদ ছিলেন 
না, তিনি ছিলেন একজন কবি বা আরও নির্দিষ্ট করে বললে, সেই যুগের মিডিয়াকর্মী। 
ইসলামের সমর্থনে এবং রাসূলুল্লাহর ফু প্রশংসায় তিনি অনেক কবিতা লিখেছেন। 


একটি হাদীস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে এই তিন আমীরের মর্যাদা 
সম্পর্কে ধারণা পাওয়া যায়। আবু উমামা আল বাহিলী বর্ণনা করেন'৫০, 


1 ইবন হিব্বান, হাদীস ৭৪৯১। 


— মু'আর যুদ্ধ | ২৭৯ 


আর রাসুতুল্লাহকে & বলতে ভুনোছি। ভিন বলেন; 


একদিন আগি ঘমাচছিলাম। রর দেখি দুজন লোক আমার কাছে 

আর জানার হাত দো শত করে খরলো। এরপর আমাকে একটি অসমত 
পাহাড়ের কাহে নিয়ে বললো, এটায় চড়ন! আমি বললাম, আমি এখানে চড়তে 
পারবো না। তারা বললো, আমরা আপদার জন্যে সহজ ফয়ে দেবো। আমি 


নিয়ে গেল। দেখলাম, একদল লোকের মৃত দেহ ফুলে গিয়ে ভীষণ 
হচ্ছে লে পি বির দু্কের মতোই কি রর ছি 


আমাকে আরও সামনে নিয়ে গেল তারা। দেখলাম, কিছু যাহিলার জনে সাপ 
দংশন করছে। জিজ্ডেস করলাম, এদের অবস্থা এমন কেন? ফেরেশতারা উর 

1 এরা তাদের দয় তাদের দুখ পান করতে দেয়ানি। তারপর 
তারা আমাকে আরও সামনে নিয়ে চললো। দেখলাম, কিছু বালক যারা দুটো 
সাগরের মধ্যে খেলাধুলা করছে। বললাম, এরা কারা? ফেরেশতারা বললো, 
এরা মুমিনদের নাবালক অবস্থায় মৃড্যুবরণকারী সভান। এরপর তারা 
আমাকে নিয়ে গেল একটি উঁচ জায়গায়, সেখানে তিনজনের একটি দলকে 
দেখলাম যারা জাযাতী সুরা পান করছে। জিজ্জেস করলাম, এরা কারা? তারা 
জবাব দিলো এরা হচ্ছেন জাফর ইবন আবু তালিব, যাইদ ইবন হারিসা এবং 
আব্দুয়াহ ইবন রাওয়াহা 4৪ । তারপর তারা আমাকে অন্য একটি উঠ জায়গায় 
দিয়ে গেল, সেখানেও দেখলাম তিনজনের একটি দল। জিজ্ঞেস করলাম, এরা 
লারা তারা রলেন, এরা হচ্ছেন ইবরাহীম, মূসা এবং ঈসা ৯; তারা 
আপনার জন্যে অপেক্ষা করছেন।' 


ধাতুস সালাসিলের অভিযান 

এট ছিল আমর ইবন আসের « নেতৃত্বে থম সারিয়াহ। মার কিছুদিন আগেই তিনি 
খান ইবন ওয়ালিদের এ সাথে ইপলাম রহ করেছেন। কিছু খুব অপ সময়ের 
মধ রাসূলুল্লাহ & তাদের নেতৃতৃত্থানে বসালেন, কেননা এ দু'জনের মধ্য 


২৮০ সীরাহ শেষ খন্ড 


ভাবেই নেডৃতবের গুণ ছিল। এই অভিযানের নাম ছিল যাতুস-সালাসিল, কেননা 
পানু টুপ সা নদীর উৎসের কাছে এই অভিযান সংঘটিত 


অভিযানের উদ্দেশ্য ছিল মুস্তার যুদ্ধে রোমানদের পগ্গণালবনকারী বনু কুদাআহ 
যাকে গা করা। আমর ইবন আল আস & তিনশো মুহাজির ও আনসার সাথে 


আরেকটি বাহিনী পাঠান। 


অভিযানের উদ্দেশ্য সফল হয়েছিল। কারণ শক্রুপক্ষ ্রতিরোধ গড়ার পরিবর্তে পালিয়ে 
যায়। আরবের উত্তরে মুসলিমদের কর্তৃত সুসংহত হয়। কিছু গোত্রের লোকেরা ইসলাম 
গ্রহণ করে আর কিছু গোত্র মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ হয়। 


শিক্ষা 

১) এই অভিযানের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এঁক্য। রাসূলুল্লাহ সট যখন আৰু 

উবায়দাকে ৯ আমীর নিযুক্ত করে অতিরিক্ত সৈন্য পাঠান, তখন সালাতে ইমামতি কে 

করাবেন সেটা নিয়ে তাদের মধ্যে বিতর্ক হয়। আমর ইবন আল আস & বললেন, 

“আমি তোমাদের সবার আমীর, কারণ তোমরা এসেছো অতিরিক্ত সৈন্য হিসেবে।” 
প্রতিবাদ করলেন, বললেন, ‘আপনি আপনার দলের লোকদের আমীর, আর 

আৰু উবায়দা তার দলের আমীর" 


বিষরটা গুরুতর হয়ে যাচ্ছে দেখে আবু উবায়দা ৪ঃ আমরকে বললেন, 'রাসূলুল্লাহ 
আমাকে সর্বশেষ নির্দেশে বলেছেন, তোমরা মিলেমিশে থাকবে, একে অপরের সাথে 
বিরোধ করবে না। কাজেই আমর, তুমি যদি আমাকে মানতে না চাও, তাহলে আমি 
তোমাকে মানবো।" এরপর আবু উবায়দা * আমর ইবন আল-আসের * নেতৃত্ব 
মেনে নিলেন এবং সবাই এক আমীরের অধীনে সালাত আদায় করলো। 


এই ঘটনা থেকে শিক্ষণীয় হলো এক্য বজায় রাখা। আবু উবায়দা এখানে আমরের 
অধীনস্থ ছিলেন না, চাইলেই তিনি নিজের মতের ওপরে অটল থাকতে পারতেন। কিন্তু 
কোর স্বার্থে, বৃহত্তর কল্যাণের স্বার্থে তিনি নিজের নেতৃত্ব ছেড়ে দিলেন। আবু 
উবায়দা ছিলেন খুবই শান্ত মেজাজের সরল মনের মানুষ, তাই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি 
করতে চাননি। নিজের ক্ষমতার ওপর এঁকাকে প্রাধান্য দিয়েছেন। 


২ আমর ইবন আল-আস & ছিলেন নও-মুসলিম, কিনতু ইসলামের শিক্ষা রপ্ত করতে 
এবং নিজের যোগ্যতা ইসলামের কাজে লাগাতে সময় নেননি। 


প্রেরণের সময় আল্লাহর রাসূল গু আমর ইবন আল-আসকে ৬৫ বলেন, 
‘তোমাকে আমি একটি বাহিনীর কমান্ডার হিসেবে নির্ধারণ করেছি। আল্লাহ যেন 


যু'ভার যুদ্ধ | ২৮১ 


মাকে নিরাপদ রাখেন এনং তোমাকে গলিমতের সম্পদ দান করেন।' জবারে 
আমর বলেন, "আল্লাহ রাসূল, আমি তো গনিমতের আশায় ইসলাম এহ কা 

$ তথন তাকে বললেন, ‘শোনো, নেককার লোকের হাতে হুলাল সম্পদ 
হলো বরকতময় ।' এ হাদীস থেকে দুটো জিনিস বোঝা যায়, এফ, আমর ইবন আল. 
আস ইসলামের প্রতি নিবেদিত ছিলেন গনিযতের উদ্দেশো তিনি 
মুসলিম হননি এবং দুই, টাকা পয়সা থাকাটা খারাপ কোনো ব্যাপার নয়, সে টাকা 
কীভাবে কামানো হচ্ছে বা কীভাবে ব্য় করা হচ্ছে সেটাই আসল কথা। সাসূণুল্লাহ ৪ 
বলছিলেন, যারা ভালো লোক, তারা যদি বিত্তশালী হয় তাতে খারাপ কিছু নেই কারণ 
তারা তাদেয় সম্পদ হালাল উপায়ে আয় করে এবং ভালো কাজে খরচ করে। 


খ) অভিযানের পুরো সময় ছুড়ে আমর সৈনিকদের নিরাপস্তার দিকে লক্ষ রেখেছেন। 
দিনের বেলা ভ্রমণ লা করে রাতের অথ্ধকারে পথ চলেছেন। নিশ্চিত করেছেন কেউ 
যেন আলো না জ্ালায়। শত্রুরা পালিয়ে যাবার পর তাদের পিছু নেননি, কারণ শত্রুরা 
অতিরিক্ত সৈন্য নিয়ে হাজির হলে তিনি তার সীমিত সংখ্যক সৈনিক নিয়ে তাদের সাথে 
পেরে উঠবেন না, তাই তিনি মদীনায় চলে আসেন। রাসূলুল্লাহ তীর প্রতিটি 
সিদ্ধান্তের প্রশংসা করেন। 


গ) অভিযানের এক রাতে আমর ইবন আসের স্বপ্নদোষ হয়। সে রাতে ছিল প্রচণ্ড 
ঠাণ্ডা তাই তিনি গোসল না করে শুধুমাত্র তায়ামূম করেন এবং সে অবস্থায় অন্যদের 
ইমামতি করেন। পরবর্তীতে রাসূলুল্লাহকে $ বিষয়টি জানানো হয়। আমর ইবন আল 
আস ৬ বললেন, ‘আমি নিজেকে নিয়ে শঙ্কিত ছিলাম। যদি আমি সেদিন গোসল 
করতাম তাহলে নির্ঘাৎ মারা যেতাম! তখন অসম্ভব ঠাণ্ডা ছিল তাই সত্কতাবশত শুধু 
তায়ামুম করেছি।" রাসূলুল্লাহ শুনে & হাসলেন, কিছুই বললেন না। অর্থাৎ আমরের 
এই কাজে রাসূলুল্লাহ সম্মতি প্রকাশ করেছেন। অনেক আলিম এই ঘটনার ওপরে 
যত দিয়েছেন, যদি আবহাওয়া অত্যন্ত ঠাণ্ডা হয় এবং পানি খুব ঠাণ্ডা হয় তবে ফরজ 
গোসলের পরিবর্তে ওযু বা তায়াম্মুম যথেষ্ট হবে। কুরআনের যে আয়াতের ওপর ভিত্তি 
করে আমর ইবন আল-আস & ইজতিহাদটি করেন সেটি হলো, 


“এবং তোমরা নিজেদের হত্যা কোরো না; নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি 
ক্ষমাশীল।” (সূরা নিসা, ৪: ২৯) 


এ ঘটনা থেকে প্রমাণ হয় আল্লাহর রাসূলের যুগে ইজতিহাদের অনুমোদন ছিল। আর 
আমর নও-মুদলিম হয়েও এই ইজতিহাদটি করেছেন। এটা প্রমাণ করে আমর 
ইরআনের জ্ঞান রাখতেন। 


আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে আল্লাহর 
রাসুলের & চিঠি 


দ্বীন ইসলাম কেবল আরবদের জনা আসেনি, বরং ইসলাম এসেছে একটি বৈশ্বিক 
মিশন নিয়ে। আর ইসলামের এই মিশন বলবৎ থাকবে কিয়ামত পর্ন্ত। পৃথিবীর 
প্রতিটি জাতির কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া এবং পৃথিবীর সর্বত্র আল্লাহর 
আইনকে সর্বোচ্চ আইন হিসেবে প্রতিষ্ঠা করা হলো এই মিশনের উদ্দেশ্য। 


সে উদ্দেশ্যে আল্লাহর রাসূল & তৎকালীন প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোর উদ্দেশ্যে 
কিছু চিঠি পাঠান। চিঠির ভাষাই বলে দেয় এই চিঠিগুলো পাঠানোর মাধ্যমে আল্লাহর 
রাসূল ষ& ইসলামকে আরবের বাইরে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে ইঙ্গিত করছিলেন। এই 
শাসকদের কেউ রাসূলুল্লাহর আহবান গ্রহণ করে মুসলিম হয়েছে, কেউ সমীহ 
দেখিয়েছে, কেউ পাত্তাই দেয়নি। তাদের প্রতিক্রিয়া দেখে আল্লাহর রাসূল ঞ তাদের 
সাথে পরবর্তী বোঝাপড়ার রাজনৈতিক ও সামরিক কর্মপন্থা নির্ধারণ করেন। 


রোমান শাসকের কাছে চিঠি 


রাসুলুল্লাহ & একদিন সিম্বরের ওপর উঠে দাঁড়িয়ে বললেন, “আমি তোমাদের মধ্যে 
থেকে কিছু লোককে বাইরের রাজাদের কাছে পাঠাতে চাই। কিন্তু আমার ব্যাপারে 
তোমরা নিজেদের মধ্যে বিতর্ক কোরো না যেমন করে বনী ইসরাঈলের লোকেরা 
করেছিল মারইয়ামের পুত্র ঈসার ॥ঞজ ব্যাপারে ।' মুহাজিররা প্রত্যুত্তরে বললেন, 
"আল্লাহর রাসূল! আমরা কখনো কোনো ব্যাপারে আপনার সাথে দ্বিমত প্রকাশ করবো 
না। আপনি আমাদের আদেশ করুন, আমরা এগিয়ে যাবো।” 


আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশো চিঠি পাঠানো ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই চিঠি 
ছিল তাদের প্রতি চ্যালে্জ স্থরূপ। এই চিঠির মাধ্যমে রাসূলুল্লাহ $ তাদের আহবান 
করেছেন যেন ভারা তাঁকে অনুসরণ করে। তাদের ধর্ম, মানবরচিত বিধান ও কর্তৃত্ব 
ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীনের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। এটি একটি বিপজ্জনক 
পদক্ষেপ ও বটে। গ্রশ্ন হতে পারে, আল্লাহর রাসূল & কেন ঈসার ঞ্॥ কথা বলে 
মুসলিমদের সতর্ক করলেন? এর কারণ হলো বনী ইসরাঈলিরা কিছু স্বৈরাচারী রাজার 
অধীনে বসবাস করতো। এই রাজাদের প্রভাব এবং হস্তক্ষেপের কারণে ব্রিস্টধর্ম 
বিকৃত হয়ে যায় এবং খ্রিস্টানরা বিভক্ত হয়ে যায়। আল্লাহর রাসূল ভর তেমনই কিছু 
রাজার দেশে সাহাবিদের পাঠাচ্ছিলেন। এটা বেশ ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার ছিল। এই 
কারণে তিনি সাহাবিদের সাবধান করে দেন যেন তারা ঈদার অনুসারীদের মতো 
বিতর্কে লিপ্ত না হয়। 


অভর্জতিক সম্মান উদ আমাহর রাসুলের & চি 1২৮০ 


মালের রাজধানী ছিল বর্তমান ইতালীর যোম। হিরাকল যখন শাসন নে 
করে, তখন রোমানরা বেশ কঠিন সময় পার করহিল। সে সময়ে তালা পারা 
সায়াজ্রের সাথে একের পর এক যুদ্ধে পরাজিত হচ্ছিল। এ অবস্থায় হিযাকল নিজেই 
একটি যুদ্ধের সেনাপতির ভূমিকা পালন করে এবং এয়পর থেকে পরিস্থিতির মোড় ঘুরে 
যায়। রোমানরা পারস্যদের হারিয়ে তাদের হারানো ভূমি ফিরে পেতে শুরু করে। 
এমনকি সে পারস্য সাম্রাজ্যের অংশবিশেষও দখল করা শুরু করে। 


সূরা আর-রুমে এমন একটি যুদ্ধের কথা আগের খণ্ডে আলোচনা করা হয়েছে। সেখানে 
আল্লাহ বলেছেন রোমানরা একটি যুদ্ধে শীঘই পারস্যদের পরাজিত করবে। সেটা এই 
হিরাকলের সময়ের যুদ্ধ। যা-ই হোক, হিরাকল পারস্যের পরাজিত করে দামাস্কাস, 
জেরুসালেম ফিরে পায় এবং 'টর ক্রস’ পারস্যদের কাহ থেকে উদ্ধার করে। টু ক্রস 
হলো কাঠের তৈরি একটি বিশেষ ক্রু খ্রিস্টানরা বিশ্বাস করে এই ক্রসে ঈসাকে হত্যা 
বরা হয়েছিল। আমরা মুসলিমরা বিশ্বাস করি ঈসাকে জজ আল্লাহ তুলে নিয়েছেন এবং 
তিনি আবারও দুনিয়াতে ফিরে আসবেন। 


ক্র ফিরে পাওয়া ছিল খ্রিস্টানদের জন্য আনন্দঘন একটি মুহূর্ত। জাঁকজমকপূর্ণ 
একটি অনুষ্ঠানে হিরাকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে -- এমনই এক মুহূর্তে 
বাকের হাতে এসে পড়লো আল্লাহর রাসূলের $ চিঠি। সে চিঠিতে লেখা: 


“বিসমিল্লাহির রাহমানির রাহীম। 


এই চিট জারহর রাহুল যাদের & পক্ষ থেকে রোমের সমাট 
হিরাকলের উদ্দেশ্যে। 


শাড়ি বত হোক তাদের এডি বারা সত্য পথের অনুসরণ করে। জামি 
আপনাদের ইসলামের পতি আহবান করছি পর কর এবং ইসলাম 
এহণ করুন, আপনি নিরাপদ হয়ে যাবেন। আল্লাহ তাজালা আপনাকে ৱিগণ 
ক্ষনে নত করবেদ। আর যাদি আপনি অতি জানান তরে 
আরিপিরীনদের (তার দেশের নাগরিকদের কা বলা হচ্ছে) 
আপনার উপর পড়বে। 

বলো, হে 7 এমন একটি বিষয়ের দিকে আছো - যা জামা? 
আতা লি একনার আরা লালা ইত 
কি না, তার সাথে কোনো কিছুকে শরীক কারি না এবং আলা ডে 


| মীৱহ শেষ যত 
রব হিসাবে এহ করি না।' তারপর যাদি তারা বিশু হয় তবে বলো, 'তোমরা 
সাক্ষী থাকো, নিশ্চই আমন মুসাদিম।' 
চিঠি পড়ে হিরাকলের ঘাম ঝরতে থাকে। চিঠিটি তার হাতে পৌছে দেয় বসরার 
গন । চিঠিটি পড়ে সে তার অদীনস্থদের বললো, সে নবীজির $ কোনো অনুসারী 
সাথে কথা বলতে চায়। যেভাবেই হোক তারা যেন একজন অনুসারীকে তার কাছে 
নিয়ে আসে। তারা তন্ন তন্ন করে আশ-শাম খুঁজে বেড়ালো। ঘটনাক্রমে সন্ধান গেল 
আবু সুফিয়ানের । আবু সুফিয়ানের সাথে তখন একদল কুরাইশ আর একটি কাফেলা। 
হিরাকলের দরবারে তাদের ডাক পড়লো। 


দোভাষী আনা হলো। আৰু সুফিয়ান ছিল আল্লাহর রাসূলের গর সবচাইতে কাছের 
আত্বীয়। তাই সে সামনে আর বাকিরা পেছনে দাঁড়িয়ে। হিন্াকল আবু সুফিয়ানের 
কাছে জানতে চাইলো, 


- তোমার সাথে তাঁর কেমন আত্মীয়তা? 
- তিনি আমার ভাই। 
রাসূলুল্লাহ পু আবু সুফিয়ানের সরাসরি ভাই ছিলেন না। তাদের দাপারা পরস্পর ভাই 


ছিলেন, সে হিসেবে তারা দুজন ভাই ছিলেন। হিরাকল বললো, “আমি চাই তোমরা 
বাকিরা তার পেছনে দাঁড়াও। যদি সে মিথ্যা বলে তাহলে আমাকে ইঙ্গিতে দেখাবে।" 


-মুহাম্মাদ লোকটা কে? 

- তিনি একজন জাদুকর এবং মিখ্যাবাদী। 

- কুৎসা শুনতে আমি আগ্রহী নই। আমাকে তাঁর ব্যাপারে জানাও। 

বি লা $ ব্যাপারে নিরশেক্ষভাবে যাচাই করতে চাচ্ছিল। সে জিজ্ঞেস 


- কোন ধরনের বংশ থেকে তাঁর আবির্ভাব? 
- সম্ান্ত বংশ থেকেই তাঁর আবির্ভাব। 
- ভাৱ পূর্বপুরুষদের কেউ রাজা ছিলেন? 


রাহি সমরাের উজ আর দার $ টিঠ1৯- 
ৰ ন $ < 


আচ্ছা, “এর আগে োমাদের মধ্যে কেউ কি এমন নবুওয়াতের দানি নিয়ে এসেছিল? 
-নহ। 

- যারা তাঁর অনুসারী, তাদের বেশিরভাগ অভিজাত পরিবারের নাকি গরীব? 

তারা গরীব। 

-তাদের সংখ্যা কি দিনে দিনে বাড়ছে না কমছে? 

তাদের সংখ্যা বাড়ছে। 


আচ্ছা, তাদের মধ্যে কি এমন কেউ আছে যে এই ধর্ম গ্রহণ করে 
es আবার আগের ধর্মে 


-নাহ। 
-আচ্া তুমি কি তাঁকে এই নতুন ধর্ম প্রচার করার আগে মিথ্যা বলতে শুনেছো? 
-না, শুনিনি। 

কখনো সে বিশ্বাসঘাতকতা করেছে? 


- না, আমরা তাঁর সাথে অস্থায়ী সন্ধি করেছি। তবে ভবিষ্যতে তিনি কী করে বসবেন 
সেটা নিয়ে আমাদের কোনো ধারণা নেই। 


-তোমরা কি তাঁর বিরুদ্ধে যুদ্ধ করেছ? 

“হ্যাঁ, করেছি। 

-কেজিতেছে সেই যুদ্ধে? 

কখনো তিনি জিতেছেন, কখনো আমরা জিতেছি। 
“তিনি তোমাদের কী কী কাজের আদেশ দিয়ে থাকেন? 


ভিন বলেছেন যেন আমরা কেবল এক আল্লাহর ইবাদত করি, তাঁর সাথে কাউকে 

শরীক না করি। তিনি আমাদের বাপ-দাদার ধর্মের অন্ধ অনুসরণ করতে নিষেধ 

বিরন। তিনি আমাদের আল্লাহর ইবাদত ঝরতে বলেন, সত্য কথা বলার ও সংসারে 
'অদেশ দেন, মানুষের প্রতি দয়াবান হতে বলেন। 


অব সুফিয়ান খুব করে চাইলো রাসূলুল্লাহর ও ব্যাপারে দা নলৰ 
সুযোগই পেল না, শুধু এতটুকুই বলতে পারলো -- তিনি ল্‌ 
করলে করতেও পারেন! 


২৮৬]সীরাহ শেষ খণ্ড 


সব শুনে হিরাকল বললো, 

বলেছ মৃহাম্যাদ একটি সম্গাজ বংশ থেকে এ! আর সকল নবী ও রাসূলের 

এমনটাই ঘটেছে। ডামি বলেছ তাঁর আগে কেউ নবী হওয়ার দাবি করেনি, 
সেক্ষেত্রে এ কথা বলতে পারছি না বে তিনি কারো দেখাদেখি এসব করছেন। তোমার 
কথা অনুযায়ী তাঁর বংশের কেউ রাজা ছিল না, তার মানে তিনি রাঙড়ের দাবিদার 
নয়। ভুমি আরও বলেছ নাবী হওয়ার দা আগে তিনি মিথ্যা বলেননি, 
কালেই আল্লাহ্র নাম নিয়ে তিনি অবশ্যই মিথ্যা কথা বলা শুরু করবেন না। তুমি 
স্বীকার করেছ যে তার অনুসারীরা গরীব। আল্লাহর সবম্ণ নবীর অনুসারীরা গরীব ছিল। 
ডাদের সংখ্যা বাড়ছে, এর থেকে বোঝা যায় তারা সত্য দীনের উপরে আছে কেননা 
সত্য হীন ুরভাখাতির আগে এমনটাই ঘটে। তুমি আরও বলেছ এই ধ্ম গহণের গর 
কেউ তা থেকে ফিরে আসেনি, আর এটাই ঈমানের বৈশিষ্ট যা মাদুষের অভতরবে 
আলোকিত করে। তুমি আরও স্ীকার করেছ তিনি বিশ্বাসঘাতক নন, অল্লাহ তাআলার 
কোনো লবীই এমন ছিলেন না। ঢুমি বলেছো তিনি তোমাদেরকে আল্লাহ তাতালার 
একডুবাদের দিকে আহবান করেন, তাঁর ইবাদত করতে বলেন, সতাবালী এবং দয়ালু 
হতে বলেন। তোমার কথা যাদি সতা হয়ে থাকে তবে আজ আমি যেখানে দাড়িয়ে আই 
সেই জায়গাও তিনি জয় করবেন। আনি জানতাম তিনি আসবেন। কিছু তিনি যে 
তোমাদের মাঝে৷ আসবেন এটা আমি ভাবিদি। যাদি আমি পারতাম, শত ঝামেলা 
সড়েও তাঁর কাছে যেতাম এবং নিজ হাতে তাঁর পা ধরে দিতাম।' 


হিরাকলের এই কথাগুলোই বলে দেয় সে কতটা বুদ্ধিমান এবং জ্ঞানী একজন মানুষ 
ছিল। ইতিহাস, সত্য ধর্ম, আল্লাহর রাসূলের পরিচয় -- একজন সম হিসেবে 
হিন্াকলের এসব ব্যাপারে ভালোই জ্ঞান ছিল। যদিও এই জ্ঞান তার কোনো কাজে 
আসেনি, কারণ শেষ পর্যন্ত নিজের অবস্থান ধরে রাখার জন্য সে ইসলাম গ্রহণ করেনি। 
একজন কাফির হিসেবেই মৃত্যুবরণ করেছে। 


হিরাকল উপরের কথাগুলো বলার পর তার রাজদরবারে শোরগোল পড়ে যায়। অবু 
সুফিয়ান আর তার সাথের লোকদের সরিয়ে দেওয়া হয়। হিরাকলের চেহারায় দুশ্চিন্তা 
আর উদ্বেগের ছাপ দেখে আবু সুফিয়ানের মনে দৃঢ় বিশ্বাস জন্মে আল্লাহর রাসূল ৪ 
সত্যিই একদিন রোম সাম্রাজ্য জয় করবেন। 


সীরাতের বইতে এ সম্পর্কিত আরও একটি ঘটনা বর্ণিত আছে। হিরাকল তার মন্্ীসভা 
এবং ধর্মীয় নেতৃবৃন্দদে ডেকে বললো, “হে রোমানরা! সাফল্য যদি তোমাদের 
আকাঙ্ক্ষা হয়, যদি তোমরা সত্য পথের সন্ধান চাও, যদি তোমরা চাও তোমাদের এই 
সামা টিকে থাকুক, তাহলে এই নবীর কাছে তোমরা বাইয়াত করো।' এই কথা 
কারো পছন্দ হলো না, সবাই দৌড়ে চলে যেতে লাগলো। পরে সবাইকে সে আবার 
ডেকে এনে বললো, “তোমরা শান্ত হও। আমি আসলে তোমাদের ঈমান কতটা শক্ত 
সেটা পরখ করেছি মাত্র।” 


অ্তর্সতিক সরা উদ্দেশে আনহয রাসুলের 


পারস্য সম্রাটের কাছে চিঠি 


আবদুল্লাহ ইবন হুযাফা আস-সাহমীকে & পাঠানো হয় পারদে 
দেওয়া হয় তৎকালীন বাহরাইনের সমাটের কাছে। 
টু সেলের জার কাছে। দে পারস্য সতের কাছে 


“বিলানিললাহির মাহমাদিন রাহীম 

আল্লাহর নবী মুহাম্মাদের & এর পক্ষ থেকে গারসোর মহান কিসরার প্রতি 
শা বর্ধিত হোক তাদের এতি যারা সভ্য পথের অনুসরণ করে, 

তর রুলের ওপর ঈমান আলে আর লা দেয় কে আলাই দে রা 
জার কোনো যোগ্য সভা নেই এবং আমি আল্লাহর বান্দা ও রাছুল। 

জারি আপনার কাছে আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছি। সকল মানবজাতির এডি 
খেরিত রাসূল হিসেবে জীবিত সকল মানুষকে আমি সতকর্করছি: যারা আল্লাহ 
জাআলার উপর নিশ্বাস হাশন করবে লা, তাদের জন্য ধংস আনিবা্য। 
জাললাহর কাছে আতৃসমপ্ণ করুন এবং ইসলাম এহণ করুন। যাদি আল্লাহর 
কাছে আাতাসমপর্ণ করেন, তাহলে আপনি নিরাপদ হয়ে যাবেন। আর বদি এই 
আহবান এত্যাখ্যান করেন, তাহলে আদিপৃজারিদের (সম নাগরিক) 
দায়ভারও আপনার উপর বতাঁবে।' 


টিটি ২৮৭ 


কিসরা এই চিঠি পড়ে প্রচণ্ড ক্ষেপে যায়। সে বলে 'এত বড় সাহস! আমার দাস হয়ে 
আমাকে এমন চিঠি দেয়!" উদ্ধত কিসরা ইয়েমেনের গভর্নরকে আদেশ দেয় যেন সে 
দুইজন লোক পাঠিয়ে মুহাস্াদকে পু গ্রেপ্তার করে নিয়ে আসে। 


পারসারা আরবদের গোলাম মনে করতো। কারণ পারস্যের সামনে দাঁড়ানোর মতো 
কোনো শক্তিই আরবদের ছিল না। ইয়েমেন ছিল তখন পারস্যের আজ্ঞাবহ একটি 
দেখ। ইয়েমেনের তৎকালীন গভর্নর বাঘান ইবন সামান দুজন লোককে পাঠায় 
আল্লাহর রাসূলকে ‘ধরে আনা*্র জন্য। 


বাধান কোনো সেনাবাহিনী পাঠানোর প্রয়োজনবোধ করলো না। পারস্যের সমাটের 
আদশই ছিল যথেষ্ট, সেনা পাঠানোর দরকার নেই। তাইফে পৌঁছে তারা লোকদের 
সাধে কথাবার্তা বলে জানতে পারে আল্লাহর রাসূল & মদীনায় আছেন। এই কে 
দেখে তায়েফবাসী এবং কুরাইশরা যারপরনাই খুশি হয়ে ওঠে। বলাবলি করতে থাকে, 
অহা সময় শেষ হয়ে এল বলে!” 

সাথে দেখা করে। তাকে বলে, 'রাজাদে 


বাষানকে এই মর্মে আদেশ করেছেন যেন 
যাই। যদি আপনি রাজি হন তাহলে 


মাতে গিয়ে তারা আল্লাহর রাসূলের 
হু, শাহেনশাহ কসর, ইয়েমেনের রাজা 
শর আপনাকে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে 


২৮৮ [সীরাহ শেষ সঙ 


বাযান আপনার পক্ষ হয়ে কিসরার সাথে কথা বলবে। আর আপনিও বড় বিপদ 
বাঁচবেন। আর আপনি যদি প্রত্যাখ্যান করেন, তাহলে কিসরার ক্ষমতা কেমন 
নিশ্চয়ই আপনার ভালোই জানা আছে। তিনি নিশ্চিতভাবে আপনার দেশ এবং জাতিকে 


ধ্বংস করে দেবেন।" 


রাসূলুল্লাহ & তাদেরকে পরদিন পর্যন্ত অপেক্ষা করালেন। পরের দিন আল্লাহর রাসূল 
৬ তাদের বললেন, 
- গতরাতে আমার রব তোমাদের রবকে হত্যা করেছেন। 


তারা হতভন্ হয়ে গেল, বললো, 
-আপনি জানেন আপনি কী বলছেন! এর চাইতেও তুচ্ছ বিষয়ে আপনার জন্য প্রেপ্তারি 
পরোয়ানা জারি হয়েছে। এরপরও কি আপনি চান যে রাজা বাযানকে আপনার এই 
কথাগুলো জানাই? 

- হ্যাঁ, জানাও। তাকে আমার পক্ষ থেকে এও জানিয়ে দাও যে আমার ছীন এবং রাজা 
কিসরার ধর্ম ও রাজ্যকে উত্খাত করবে এবং সবকিছুকে ধুলোয় মিশিয়ে দিবে। তাকে 
আরও বলে দাও, যদি সে ইসলাম গ্রহণ করে ভবে আমি তাকে তার বর্তমান পদেই 
বহাল রাখবো এবং দেই অঞ্চলের শাসক বানাবো। 


এরপর আল্লাহর রাসূল জঁ তাদের কিছু উপহার দিয়ে বিদায় করে দেন। 


লোক দুটো বাযানের কাছে ফিরে গেল। সব শুনে বাযানের মনে হলো, যেনতেন 
লোকের পক্ষে এমন কথা বলা সম্ভব নয়। নিশ্চয়ই মুহাম্মাদের &ঁ মাঝে বিশেষ কিছু 
আছে। সে কিছুদিন অপেক্ষা করতে চাইলো। কিছু সময় পর তারা খবর পেল কিসরা 
সে রাতেই মারা গেছে যে রাতের কথা আল্লাহর রাসূল & বলেছিলেন। এই ঘটনাই 
ছিল বাযানের জন্য যথেষ্ট। সে মুসলিম হয়ে গেল। আল্লাহর রাসূল ৬ তাকে 
ইয়েমেনের গভর্নর হিসেবে রেখে দেন। এভাবেই ইয়েমেনে ইসলামের দরজা খুলে 
যায়। 


পারস্যের নতুন কিসরা ছিল আগের কিসরারই ছেলে। সে তার বাবাকে খুন করে 
শাসনক্ষমতা দখল করে। নতুন কিসরা বাযানের কাছে চিঠি লিখে বলে, ‘আমি আমার 
বাবাকে খুন করেছি কারণ সে আমাদের সম্মানিত লোকদের সাথে বিরূপ আচরণ 
করেছে। আর যে লোককে আমার গ্রেপ্তার করতে আমার বাবা আদেশ করেছিলেন, 
তার ব্যাপারে আপনার আর কিছু করার প্রয়োজন নেই।” 


কিসরা যখন আল্লাহর রাসূলের & চিঠি পেয়েছিল, তখন সেই চিঠি সে বাগে উদ্ধত্যে 
টুকরো টুকরো করে ছিড়ে ফেলে। তখন রাসূলুল্লাহ & বলেছিলেন, "আল্লাহ তাআলা 
তার সাজত ছিমন ভিন্ন করে দেবেন।' শেষ পর্যন্ত তা-ই হয়েছিল। অল্প ক’বছর পরেই 
মুদলিমরা পারস্য সমবাজ্য জয় করে নেয়। 


অচসাতিক সঅসত্ের উদদক্টে আসাহর অন 
প্র MTG 


আল মুকাওকিসের নিকট চিঠি 


চিঠিটি পাঠানো হয় মিশরের 
১ সক আল মুকাওাকসের তি চিট পৌছে 


গবসামিরাহির রাহমানির রাহীম 
মুহাম্মাদ ইবন সাবাদিল্লাহর & পক্ষ থেকে আল মুকাওকি। jj 


আনি আপনার ফাছে ইসলামের বাণী নিয়ে এসেছি। ইসলাম, 
জাগি পদ হয়ে যাবেনা ইসলাম এহখ ক; আল ক 


₹ চিডি |২৮৯ 


বলো, ‘হে আহলে কিতাব, “এমন একটি বিষয়ের দিকে আসো -- যা আমাদের 
জার তোমাদের মধ্যে সমান -- আমরা একমার আমাক ছাড়া কারো ইবাদাত 
করিনা, ভার সাথে কোনো কিছুকে শরীক করি না এবং আল্লাহ ছাড়া কাউকে 
রব হিসাবে এহণ কারি না।' তারপর যাদি তারা বিযুখ হয় তবে বলো ‘তোমরা 
সাক্ষী থাকো, নিশ্চয়ই আমরা মুসালিম/” 


চিঠিটি পড়ে মুকাওকিস হাতিবকে « বললো, 

- যিনি আপনাকে দিয়ে চিঠি পাঠিয়েছেন, তিনি কি একজন রাসূল নন? 

* অবশ্যই তিনি একজন রাসূল। 

দি তা-ই হয়ে থাকে তবে যারা তাকে বের করে দিয়েছে, তাদের ধ্বংস চেয়ে তিনি 

কেন দুআ করলেন না? 

-আপনি মারইয়ামের পুত্র ঈসার 3 কথা ভাবুন। তিনিও একজন রাসূল ছিলেন। কিন্তু 

যখন তাঁর লোকেরা তাঁকে মেরে ফেলতে চেয়েছিল, কুশবিন্ধ করে হত্যা করতে 

চেয়েছিল এবং আল্লাহ্‌ তাআলা তাঁকে সপ্তম আসমানে তুলে নিয়েছিলেন -- তখন কি 

তিনি তাদের ধ্বংসের জন্য দুআ করতে পারতেন না? 

০ ইমা নিশ্চয়ই আপনি একজন জ্ঞানী ব্যক্তি যাকে আরেবজন জ্ঞানী ব্যক্তি 
। অমি আপনার সাথে মুহাম্মাদের $ জন্য কিছু উপহার পাঠাচছি। 


কহ বিয়ে ং তাঁর গর্ভে রাসূলুল্লাহর পুর 

হয়৷ শু কেই লা আর অন্য দাদী দেও হয় হাসান ইবন সবি 
সুনল নামে একজন ভৃত্যও রা্লল্লাকে উপহার হিসেবে দেওয়া হয, 

সাধে কিছু উপহার। 


২৯০ |সরীৱাহ শেষ খঙ 


কিছু চিঠি পাঠানো হয়েছিল আরবের রাজা-বাগশাহদের 
উন নজানীকে চিঠি পাঠানো হয়েছিল, পাঠানো হয়েছিল গাসসানের 
উদেশ্যে নাইনে শাসককেও। অবশ্য নাজাশীকে যে চিঠিটি পাঠানো হয়েছিল 


সেটি কি মাহী জীবনে নাকি হুদাইবিয়ার পরে সেটি নিয়ে দ্বিমত আছে। 


চিঠিগুলোর তাৎপর্য 

১) আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী শক্তির উথান 

তৎকালীন পরাশক্তিগুলোর উদ্দেশ্যে রাসূলুল্লাহর ষ পাঠানো চিঠিগুলোর মাধ্যমে 
ইসলামী রাষ্ট্রের বৈদেশিক নীতিতে নতুন মাত্রা যোগ হয়। এই চিঠিগুলোর কাজ ছিল 


ইসলামী রাষ্ট্রের উপস্থিতি এবং সমপ্রসারগশীল নীতির ব্যাপারে সবাইকে জানান 
দেওয়া। চিঠিগুলো ছিল সংক্ষিপ্ত কিন্তু গানতীরযপূর্ণ। তিনি সবাইকে আভাস দিচ্ছিলেন -- 
নতুন এই রাষ্ট্রকে সমীহ করেই চলতে হবে, একে হালকাভাবে নেওয়া চলবে না। 
তৎকালীন আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটি ছিল একটি অভূতপূর্ব বিষয়। সে 
সময়ে মধাপ্রাচোর দেশগুলো হয় পারস্য নয়তো রোমানদের অধীনস্থ ছিল। বর্তমান 
সময়ের সাথে এই অবস্থার কিছুটা মিল পাওয়া যায়, গত একশো বছরের উপরে যেমন 
মধ্যপ্রাচ্যের দেশগুলো বিভক্ত এবং আন্তর্জাতিক পরাশক্তি মেমন আমেরিকা, রাশিয়া 


বা ব্রিটেনের মুখাপেক্ষী হয়ে আছে। 


রাসূলুল্লাহর $ চিঠিগুলো ছিল সেই সময়ের পরাশক্তিগুলোর প্রতি চ্যালেঞ্জ । তাদেরকে 
ইসলামের কর্তৃত্ব মেনে নেওয়ার আহবান করা এবং এই আহবানে সাড়া না দেওয়ার 
পরিণতি সম্পর্কে সাবধান করা। বেশিরভাগ রাষ্ট্রীয় শক্তি এই আহবানে সাড়া দেয়নি, 
যে কারণে পরবর্তীতে সাহাবিরা সেই সাম্রাজ্য এবং দেশগুলোর বিরুদ্ধে জিহাদ 
পরিচালনা করেছেন। পারস্যের প্রতিক্রিয়া ছিল সবচাইতে রূঢ়, তাদের পতনও হয়েছে 
সবচাইতে দ্রুত। নতুন কিসরা মাত্র ছয় মাসের জন্য সিংহাসনে বসার সুযোগ পায়। 
এর পর আভ্যন্তরীণ কোন্দলে পারস্যের রাজনৈতিক কাঠামো একেবারেই নড়বড়ে হয়ে 
525৮ 

হাতে পারস্য সাঘাজ্যের পতন ঘটে। আল্লাহর রাসূলের J 
হয়। পারস্য ছিন্নভিন্ন হয়ে যায়। La Ll 


অন্যদিকে রোমান সমাট হিরাকল সম্মান দেখিয়েছিল আর তার সাম্রাজ্য টিকেছিল প্রায় 
আটশো বছর। ১৪৫৩ সালে সুলতান মুহাম্মাদ ফাতহের হাতে বাইজেন্টাইন সাম্রাজ্যের 
পতন ঘটে। বাহরাইন, মিশর, ইয়েমেন, শাম, ইরাকসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 
ইসলাম প্রতিষ্ঠিত হয় আবু বকর & এবং উমারের * খিলাফতকালেই। রোমান এবং 


আ্পাতিক পারত উদ আমাহর মূলের ই নি 


অনুসারী। হিরাকল বা অন্য কোনো সমাটকেই অল্পাহর রাসূল ষ্ঠ সরাসরি 
পর দেন বলেছেন, “সালাম তাদের জন্য যারা সত্য পথের অনুসরণ করে। 


মন্কা বিজয় 
হুদাইবিয়ার চুক্তিভঙ্গ: প্রেক্ষাপট 


জাহেলি যুগে বনু হাদরামির এক লোক বনু বকরের মিত্র ছিল। সে সময়ে দেখা যেতো, 
এক গোত্রের লোক অন্য একটি গোত্র থেকে নিরাপত্তা লাভ করতো, তাদের মিত্র 
হিসেবে চলাফেরা করতো, তাদের সাথে থাকতো। বিষয়টিকে অনেকটা অন্য গোরের 
নাগরিকত্ব বা সিটিজেনশিপ লাভ করার মতো। যাই হোক, বনু হাদরামির সেই লোকটি 
একদিন হিজাজে ভ্রনণ করছিল। ঘটনাক্রমে সে খুযাঅ! গোত্রের এলাকায় ঢুকে পড়লো 
এবং খুযাআর লোকেরা তাকে হত্যা করে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে গেল। যেহেতু বনু 
হাদরামি আর বনু বকর ছিল মিত্র, তাই প্রতিশোধব্বরুপ বনু বকরের লোকেরা খুযাআর 
এক লোককে হত্যা করে। পাল্টা জবাবে ঝুযাআ এবার বনু বকরের অন্তর্ভুক্ত বনু 
আসওয়াদের তিনজনকে হত্যা করে। বনু বকরের অন্তর্ভুক্ত হলেও বনু আসওয়াদের 
স্থান ছিল অনাদের চাইতে ওপরে, তাই অন্যদের তুলনায় তারা দ্বিগুণ 'দিয়াত" বা 
রক্তমূল্য আদায় করতো। 


এই ঘটনাটি ঘটেছিল জাহিলিয়াতের সময়। সুলহুল হুদাইবিয়ায় চুক্তির একটি শর্ত ছিল 
-যার ইচ্ছা সে আল্লাহর রাসূলের $ সাথে জোট বাঁধতে পারবে আর যার ইচ্ছা সে 
কুরাইশের সাথে জোট বাঁধতে পারবে।। বনু বকর জোট বাঁধলো কুরাইশদের সাথে 
আর বনু খুযাআ জোট বাঁধলো মুসলিমদের সাথে। জাহিলি যুগে বনু খুযাআ ছিল বনু 
হাশেমের মিত্র, তাই বনু হাশেমের সন্তান ও নেতা হিসেবে মুহাম্মাদ &$ এর সাথে 
তারা সন্ধি করে, যদিও তাদের অনেকেই ছিল মুশরিক। এই সন্ধি তারা করেছিল 
গোত্রীয় সম্পর্কের কারণে, দ্বীনের কারণে নয়। 


যেহেতু মুসলিম এবং কুরাইশরা শান্তিচুক্তিতে আছে, হুদাইবিয়ার শর্তমতে, বনু খুযাআা 

এবং বনু বকরের মধ্যেও এখন শাস্তচুক্তি বিরাজ করছে। কেননা তাদের একদল 

মূলিমদের পক্ষে আরেকদল কুরাইশদের পক্ষে। কিন্তু ঝামেলা বাঁধালো বনু বকর। 

রা বু আসওয়াদের সেই তিনজনের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য সিদ্ধান্ত 
1 


টে _ মকা বিন | ২৯৩ 


এদিকে কুরাইশরাও এই হামলায় বনু বকরকে অস্ত্র সরবরাহ করলো। হামলা ঘটেছিল 
রাতের বেলায়, সেই সুযোগে কুরাইশদের কেউ কেউ এই হামলায় অংশ নেয় এই 
ভেবে যে রাতের বেলা কিছু বোবা যাবে না কে হামলায় অংশ লিয়েছে। খুযাআর 
লোকেরা প্রাণ বাঁচাতে হারামের সীমানার মাঝে ঢুকে পড়লো। তৎকালীন আরবে 
হারামের সীমার ভেতর বা হারাম মাসে হত্যাকাণ্ডকে খুব খারাপ চোখে দেখা হতো। 
বনু খুযাআার লোকেরা হারামে ঢুকে মুআবিয়ার কাছে আর্তি জানালো, “মুআবিয়া! 
আমরা হারামে ঢুকে পড়েছি! তোমার দেবতাদের দোহাই লাগে!” কিন্তু মুআবিয়া ইবন 
নাওফালের এতটুকু দয়াও হলো না, সে বললো, “আজ কোনো ইলাহ নেই। বনু 
বকরের লোকেরা, তোমরা আজকে আল্লাহর নামে প্রতিশোধ নাও। তোমরা হারাম 
শরীফে চুরি করতে পারো, তবে কি নিজেদের প্রতিশোধ গ্রহণ করতে পারো লা? 


এই খুনোখুনির খবর আল্লাহর রাসূলের কাছে পৌছে দিলেন আমর ইবন সালিম আল 
খুযাই। বনু বকরের হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডে কুরাইশদের হাত এবং নিহত লোকদের 
ব্যাপারে সে আল্লাহর রাসূলকে জানালো কবিতার ভাষায়। আরবিতে খুবই চমৎকার 
এবং ছন্দময় একটি কবিতা। দীর্ঘ কবিতাটির অল্প কিছু লাইন উল্লেখ করা হলো, 


হেরব! আমি মুহায়াদকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই পুরোনো সন্ধির কথা! 

বে সন্ধি হয়েছিল আমার আর তাঁর পূর্বপুরুষের মাবে। 

(হে মহম্মদ আপনারা তো আমাদেরই সতান, আর আমাদেরই লোক আপনার 
পিডৃপুরুষ। 

আর তাই তো আমরা ইসলাম এহণ করোছি। 

সেই সফি থেকে আমরা হাত ওটিয়ে েহীনি, 

আপনি আমাদের সাহায্য করন! 

আল্লাহ আপনাকে যথা পথে পরিচালিত করুন! 

আপনি আহবান করুন আল্লাহর বান্দাদের, 

যেন ভারা আমাদের সাহায্যে এগিয়ে আসে! 


তাদের উদান্ত আহবান শুনে রাসূল & একটা কথাই বললেন, ‘তোমাকে সাহায্য করা 
হয়েছে আমর ইবন সালিম। তুমি সাহায্য পাবে।' 


২৯৪|সীরাহ শেষ খন্ড 


কুরাইশদের পক্ষ থেকে সন্ধি নবায়নের প্রচেষ্টা 


সুলহুল হুদাইবিয়া ছিল দশ বছরের জনা, কিন্তু এক বছরের কিছু বেশি সময় যেতেই 
কাফিররা চুক্তিভঙ্গ করে। এই ঘটনার পর আবু সুফিয়ান বুঝতে পারলো কুরাইশরা খুব 
বড় একটা ভুল করে ফেলেছে। সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। সে বুবতে পারছিল 
রাসূলুল্লাহ $ এই চুক্তিভঙ্গের বিষয়টা এমনি এমনি ছেড়ে দেবেন না। তড়িঘড়ি করে 
সে মদীনার দিকে যারা শুরু করে। মদীনায় গিয়ে প্রথমেই যায় মেয়ে উমে হাবিবার 
ভ্রু বাসায়। উম হাবিবা ছিলেন উম্মুল মু'মিনীন, আল্লাহর রাসূলের & স্্রী। বাসায় 
ঢুকে আবু সুফিয়ান মেঝেতে পাতা মাদুরে বসতে যাবে - ওমনি উম হাবিবা টান 
মেরে সেটা গুটিয়ে ফেলতে লাগলেন। জনদাতা পিতার প্রতি মেয়ের এমন আচরণে 
আৰু সুফিয়ান অবাক হলো, মেয়েকে জিজ্ঞেস করলো, 

- মাদুরটা কেন সরালে? এই মাদুর কি আমার উপযুক্ত নয়? নাকি আমিই এতে বসার 
যোগ্য নই? 

- এই মাদুরে আল্লাহর রাসূল & বসেন অর আপনি একজন নাপাক মুশরিক। আমি 
চাই না আপনি সেই মাদুরে বসেন যে মাদুরে রাসূলুল্লাহ বসেন। 


আবু সুফিয়ান এবার তাজ্জব হয়ে গেল, সে নিজের কানকে বিশ্বাস করতে পারলো না 
তার আপন মেয়ে তাকে এভাবে উপেক্ষা করতে পারে! উমো হাবিবার কথায় স্পষ্ট 
আল্লাহর রাসূলের প্রতি তাঁদের কেমন ভক্তি ছিল! উম্মে হাবিবা নিজের বাবাকেও 
রাসূলুল্লাহর মাদুরে বসতে দেননি -- এটাই হলো আল-ওয়াল আল-বারা -- মুসলিমদের 
আপন ভাবা আর কাফিরদের পর। টমা হাবিবা ছিলেন আবিসিনিয়া এবং মদীনায় 
হিজরতকারী একজন নারী। বহু বছর আগেই তিনি মুশরিক এবং শিরকের সাথে 
নিজের সম্পর্কচ্ছেদ করেছেন। ষোলো বছর পরে যখন তার সাথে তার বাবার দেখা 
হলো, তখনও তিনি বাবার প্রতি এতটুকু সমান দেখাননি। কারণ তার বাবা আবু 
সুফিয়ান হলো সেই ব্যক্তি যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়ে এসেছে। উম্মে 
ভার কাছে পি-কলার অর্থ বা লাযারিক শির ধান পারনি, প্রধান 
গেয়েছে ঈমান। 


“তোর উপর শয়তানি ভর করেছে!’ - মেয়েকে এই কথা শুনিয়ে আবু সুফিয়ান গেল 
আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূল তাকে গ্রাহ্য করলেন না। এরপর সে গেল 
আবু বকরের *$ কাছে। আবু বকরও তার সাথে কথা বলার ব্যাপারে আগ্রহ দেখালেন 
না। এরপর সে গেল উমার ইবন খাত্তাবের & কাছে। উমারের স্বভাব ছিল 

॥ তিনি রাখঢাক করে কথা বলার মানুষ নন। মুখের ওপর বলে দিলেন, 
"ভুমি আশা করছো আমি ্াহর রাসূলের হয়ে তোমার সাথে দর কথাকষি করবো! 
আমার সাথে যদি খালি এক টুকরো কাঠও বাকি থাকে, সেটা দিয়েও আমি তোমাদের 
সাথে জিহাদ করবো!' 


মা বিজয় | ২৯৫ 
কোনো সুবিধা করতে না পারে আবু সুফিয়ান গেল আলী ইবন আবু তালিবের & 
কাছে। আলী বললেন, ‘দেখো আৰু সুফিয়ান, আমাদের কিছুই করার নেই। আল্লাহর 
রাসূলের কথার ওপরে তো আর কোনো কথা চলে না।' আবু সুফিয়ান তখন শেষ চেষ্টা 
হিসেবে ফাতিমাকে ৬ অনুরোধ করলো, 'মুহামাদের কন্যা! তোমার এই ছেলেটাকে 
(হাসান) একটু বলো না লোকদের মধ্যে মীমাংসা করে দিক, যদি সে করে তাহলে 
সারাজীবন আরবদের নেতা হয়ে থাকবে।' ফাতিমা সাফ জবাব দিলেন, “আমার ছেলে 
এ কাজের জন্য খুব ছোট। আর আল্লাহর রাসূল যদি যুদ্ধের সিদ্ধান্ত নিয়েই থাকেন, 
তাহলে তাঁর মতের বিপরীতে গিয়ে মীমাংসা করার আমরা কেউ নই।' আবু সুফিয়ান 
হতাশ হয়ে আলীকে বললো, 


-আবুল হাসান, পরিস্থিতি তো কঠিন হয়ে পড়েছে। কী করা যায় বলো তো, একটা 
বৃদ্ধিদাও। 


- আমি তো কিছু বুঝতে গারছি না। তুমি তো বনু কিনানার নেতা। এক কাজ করো, 
তুমি নিজেই মসজিনে গিয়ে বিষয়টা মীমাংসা করে দেশে চলে যাও! 


এতে কোনো লাভ হবে? 
মনে হয় না। তৰে এর থেকে ভালো কিছু মাথায় আসছে না। 


আলী & দায়সারা কথা বলে তাকে বিদায় করলেন। আবু সুফিয়ান তখন মসজিদে 
দিয়ে বনলো, ‘লোকসকল! আমি সবার সামনে চুক্তি নবায়ন করণাম।' এই বলে সে 
চলে গেল। কেউ তাকে পাত্তাও দিলো না। মনোযোগ আকর্ষণ করার মতো অবস্থান 
আবু সুফিয়ানের ছিলও না। সে কুরাইশদের নেতা, মদীনায় আবু সুফিয়ান কেউ নয়, 
(সেখানে কেউ তাকে আমলে নেয় না। 


আৰু সুফিয়ান মক্কায় ফিরে এল। সবাই জানতে চাইলো কী হয়েছে। ঘটনা শুনে ভার 
বললো, “তুমি যে মসজিদে ঘোষণা দিয়ে এলে, মুহাম্মাদ কি তা অনুমোদন 
ছে? আবু সুফিয়ান বললো, 'না।' তখন তারা বললো, ‘দুর্ভাগ্য! অলী তোমাকে 
পাকা বানিয়েছে! কাজের কাজ তো কিছুই হয়নি অপমানিত হওয়া ছাড়া।' 


‘কী আর করা? আর + 
যারে পড়ে? আর তো কিনু করার ছিল না আমার।', আবু সুফিয়ানের কণ্ঠে হতাশা 


২৯৬।গীরহ শেষ থও 


আজ মুসলিমদের মধো একটি ধারণা গেথে গেছে যে তারা দুর্বল। তারা মনে করে 
তারা অক্ষম, শত্রুরা শক্তিশালী, এখন মাকী যুগ তাই কিছুই করার নেই। সকল 
অনাচারুঅত্যাচারকে তারা স্বাভাবিক হিসেবে মেনে নেয়। অতি অল্পে হাল ছেড়ে 
দেয়। কাফিরদের কাছে ধরনা দিয়ে বেড়ায়। ধৈর্যের সাথে কষ্ট স্বীকার করার 
আনসিকতা মুসলিমদের মধ্য থেকে হারিয়ে গেছে। অথচ পৃথিবীর মোট জনসংখ্যার 
এক-পঞ্চমাংশ হলো মুমলিম। মুসলিম দেশগুলোর অবস্থান ভূ-রাজনৈতিক বিবেচনায় 
সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে। তেলের বনি তাদের অধিকাে, পৃথিবীর হরণ পানিপথ 
ও ভূমিগুলো মুসলিমদের নিয়ন্ত্রণে - এরপরেও মুসলিমরা কীভাবে দুর্বল হতে পারে? 
আসলে এই দুর্বলতা মানসিকতায় । আর্থিক সম্পদ বা ভূমির অভান কোনো সমস্যা না, 
মুসলিমদের প্রয়োজন আল্লাহর ওপর ঈমান ও তাওয়ুল। মদীনার ইসলামী রাষ্ট্রের 
ধন-দৌলতের প্রাচ্য ছিল না, ছিল না পেশাদার সেনাবাহিনী ৷ কিন্তু ঈমানকে পুঁজি করে 
মুসলিমরা এগিয়ে গিয়েছিল, যার ফলে মক্কার কুরাইশের নেতা আবু সুফিয়ান 
করজোড়ে তাদের সামনে হাজির হয়েছে। একজন মু'মিন বাহ্যিক ক্ষমতার দিক থেকে 
দুর্বল হলেও মন থেকে কখনো দুর্বল হতে পারে না। পরাজিত মানসিকতা মুমিনদের 
বৈশিষ্ট্য নয়। মুসলিমরা যদি তাদের দুর্বলতার এই ভ্রান্ত ধারণা মন থেকে ঝেড়ে 
ফেলতো, তাহলে যেসব জাতি আজ মুসলিমদের সাথে যুদ্ধ করছে, তারাও আবু 
সুফিয়ানের মতো হাতজোড় করে শান্তি কামনা করতো। 


বিজয়ের সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয় হলো ধৈর্য। যে কুরাইশরা এতদিন দাপটের 
সাথে এতগুলো যুদ্ধ পরিচালনা করেছে, আঞ্চলিক শক্তিপ্ুলোর সাথে জোটবন্ধ হয়েছে 


অভিযানের প্রাক্কালে 


সাল্লাহর রাসূল $$ মন্কা অভিযানের বিষয়টি গোপন রাখলেন। যদিও কুরাইশরা 
জানতো আজ হোক কাল হোক মক্কা আক্রমণ হবেই। কিন্তু ঠিক কখন হবে এবং 
কীভাবে হবে -- সে ব্যাপারে নবীজি তাদের কোনো ধারণা দিতে চাননি। তিনি 
আল্লাহর কাছে দুআ করলেন, ‘হে আল্লাহ! তাদের শ্রবণ আর দৃষ্টি কেড়ে নাও, যেন 


সু দের দাবি আমণ করতে পারি, আমাদের আগমন যেন তারা টের না 


এই অভিযানের ব্যাপারে রাসূলুল্লাহ কাউকে কিছুই ভানালেন না, এমনকি আবু 
বরকে & না। আবু বকর & রামূলুল্লাহর সাথে দেখা করতে এসে দেখলেন তাঁর 
নেয়ে আইসা ৬ গম পিষছেন। দেখে বুঝতে পারলেন রাসূল ও লড়াইয়ের প্রস্তুতি 


ন মা নিয় | ২৯৭ 


নিচ্ছেন। আইশার কাছে জানতে চাইলেন কোথায় অভিযান হবে, আইশার কাছ থেকে 
কিছুই জানা গেল না। 


রসূলুল্লাহ ৬ প্রথমে বাতনু ইদামের দিকে আট জনের একটি দলকে পাঠালেন। 
বীনা থেকে শামের দিকে, মকার দিকে নয়। মকা অভিযানের আসল 
উদদেশ্যকে গোপন রাখতে তিনি এই কৌশল অবলম্বন করেন। একেবারে শেষ মুহূর্ত 
পর্ন তিনি কারো কাছে আসল গন্তব্য প্রকাশ করেননি। এরপর তিনি মদীনার ভেতরে 
এবং বাহিরে গোয়েন্দা পাঠিয়ে দিলেন যেন মুসলিম সেনাবাহিনীর অনুপস্থিতিতে কেউ 
মদীনা আক্রমণ করতে লা পারে। 


কিন্তু এত সাবধানতার পরও হাতিব ইবন আবি বালতাহর ঞ কাজে সমস্যা বাঁধার 
উপক্রম হলো। তার পরিবার ছিল মক্কায়। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি 
মক্কায় একটি চিঠি পাঠিয়ে কুরাইশদের এই অভিযানের কথা জানিয়ে দেন। উদ্দেশ্য 
ছিল নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। তার এই চিঠি পাঠানোর খবর ওয়াহীর 
মাধ্যমে আল্লাহর রাসূল জেনে যান। জানার সাথে সাথে তিনি চিঠির রাহককে ধরে 
আনার জন্য আলী, যুবাইর ইবন আল-আও়্যাম আর মিফদাদ ইবন আসওয়াদকে & 
পাঠিয়ে দেন। চিঠির বাহক ছিল এক নারী। দ্রুত ঘোড়া ছুটিয়ে তারা সেই মহিলাকে 
বরে ফেললেন। তারপর সেই মহিলাকে হুমকি দিয়ে চিঠিটি উদ্ধার করলেন। দেখা 
গেল, চিঠিটি আল্লাহর রাসূলের সাহাবি হাতিবের লেখা। রাসূল & চিঠিটি পড়লেন। 
হাতিবকে ডেকে আনা হলো, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো, জানতে চাওয়া 
হলো কেন তিনি এই কাজ করলেন। হাতিব বললেন, 

“হে আল্লাহর রাসুল! আমার কথাটা আগে শুনুন। কুরাইশদের সাথে আ সম্পর্ক 
আছে সত্যি তারা আমার মির, কিক সত্যি বলতে আমি আসলে ওদের কেউ নই। 
আপনার মুহাজির সঙগীলে মায় কেউ না কেউ আড়ীয় আছে। তারা তাদের পরিবার 
ও সম্পদের রক্ষণাবেক্ষণ করবে। কিনতু আমার এমন কেউ নেই। তাই আমি 
কুরাইশদের একটা উপকার করতে চেয়েছি যাতে এর বিনিময়ে তারা আমার 
পরিবারের ক্ষতি লা করে। ধীন ত্যাগ করার নিয়তে আমি এই কাজ করিনি। ইসলাম 
ছেড়ে ভোগবিলাসে মত্ত হবো -- এটাও আমার ইচ্ছে ছিল না।' 


হাতিৰ বলতে চাচ্ছিলেন কুরাইশদের সাথে তার রক্তের সম্পর্ক নেই। কিন্তু তার 
পরিবার পড়ে আছে মন্ধায়। মুললিনরা মলি মক্কায় অভিযান চালায় তাহলে 

তার পরিবারের ক্ষতি করতে চাইলে কেউ তাদের রক্ষা করার নেই। অনাদিকে অন্যান্য 
মুহাজিরদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার মতো কেউ না কেউ মক্কায় আছে। তাই 
হাতিন ভেবেছেন কুরাইশদের যদি তিনি মক্কা অভিযানের কথা জানিয়ে দেন, তাহলে 
বিনিময়ে তারা তার পরিবারকে ছেড়ে দেবে। কিছু হতিব ঠিকই জানতেন, যে কাজটি 
তিনি করছেন দেটা ঠিক নয়। সেটা মুসলিমদের বিপক্ষে কাফিরদের হয়ে 
গোয়েন্দাগিরি করার শামিল। কিন্তু কাফিরদের গুপ্তচরবৃত্তি করা বা বেঈমানি করা তার 


হ লেস বড 
নিজের পরিবারকে রক্ষা করা। তাই তিনি নিজের এ 
উদ দমনের কাহে পেশ করলেন। ই 


কাতের কৈফিয়ত আল্লাহর 
আল্লাহর রাসূল & বললেন, ‘সে সত্য বলছে।' উমার ॥ পাশেই 
রানে থা তলে তিনি গেলে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ! আমাকে এই 
কচির গর্দান কেটে ফেলার অনুমতি দিন।' রাসুল & বললেন, সে বদরে আশে 
॥ আর বদরে অংশ নেওয়া লোকদের দিকে তাকিয়ে আল্লাহ বলেছেন, বদরের 
লোকেরা, তোমরা যা খুশি করো। আমি তোমাদের মাফ করে দিয়েছি। 


এই ঘটনার পর আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার আয়াতটি নাযিল করলেন, 


“ছে ঈমানদারগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরে গ্রহণ 
করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন কোরো না, অথচ তোমাদের কাছে যে 
সত্য এসেছে তা তারা অস্বীকার করেছে এবং রাসূলকে ও তোমাদেরকে বের 
করে দিয়েছে এজন্য যে, তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছ। 
তোমরা যদি আমার পথে জিহাদে ও আমার সন্তুষ্টির সন্ধানে বের হও, তাহলে 
কীভাবে তোমরা চুপে চুপে তাদের সাথে বস্তু পাতাতে পারো! তোমরা যা 
গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি জানি। তোমাদের মধো যদি 
কেউ (দুশমনদের সাথে বন্ধুত্ব পাতানোর) কাজটি করে, তাহলে বুঝতে হবে 
লীন সরল পথ হতে বিচ্যুত হয়ে গেছে।” (সূরা মুমতাহিনা, ৬০:১) 


হাতিব ইবন আবি বালতার কাহিনী থেকে শিক্ষা 

১) হাতির & দ্বীন ত্যাগ করার উদ্দেশ্যে এই কাজ করেননি। যে শব্দটি তিনি এখানে 
ব্যবহার করেছেন তা হলো রিদ্দা। এর অর্থ হলো দ্বীনত্যাগ, মুরতাদ হয়ে যাওয়া। 
বোঝা যাচ্ছে, হাতিব নিজের কাজকে কুফর হিসেবে গণ্য করেছেন। তাই তিনি 
বলেছেন -- ধর্মতাগ করা আমার উদ্দেশ্য ছিল না। যদিও আলিমদের মধ্যে এ নিয়ে 
মতভেদ আছে যে শত্রুর হয়ে মুসলিমদের বিপক্ষে গুপ্তচরবৃত্তি করা কুফর না ফিসক। 
এই কাজের জন্য উমার &৫ হাতিবকে মুনাফিক বলেছেন। সেই সাথে কাজটিকে কুকর 
মনে করে তিনি রাসৃলুল্পহর উ কাছে হত্যার অনুমতিও চেয়েছেন। কাফিরদের হয়ে 
শুচরবৃত্তি একটি ভয়াবহ অপরাধ। এই অপরাধটি এতই ভয়াবহ যে এটা কুফরি 
হিসেবে বিবেচিত হতে গারে। অনেক আলিমের মতে এই অপরাধের শান্তি সাদ 
আরও একটি মত হলো, গুগচরের শান্তি কী হবে সেটা ইমামের হাতে। 


২) হাতিবের & বেঁচে যাওয়াটা সাধারণ নিয়মের মধ্যে পড়ে না। তিনি বেঁচে 
গিয়েছিলেন ধা বদরে অংশ নেওয়ার সুবাদে। রাসৃলুগ্লাহর $& কথায় দুটো জিনিস 
বোঝা যায়। প্রথমত, বদরের যোদ্ধাদের মর্যাদা সর্বোচ্চ। দ্বিতীয়ত, উমারের ৪৪ 
এর্তাবকে আল্লাহর রাসূল নাকচ করেননি। হাতিবকে মুনাফিক ডাকার জনা উমারকে 
নিন্দা করেননি, কিংবা এ কথা বলেননি যে, হাতিবের অপরাধ তে 
আলা রাসূলের সামনে কোনো ছল কথা বা কাজ করা হলে অক্লাহর রাসূল সেটা 


২৯৮| সীল 


উদ্দেশ্য ছিল না, 


ই মন বির | ২৯৯ 


শুধরে দিতেন। কিন্তু যেহেতু তিনি উমারকে কিছুই বলেননি, কাজেই এর অর্থ দাঁ 
টুন এখানে কোনো ভুল করেননি। তিনি বাহ্যক কাজের বিচারে হাতিকে উন 
করেছেন এবং এটাই নিয়ম। কিন্তু হাতিবকে শাস্তি না দেওয়ার বিষয়টি ছিল ব্যতিকম। 
তিনি ছিলেন বদরে অংশ নেওয়া সাহাবি। তবে আজকের দিনে কেউ যদি হাতিবের 
মতো একই কাজ করে বসে তাহলে সে হাতিবের মতো এভাবে ক্ষমা পেয়ে যাবে না। 
কারণ হাতিব ছিলেন একটি বিশেষ দলের অন্তর্ডুক্ত। বদরে অংশ নেওয়া এই মুবারক 
দলটির ক্ষমাপ্রাপ্ত হওয়ার বিষয়টি আল্লাহর রাসূল ওয়াহীর মাধ্যমে জেনেছেন। 


ও আল্লাহর রাসূল যখন কাউকে বিচার করেছেন, তখন শুধুমাত্র একটি কাজের ওপর 
তাকে বিচার করেননি। বরং তার অতীতের চরিত্র এবং কাজকর্ম বিবেচনায় এনেছেন। 
হাতিবের অতীত থেকে এমন কিছুই প্রমাণিত হয় না যে তিনি কাফিরদের চর বা 
তাদের পক্ষের লোক, বরং তিনি কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু মক্কা 
অভিযানের কথা জানিয়ে দিয়ে তিনি একটি মানবীয় ভুল করেছিলেন। তার একটি 
ভুলের কারণে তার সমস্ত অতীতকে অগ্রাহ্য করা হয়নি। এই ঘটনা থেকে আমাদের 
জন্য শিক্ষা হলো, একজন আলিম, যিনি সবসময় সত্য কথা বলে এসেছেন, দ্বীনের 
জন্য ত্যাগ স্বীকার করেছেন, তিনিও একটি দুটি বিষয়ে তুল করে বসতে পারেন, কিন্তু 
এ কারণে তার সমস্ত কাজ অগ্রহণযোগ্য হয়ে যায় না। একজন মানুষের আন্তরিকতার 
কথা মাথায় রেখে তাকে বিচার করা উচিত। এটাই ইনসাফের দাবি। 


৪) সূরা মুমতাহিলার আয়াত থেকে শিক্ষা হলো আল-ওয়ালা ওয়াল-বারা। এই শিক্ষা 
মুদলিমরা আজ ভুলতে বসেছে। ইমাম কুরতুবির ৪ মতে, এই সূরার মাধ্যমে 
আল্লাহ তাজালা কাফিরদের প্রতি মুসলিমদের আনুগত্য প্রকাশ করা নিষিদ্ধ করেছেন। 
যারা আল্লাহ, আল্লাহর রাসূল এবং মু'মিনদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদেরকে আপন 
ভাবা বা বিশৃস্ত মনে করার কোনো সুযোগ নেই। মুহাম্মাদ ইবন বাকর আপ-আবিদের 
মতে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুহাজিরদের সতর্ক করে দিয়েছেন। 
কুরাইশদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে বলে তারা যেন কুরাইশদের আপন মনে 
না বরে। বরং কুরাইশরা হলো কাফির আর কাফিরদের শক্রু হিসেবেই বিবেচনা 
করতে হবে। সায়্যিদ কুতুব + এ প্রসঙ্গে বলেছেন, কুরাইশদের হাতে এত 
অত্যাচারিত হওয়ার পরেও কিছু মুসলিম সরলমনে ভেবেছে মক্কার কুরাইশদের সাথে 
তিক ও সৌধাদপূর্ণ সম্পর্ক রাখতে কোনো সমস্যা নেই। কিছু এই আয়াতের 
মাধামে আল্লাহ তাআলা সেই ধারণাকে মুছে দিয়েছেন। মুসলিমদের দৃষ্টিকে 

সম্পর্কের উর্দ্ধে এনে কেবল ঈমান এবং দ্বীনের ওপরের নিবদ্ধ করেছেন। 


মক্কার অভিমুখে অগ্রযাত্রা 
বরকতময় রমাদান মাসে খাতা শুরু করে বরকতময় এই বিজয়ের কাফেলা। মাসের 


প্রথম দিকে তাঁরা সাওম রাখলেন কিনতু মক্কার কাছাকাছি এসে রাসুলুল্লাহ ৬ 
সামা ভাতে নিলেন মিলে এই লেনাযাইনতে তর দেনা ছিল। 


৩০০ |সীয়াহ শেষ খঙ 


এ পর্যন্ত এটাই ছিল মুসলিমদের সবচাইতে বড় বাহিনী। এই বাহিনীতে সব মুহাজির 
আর আনসাররা ছিলেন। মদীনার আশপাশের অনেক গোত্র যেমন সুলাইম, আসলাম, 
গিফার ও যাইনা এতে যোগ দেয়। 


জু দশ হাজার সৈনিক নিয়ে যাত্রা শুরু করলেন। আবু রহম ইবন হুসাইন 
আকারে 2 মদীনায় অহী গর হিসেবে দাত দেওয়া হলো। দশ হাজার 
সৈনিক নিয়ে আল্লাহর রাসূল পৌঁছলেন যোহফায়। সেখানে পৌঁছে আল- আব্বাস ইবন 
আল মুত্তালিৰের & সাথে দেখা হয়ে যায়। মক্কায় গোয়েন্দাগিরির দায়িত্ব ছিল তার 
উপর ছিল, তা শেষ করে তিনি অপরিবারে মদীনার উদেশ্যে হিজরত করছিলেন। 
এরপর আল্লাহর রাসূলের সাথে দেখা হলো দুই কুরাইশের, আবু সুফিয়ান ইবন আল- 
হারিস এবং আবদুল্লাহ ইবন উমাইয়্যা। 


এই দুজনই ছিল ইসলামের দুই শত্র। আবু সুফিয়ান আল হারিস আল্লাহর রাস 
ব্যঙ্গ করে কবিতা লিখতো। আর আবদুল্লাহ ইবন উমাইয়া হলো সেই লোক যে মাক্রী 
জীবনে ব্যঙ্গ করে বলেছিল, "আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবো না, যতক্ষণ 
না তুমি একটা মই নিয়ে আসো যেটা সরাসরি এ আকাশ পর্যন্ত যায়। তারপর সেখান 
থেকে তুমি আল্লাহর কাছ থেকে একটি চিঠি নিয়ে আসবে। আর সেই চিঠিতে চারজন 
ফেরেশতা তোমার সৰুওয়্যাতের ব্যাপারে সাক্ষ্য দেনে। তবে সত্যি বলতে কী, এসব 
করলেও আমি তোমাকে বিশ্বাস করবো বলে মনে হয় না।" 


এই লোক পর্যন্ত ইসলাম করুল করতে রাজি হয়ে গেল। প্রসঙ্গত উল্লেখ্য, এই আবু 
সুফিয়ান মক্কার নেতা আবু সুফিয়ান নয়। আল্লাহর রাসূল প্রথমে তাদের ক্ষমা করতে 
রাজি হলেন না, কিন্তু তাদের কাকুতি মিনতিতে শেষ পর্যন্ত রাজি হলেন। ফলে তারা 
মুসলিম হয়ে গেল। 


এগোতে এগোতে এরপর মুজাহিদ বাহিনী মার আদ-দাহরানে পৌঁছে গেল। সেখানে 
তাঁরু গাড়া হলো। জায়গাটি ছিল মক্কা থেকে বাইশ কিলোমিটার দূরে। কিন্তু চারপাশের 
মরুভূমি বেশ খোলামেলা হওয়ার কারণে মন্কা থেকে পরিষ্কার তাদের উপস্থিতি বোঝা 
যাচ্ছিল। আল্লাহর রাসূল $ ইচ্ছাকৃতভাবেই তাঁর উপস্থিতি জানান দিতে চাচ্ছিলেন। 
সেদিন রাতে মুসলিম শিবিরে দশ হাজার আগুন জ্বালানো হলো। দশ হাজার আগুনের 
দপদপে আলোর রেখারা জানান দিচ্ছিলো বিশাল সেই বাহিনীর সমাগম। 


বিষয়টা আবু সুফিয়ানের নজর এড়ালো না। সে বুদাইল ইবন ওয়ারকা এবং হাকিম 
ইবন হিযামকে সাথে নিয়ে পরিস্থিতি বোঝার জন্য বেরিয়ে পড়লো। পথে যেতে যেতে 
আবু সুফিয়ান প্রশ্ন করলো, 


- কারা এরা? এত আগুন আর এত বড় শিবির তো আগে কখনো দেখিনি। 
- এরা নিশ্চয়ই খুযাআ গোত্রের লোক হবে। হয়তো যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, বুদাইল 


___ লা বিঅর1৩০১ 


. নাহ, এরা খুযাআ হতে পায়ে না। এদের শক্তি এত বেশি নয় যে এরকম বড় শিৰির 
করে আগুন ভ্বালাবে। 


সুক্য়ানের ভেতরকার উদ্বেগ চাপা থাকলো না। রাস্তায় আল-আব্বাসের সাথে 
আর দেখা হলো। আব্বাসকে আৰু সুফিয়ান বললো, 


এই অবস্থায় কী করি বলো তো? 


-আললাহ্র শপথ, আগামী সকাল হবে কুরাইশদের জন্য এক কঠিন সকাল। আল্লাহর 
রাসূল তোমাকে পেলে ছাড়বেন না। তুমি বরং এই গাধার পিঠে চড়ে বসো, আমার 
সাথে চলো। আল্লাহর রাসূলের কাছে তোমাকে নিয়ে যাই। দেখি তোমাকে 
(কোনোভাবে বাঁচানো যায় কি না। 


অবু সুফিয়ান রাজি হলো। অন্য একটি বর্ণনাসতে, এই তিনজন মুসলিমদের হাতে 
তার হয়েছিলেন। ঘটনা যা-ই হোক, ভারা তিনজনই মুসলিমদের ক্যাম্পে এল। 
পথ ছেড়ে ॥ 


সৰাই ছেড়ে দিলেও একজন কিন্তু এত সহজে ছাড়তে চাইলেন না। তিনি আর কেউ 
নন, টমার ইবন খাত্তাব $৫। উমার চাইলেন আবু সৃফিয়ানকে সেখানেই মেরে 
ফেলবেন। এত বড় সুযোগ হাতছাড়া করার পাত্র তিনি নন। বিষয়টা নিয়ে উমারের 
সাথে আন্মাসের তর্কাতর্কি লেগে গেল। শেষ পর্যন্ত নিষ্পত্তির জন্য তারা আল্লাহর 
রাসূলের কাছে গেলেন। 


আপ আব্বাস চাচ্ছিলেন আল্লাহর রাসূল যেন আনু সুফিয়ানকে প্রাণ ভিক্ষা দেন। 
'অনাদিকে উমার ইবন খাত্তাব ঞ চাচ্ছিলেন আল্লাহর রাসূল তাকে যেন আবু 
সুষ্ালকে হত করার অনুমতি দেন। এক পর্যায়ে আব্বাস & কুন্ধ হয়ে বলেন, 
আর আজ যদি আৰু সুফিয়ান তোমার গোত্র বনু আদীর লোক হতো তাহলে তুমি 
তকে হত্যা করতে চাইতে না! সে বনু আব্দুল মানাফের লোক বলেই তুমি তাকে হত্যা 
বিতেচাইছো।" 

উমার ঞ 
উম ুি়নকে হত্যা করতে চাইছে! কু ছায়ার মতো আল্লাহর রাসূলের 


রর আব্বাস, শাজ হও! তোমার ইসলাম আমার কাছে আমার বানা আন 
ইসলামের চাইতে বেশি হি়। এটা শু এই কারণে যে আমার বাধা ইসলাম 


৩০২|দীরাহ শেষ বন্ড 


এবগ করলে সে খবরে আল্লাহর রাসুল যত খুশি হতেন, টে ইসলাম 
এহগে আল্লাহর রাসুল ৬ বেগি হৃশি হয়েছেন।' 


আল্লাহর রাসূলকে কত ভালোবাসলে নিজের বাবার ইসলাম গ্রহণের চেয়েও প্রিয় হয়ে 
যায়, সনাসূলের তয় চাচায় ইসলাম-গ্রহণ? উমারের কথা থেকে শিক্ষণীয় হলো, কারো 
জাতীয়তা বা পারিবারিক বংশ পরিচয়ের কারণে কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। 
আন্তরিকতার বিচার হবে আল-ওয়ালা ওয়াল-বারার মাপকাঠিতে। যদি কেউ আল্লাহ 
আযযা ওয়াজালের নিকটবন্তী হয় তাহলে সে-ই উম্মাহর জন্য বেশি আপন। আর যদি 
কেউ আল্লাহ আযযা ওয়াজালের সাথে বিদ্রোহ করে হয় তাহলে তার সাথে এই উম্বাহর 
কোনো সম্পর্ক নেই। 


আল্লাহর রাসূল $ এই ঝগড়া সেখানেই থামিয়ে দিতে চাইলেন। তাই আব্বানকে 
পরের দিন সকালে আসতে বললেন। পরদিন আল্লাহর রাসূল গু আবু সুফিয়ানকে 
বললেন, 

2 জাবু সুফিয়ান! এখনও কি তুমি বুঝতে পারছো না যে এক আল্লাহ ছাড়া আর কোনো 
ইলাহ নেই? 


- আমার বাবা-মা আপনার জন্য কুরবান হোক। আপনি কতই না দয়াময়, উদার আর 
একজন বড় মাপের মানুষ। আত্মীয়দের প্রতি আপনি কতই না সদয়! যদি আল্লাহ ছাড়া 
আর কোনো ইলাহ সত্যিই থেকে থাকতো তাহলে সে নিশ্চয়ই রক্ষা করতো। 

- আর আমি যে আল্লাহর প্রেরিত রাসূল এটা কি বোঝো নি? 

-এই বিষয়ে আমার অন্তরে এখনো কিছু দ্বিধা আছে। 


আল আব্বাস & গর্জে উঠলেন, “ধ্বংস হও তুমি! তোমার গর্দান কাটা যাবার আগেই 
সুসলিম হয়ে যাও!” 


প্রাণের মায়া বড় মায়া। এই কথার পর আবু সুফিয়ান মুসলিম হয়ে গেল; সাক্ষ্য দিলো, 
পা না ইলাহ মযামাদুর সহ যদিও সেই সাক্ষাদানে তেমন 
[ না। 


অবু সুফিয়ানের মানসিক অবস্থা রাসূলুল্লাহ ও বুঝতে পেরেছিলেন। তাই তিনি 
কে পাহ দিরিপথে আরও ছু আটকে রাখার জন্য বস 
নির্দেশ দেন । তাঁর উদ্দেশ্য ছিল আবু সুফিয়ান ফেন মুসলিম সেনাবাহিনীকে নিজ 


এরা কারা?’ আব্বাস উত্তর দেন, ‘এরা সুলাইম’ বা ‘এরা গিফার” বা 'এরা হলো 
ইসা! এনের কারো সাথেই অব সুফিয়ানের দন্দ ছিল না। সে বলছিল, “এদের 


রি মা বিজয় [৩০৩ 
আমার কোনো বিরোধ নেই।” 
কটি ব্যাটালিয়ন আবু সুফিয়ানের মনোযোগ কেড়ে নেয়। তাদের 

এ বিমা দেখে সে য়ন তাকিয়ে থাকে। দেই ব্যান 
নন, ছিলেন স্বয়ং আল্লাহর রাসূল উ আর তাঁর সাথে পৃথিবীর খে দুই দল ... মুহাজির 
এবং আনসার। সবুজ পতাকা নিয়ে এগোতে থাকা এই দলটিকে দেখে আবু সুফিয়ান 
দিয়ে অভিভূত হয়ে জানতে চায়, ‘কারা এরা?’ আল-আব্বাস বলেন, 'এরাই তো 
কির আর আনসার। এদের সাথে আছেন রাসূলল্লাহ।' আৰু সুফিয়ান যেন 
সম্যোহিতের মতো বলে ওঠে, “নাহ! এদের সাথে পেরে ওঠার মতো শক্তি কারো নেই। 
অাব্রাস, তোমার ভাতিজার রাজত্ব সত্যিই আজ ফুলে-ফেঁপে উঠেছে।’ আব্রাস তাকে 
শুধরে দিয়ে বলেন, ‘এটা রাজত্ব নয়, এটা হলো নবুওয়াত।' আবু সুফিয়ান বললো, 
কম, ঠিকই বলেছো 


পরবর্তী গন্তব্য: মন্কা 


রাসূলুল্লাহ & তাঁর বাহিনী নিয়ে যী-তুওয়ায় পৌঁছলেন। সেখানে তিনি বাহিনীর কোন 
অংশে কে নেতৃত্ব দেবে সেটা নির্ধারণ করে দিলেন এবং কীভাবে ও কখন মক্কার 
প্রবেশ করা হবে সে ব্যাপারে নির্দেশনা দিয়ে দিলেন। বাম পাশের বাহিনীর নেতৃত্বে 
ছিলেন খালিদ ইবন ওয়ালিদ &। ডান পাশের বাহিনীর নেতৃত্বে ছিলেন আম-মুবাইর 
ইবন আল-আওয়্যাম ৬ই। আর পদাতিক সৈনিকদের নেতৃত্বে ছিলেন আৰু উবায়দা 


খে 


হুরাইশরা কিছু ভাড়াটে সৈন্যদের দিয়ে প্রতিরোধ গড়ার পরিকল্পনা করেছিল। এদের 
বনা হতো “আউবাশ'। আল্লাহর রাসূল & আনসারদের এই আউবাশদের একেবারে 
গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। তাদেরকে আস-লাফায় অবস্থান নিতে বলেন। আম- 
যাই মুহাজির ঘোড়সওয়ারদের নেতৃত্বে ছিলেন। তাকে মক্কার উপরিভাগে 'কিদা' 
নমক স্থানে পতাকা গেড়ে অবস্থান নিতে বলা হয়। খালিদের & নেতৃত্বে ছিল 
বদাঘহ, সুলাইমসহ বেশ কিছু গোত্র। তারা অবস্থান নেন মন্তার নিচের দিকে। 
'অনসারদের নেতৃত্বে ছিলেন সাদ ইবন উবাদাহ &। 


মার চারদিকে মুসলিমদের চারটি বাহিনী এমনভাবে অবস্থান নিলো মে, প্রতিরোধ 

(মতো কোনো অবস্থাই কুরাইশদের ছিল না। তার একেবারেই হাল ছেড়ে দিল। 

লা বাধায় মুসলিমরা মক্কায় প্রবেশ বলাতে লাগলো। শুধুমাত্র খালিদ ইবন ওয়ালিদ 

এদিকে অবস্থান নিয়েছিলেন সেদিকে বনু বকর এবং হুদাইল বাধা প্রদান করার 

ক করে। কিনতু খালিদ ইবন ওয়ালিদ 4 তাদের পুরোপুরি বিধ্বস্ত করে দেন। 

যেই ভারা কোনোরকমে পালিয়ে বাঁচে। এটাই ছিল মকার কুরাইশদের পক্ষ 
একমাত্র নামে মাত্র প্রতিরোধ। 


৩০৪|সীরহ শেষ বন্ড 


কতটা সহজে মুসলিমরা মকা জয় করে সেটা একটা ছোট ঘটনা থেকে বুঝা যায়। 
হিমাস ইবন কাইস নামের এক যো মুপলিমদের সাথে যুদ্ধ বার জন্য তলোয়ারে 
শান দিচ্ছিল। তার স্ত্রী জিজ্ঞেস করলো, 

-এই, এসব কেন করছো তুমি? 

- মুহাম্মাদ আর তার সঙ্গীদের সাথে মুদ্ধ আছে! 

-ভাই নাকি কয়েকটাকে ধরে এনো তো, তোমার দাস বানিয়ে রেখো! 


হিমাস কিংবা তার সী - কারোই ধারণা হিল লা তারা কীসের মুখোমুখি হতে যাচ্ছে 
আবু জাহেলের ছেলে ইকরিমার বাহিনীর সাথে যোগ দিয়ে যুদ্ধ করতে গিয়ে হিমাস 
দেখলো মুশরিকরা ছত্রভঙ্গ হয়ে পড়িমড়ি করে পালাচ্ছে। হিমাস কোনোমতে নিজেকে 
অক্ষত রেখে ময়দান ছেড়ে পালিয়ে বাড়ি চলে আসলো। তার স্ত্রী তাকে দেখেই বনে 
উঠলো, 

-কী ব্যাপার, তুমি না বললে ওদের হারানো তোমার জন্য ডালভাত? 

- ইয়ে মানে, সাফওয়ান আর ইকরিমার মতো যোদ্ধাই যদি পালিয়ে যায়, আমার কী 
করার আছে বলো! 


এদিকে আৰু সুফিয়ান মক্কায় চলে এসেছে, চিৎকার করে বলছে, ‘কুরাইশরা শোনো 
মুহাম্মাদ ঞঁ যে বাহিনী নিয়ে এসেছে তার সাখে মোকাবেলা করা আমাদের সাধ্যের 
বাইরে। কাজেই যে আবু সুফিয়ানের ঘরে থাকবে সে নিরাপদ!” 


মন্ধার পতন হবে -- এটা মুশরিকরা মানতেই পারছিল না। আবু সুফিয়ানের মুখে এ 
কথা শুনে খোদ তার ্ত্রী হিন্দ ক্ষেপে গিয়ে তার গোঁফ ধরে বললো, ‘এই বুড়োর মৃত্যু 
হোক! মেরে ফেলো একে!’ আবু সুফিয়ান স্বপক্ষ নিয়ে বলতে লাগলো, ‘এই মহিলার 
কথায় বিভ্রান্ত হয়ো না। যে বাহিনী তোমাদের সাথে লড়তে এসেছে তাদের সাথে 
তোমরা পেরে উঠবে না। কাজেই আমার কথা শোনো, আজ আবু সুফিয়ানের ঘরে যে 
থাকবে সে নিরাপদ!" 


লোকেরা এ কথায় বিরক্ত হয়ে বলে উঠলো, ‘ধ্বংস হও তুমি! তোমার এ ছোট্ট ঘরে 
আমরা এতগুলো মানুষ আঁটবো কী করে?’ আবু সুফিয়ান তখন জানিয়ে দিলো, 'কেউ 
যদি নিজের ঘরে অবস্থান নেয়, সে নিরাপদ। কেউ যদি মসজিদে অবস্থান নেয়, সে 
নিরাপদ।' এ কথা শুনে লোকেদের ভিড় দ্রুতই হালকা হয়ে গেল। সবার যার যার 
বাসায় অথবা মসজিদে গিয়ে আশ্রয় নিল। 


আল্লাহর রাসূল সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন কোনো প্রকার রক্তপাত ছাড়াই মক্কা বিজয় 
সম্ভব হয়। ডি লে তৰল ভন 
বশে আবু সুফিয়ানকে দেখে বলে ওঠেন, ‘আজ হলো মহান যুদ্ধের দিন! আজ কাবার 
পবিত্রতা লঙ্ঘিত হবো" 


মনা বি অ | ৩০৫ 


আল্লাহর রাসূলের $ কানে পৌঁছলে তিনি বলেন, “সাদ 
কথা দন যেদিন আল্লাহ কাকে মা করবে রাস ও টা 
৪ কাছ থেকে ব্যানার নিয়ে নেন। পাছে তিনি মন্ধায় কোনো রক্তপাত 
৮৮৮2 
জীবন-মরণ আল্লাহর দ্বীনের জন্য বিলিয়ে দেওয়ার শপথ করেছেন, তার থেকে ব্যানার 
নি নিযে ডাকে কষ্ট দিতে চলেন না অন্লাহর রাসূন। তাই দে ব্যান ভুলে 
নেন রই হেলে কাইস ইবন সাদের হাতে। 


নিজের দেশে বিজয়ীর বেশে 


অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, স্বপ্ন পূরণের মুহূর্ত। যে মানুষটি আজ থেকে আট 
বর আগে এই শহর ছেড়ে রাতের আঁধারে চুপিসারে চলে যেতে বাধ্য হয়েছিলেন, 
ভিনি আজ ফিরে এসেছেন। ফিরে এসেছেন সেই আজীবন পরিচিত জন্মভূমির 
মটিতে। যে মানুষগুলো তাঁকে লাঞ্ছিত করে তাড়িয়ে দিয়েছিল, তারা আজ ভক্তি 
শ্রদ্ছাজরে তাঁর দিকে তাকিয়ে আছে! 


অজ থেকে বিশ বছর আগে তিনি আস-সুবহা ডাক দিয়ে মক্কার লোকগুলোকে জড়ো 
করেছিলেন। তাদের বলেছিলেন, তোমরা আল্লাহর একসববাদকে মেনে নাও। তারা 
তকে তাচ্ছিল্য করেছে, অবজ্ঞা করেছে, বয়কট করেছে। কিন্তু আজ তারই তাঁর কথা 
শুনার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছে। এই মক্কার মাটিতে একদিন তাঁর শরীরের 
ওপর নাড়িভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল স্রেফ মজা করার জন্য। আজ তাঁর গায়ে 
অটড় দেওয়ার সাহসটুকুও কারো নেই। হুমকি আর মৃত্যুভয় তাঁকে তাড়া করে 
বেড়িয়েছে বছরের পর বছর। কিন্তু আজ সেই হুমকিদাতার দল নিজেদের মৃত্যুয়ে 
কম্পমান! 


রা বিলালকে * তপ্ত মরুদ্থমির বুকে পাথর চাপা দিয়েছিল, উসমানকে * কার্পেটে 
মুড়ে তার গায়ের ওপর লাফিয়ে পাশবিক অত্যাচার করেছিল। তারা খাব্বাবকে ইঃ 
ঘড় ফেলেছিল ্বল্ত পাথরে, আমারকে পিটিয়ে অজ্ঞান করে নিথর ফেলে রেখেছিল। 


উল, উদমান, খন্যাৰ আর আমারা আজ বিজয়ী বাহিনীর একেকজন বীর 


যাদের বিরুদ্ধে আল্লাহর করেছিলেন, তাদের কেউ আজ বেঁচে নেই। 

জঁ কা বুল বিরোধিতা কান মতো কেউ নেই। তারা না গেছে প্রলোভন 

দেখিয়ে ডাকে কিনে নিতে আর না পেরেছে যুদ্ের ময়দানে তাঁকে হত্যা করতে। বরং 

মার লোকেরা আজ হার মানতে বাধ্য হয়েছে তানের চোখের সামনে বড় হয়ে ওঠা 

ই ওলা মুখ 'আল-আমীন' এর কাছে। একদিন তারা বলেছিল এ তো কবি, পাগল, 

মু আরও কত কী কিকু আজ তারা ঠিকই জানে, ইনিই হচ্ছেন অল্লাহর রাসুল 
L “সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। 


৩০৬] সীরাহ লে গজ 


আল্লাহর রাসূল ঞ মক্কায় প্রবেশ করছেন। তাঁর মাথায় কালো পাগড়ি। আল্লাহ তাঁকে 
এক মহাসমান দান করেছেন। এই সম্মানের কৃতজ্ঞতায় তিনি মাথা নুয়ে আল্লাহকে 
স্মরণ করছেন। একমনে পাঠ করছেন আল্লাহর বাণী, সুরা ফাতহের সেই আয়াতখলো, 


“নিশ্চয়ই অমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজ... 


বিজয়ীর বেশে আজ মক্কার রাজপথ দিয়ে এগিয়ে যাচ্ছেন আল্লাহর রাসূল &। কিনতু 
কোথাও কোনো কুচকাওয়াজ নেই, নেই কামানের শব্দের মিথ্যে জৌলুল। জাতীয় 
সঙ্গীতের বাজনা নেই, উল্মান্ত-উল্লাসধ্বনি নেই, কোনো লাল গালিচাও পাতা নেই। 
পরাক্রমশালী এই বাহিনীর মাঝে নেই কোনো অহংকারের ছাপ। বুক উঁচু করে, অবনত 
মন্তকে, আল্লাহর প্রতি বিনয় চিত্তে বিজয়ী রাসূলুল্লাহ & প্রবেশ করছেন। তিনি উটের 
পিঠে বসা। শহরে ঢোকার সময় তিনি আল্লাহর কাছে সিজদা দিয়ে আছেন। এতটাই 
নিচু হয়ে আছেন যে তাঁর দাড়ি উটের সাথে লেগে আছে। তাঁর মাধ্য উদ্ধত্য নেই, 
আছে নম্ৰতা ৷ উত্তেজনা নেই, আছে সাকিনাহ। 


আল্লাহর রাসূল & কাবার চারিদিকে তাওয়াফ করলেন। তাঁর হাতে একটি বর্শা ছিল। 
সেই বর্ণ দিয়ে কাবাকে ঘিরে রাখা ৩৬০টি মূর্তিকে একে একে থাকা দিয়ে ফেলে 
দিতে লাগলেন। মুশরিকদের দেবতারা একে একে ভূপাতিত হতে লাগলো। আল্লাহর 
রাসূল তিলাওয়াত করছেন কুরআনের সেই দুটো আয়াত, 


“আর বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে; মিথ্যা তো বিলুপ্ত হয়েই 
থাকে।” (সূরা আল-ইসরা, ১৭:৮১) 


"বলুন, সত্য এসেছে এবং বাতিল কিছু সৃষ্টি করতে পারে না, আর কিছু 
পুনরাবৃভিও করতে পারে না।” (সূরা সাবা, ৩৪: ৪৯) 


একে একে সমন্ত মূর্তিকে ধ্বংস করা হলো। উসমান ইবন তালহা ৪৪ থেকে কাবার 
চাবি আনা হলো। রাসূলুল্লাহ রর কাবার দরজা খুললেন। ঢুকেই সেখানে দেখতে 
পেলেন কাঠের তৈরি একটা কবুতরের মূর্তি । সেটা ছুঁড়ে ভেঙে ফেললেন। আল কাবার 
ভেতরে আরও অনেক ছবি আর সূর্তি ছিল। সমন্ত মুর্তি ভেঙে টুকরো টুকরো করা 
হলো। সবগুলো ছবি মুছে ফেলা হলো। কাবার ভেতরে একটা ছবিকে মুশরিকরা নবী 
ইবরাহীমের ৬ ছবি বলে দাবি করতো। দেই ছবিতে ইসমাঈলের ঞ হাতে ছিল আল- 
আযলাম। আল-আযলাম হলো এক প্রকার লটারি। পৌত্ুলিকরা কোনো ব্যাগারে 
সিদ্ধান্ত নেওয়ার জন্য এই লটারি ব্যবহার করতো। এই ছবি চোখে পড়ায় রাশ্লুল্লাহ 
জু বলেন, ‘আল্লাহ ওদের ধ্বংস করুন। এই মুশরিকরা ঠিকই জানতো ইবরাহীম বা 
তাঁর পুত্র কেউই আল-আমলাম ব্যবহার করতেন না।' 


সবগুলো প্রতিকৃতি ও ছবি সরিয়ে ফেলার পর রাসূলুল্লাহ & কাবার ভেতর প্রবেশ 
করলেন। কাবা এখন শিরকের কলুষতা ও নোংরামি থেকে পৰিত্র। আল্লাহর রাসূল উঁ 


এ মহা বিজয় [৩০৭ 
কাবার প্রতিটি কোণে গিয়ে পাঠ করলেন ‘আল্লাহ আকবর"। তারপর 
করলেন। সালাত শেষে আল্লাহর রাসূল উঁ কাবা থেকে সেখানেই মাল 
আনায় মন দাড়ালেন। উৎসুক জনতা উঠা নি 


জড়ো ছে রী 
শু পক্ষে লফ করছে। তালের উদেশ্যে তিনি কে আছে। tid 


“আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি এক, তাঁর কোনো শরীক নেই। আজ 


ভিন তাঁর ওয়াদা সত্যে পরিণত করেছেন, ভা বান্দাকে সাহায্য করেছেন। 
একাই সমগ্র শত্রুকে পরাজিত করেছেন। 


ভোমরা জেনে রাখো, জাবিলিযাতের সকল আভিজাত্যের অহমিকা আর 
সম্পদের এডিশোবের দাবি আমার পায়ের নিচে। তলে বাইুরাহর সেবা এবং 
হাজীদের পানি পান করানোর বিষয়টি আগের মতোই থাকবে। 


জেনে রাখো যে কোনো রকমের হত্যাকাঙের দাচিড বা ক্ষতিপূরণ একশত 
উট এর মধ্যে চারিশাটি উট হতে হবে গভর্বতী। 


কুরাইশরা! তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে 
জাহিলিয়াতের অহংকার এবং বংশগোঁরবের অবসান ঘটিয়েছেন। সকল মানুষ 
আদমের সন্তান আর আদমের সৃষ্টি মাটি থেকে।' 


রর তিনি পাঠ করলেন সূরা হুজুরাতের একটি আয়াত। 


| “হে মানুষ! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, 
পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে 
অপরের সাথে পরিচিত হতে পার। তোমাদের মধ্যে এ ব্যক্তিই আল্লাহর নিকট 
অধিক মর্যাদাসম্পন্ন যে অধিক মুস্তাকী। আল্লাহ সব কিছু জানেন, সব কিছুর 
বর রাখেন।” (সূরা হুজুরাত, ৪৯:১৩) 


| বী্ঘুল্লাহ & কাবাঘরের । চারিদিকে অসংখ্য মানুষ। মক্কার 
ইজ সাম আছেন জি অনার 
উপর - সেই মুহাম্মাদ ৬, যাকে তারা অপমান করেছে, দিনের পর দিন 
| ফুট রেখেছে, দেশছাড়া করে ছেড়েছে -- আজ ভিনিই বীরের বেশে নেতা হযে ফিরে 
| নিজের ঘরে। কুরাইশের লোকেদের বুকের রক্ত হিম হয়ে আসার কথা। তারা 
রই তরবাীর নিচে। স্াযূলুর্াহ তাদের উদ্দেশ্য করলেন, 
সমর কী ধারণা? আজ তোমানের সাথে আমি কেমন ব্যবহার করবো? 


অন মদের ভাই, আমাদের ভাতিজা। আপনার কাছে থেকে মহৎ আচরণের 
|] 


০০৮ |সীৱাহ শেষ খন 


রাসূল ঝ্ু বললেন, আমি তোমাদের সেটাই বলব যা ইউদুফ তাঁর ভাইদের 
বলেছিলেন। লা তাসরীবা আলাইকুমুল ইয়াওম -- আজ তোমাদের বিরুদ্ধে আমার 
কোনো অভিযোগ নেই। তোমরা মুক্ত, ্বাধীন।" 


বাল শুরু হলো এক নতুন যুগের সচনা। জাহিলিয়াতের আদর্শ, আইন-কানুন, রীতি 
প্রথা সবকিছু প্রতিস্থাপিত হলো ইসলাম দিয়ে। আরবের সে সমাজে গোত্রীয় পর্ব ঝা 
বংশম্যাদাই ছিল গোটা সমাজব্যবস্থার মূল ভিত্তি। আল্লাহর রাসূল & এই ভিত্তিকে 
বাতিল করে দিলেন। নতুন এই সমাজের ভিত্তি হবে ইসলামী আদর্শ। আর এটি 
পরিচালিত হবে ইসলামী আইন ও মূল্যবোধে। মক্কার কুরাইশরা তাদের বাপ-দাদার 
অর্থহীন এঁতিহ্য আর সামাজিক পদমর্যাদা টিকিয়ে রাখতে সুদীর্ঘ বিশ বছর ইসলামের 
সাথে শত্রুতা করে এসেছে। কিন্তু তারপরও এদের মন জয় করার জন্য আল্লাহর রাসূল 
তাদের কোনো নিয়ম-কানুন বা আচার-প্রথা গ্রহণ করেননি। 


বিলালের ৬ আজান 

আল্লাহর রাসূল ঁ বিলালকে আজান দেওয়ার জন্য ডাকলেন। আজ থেকে আট বছর 
আগে বিলাল কথা বলতেন চুপিচুপি, কিনতু আজ বিলাল দাঁড়িয়ে আছেন কাবাঘরের 
ওগরে উন্মুক্ত কণ্ঠে আজান দেবেন বলে। আজ তিনি মক্কার কাউকে ভয় পান না। 
বিলাল ছিলেন মুশরিকদের চোখে নীচুশ্রেণি। তাকে দেখে অনেকেরই সহ্য হলো না। 
তারা কানাঘুষা করতে লাগলো, “এই কালো কাকটা এখানে কী করছে?" 


ফাকে পাতা না দিযে বিলাল তার সুমধুর কণ্ঠে আজান দিলেন। সবাই নিশ্চুপ হয়ে 
গেল। আজানের ধ্বনি যেন সবাইকে তনয় করে দিলো। এই একই আজানের ধ্বনিতে 
কারো অন্তরের দরাজ ভেঙে ইসলাম প্রবেশ করলো, আর কারো অন্তরে দাউদাউ করে 
বিদ্বেষের আগুন জ্লতে লাগলো। কাবাঘর হলো আল্লাহর ঘর। শিরকের অত্যাচারে 
এতদিন এই ঘরটা যেন খা-থা করছিল, দীর্ঘদিন পর বিলালের আযানের মাধামে 
তাওহীদ ফিরে এল। বিলাল ছিলেন একজন দাস। কাবায় তার আজান ছিল মন্ধায় 

ভিত শ্রেষ্ঠ ও আভিজাত্যের প্রতীকি সমাত্তি। বিলালকে দিয়ে আজান 
দেওয়ানোর মাধ্যমে রসূলুল্লাহ & বুঝাতে চাচ্ছিলেন যে, ইসলাম ছারা যে নতুন যুগের 
সূচনা হয়েছে তাতে জাহিলিয়াতের শ্রেদীনেষম্যের আর কোনো স্থান নেই। একজন 
মানুষের মর্যাদা বা হীনতা নির্ধারিত হবে তাকওয়ার মাধ্যমে। 


সাধারণ ক্ষমা ঘোষণা এবং বাইয়াত গ্রহণ 


bs ঘোষণা হলো। তাদের বাড়িঘর তাদেরই থাকলো, কোনো করও 
আরোপ করা হলো না। বলা হলো, কেউ যদি তার নিজ বাড়িতে অবস্থান করে তাহলে 
সে নিরাপদ। যদি সে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেয় সে নিরাপদ। যদি কেউ 
অবস্থান করে তাহলে সে নিরাপদ। 


মক্কা হিঅর | ৩০৯ 


বিজিত শত্রুর প্রতি এই অভাবনীয় দয়া, একজন নবী ছাড়া আর 

পারো? মনা গো উপলব্ধি করালো, যে দেবতাদের তারা এতকাল উপাসনার 
এসেছে, তারা আসলে মিথ্যা মাবৃদ। ইসলামের সত্য উপলব্ধি ্ 
ইসলাম গ্রহণ করতে লাগলো। করো জনাদলোদলে, 


“যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, এবং আপনি মানুষকে দে 
অনল বন প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার বোনে 
করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। নিশ্চয়ই তিনি তাওবা করুলকারী।” (সূরা 
নাসর, ১১০) 


সাফা পাহাড়ে বসে আল্লাহর রাসূল তাদের বাইয়াত গ্রহণ করলেন। লোকেরা 
তাঁর কাছে এই মর্মে বাইয়াতবন্ধ হলো যে, তারা সাতে তাঁর কথা শুনবে এ 
মানবে। মহিলাদের থেকেও আল্লাহর রাসূল সেদিন বাইয়াত নিয়েছিলেন। আবু 
সুফিয়ানের স্ত্রী হিন্দও বাইয়াত দিতে হাজির হলো। তবে সে নিজেকে আড়াল করে 
রখতে চাইলো পাছে আল্লাহর রাসূল তাকে চিনে ফেলেন। বিশেষ করে আল্লাহর 
রসূলের চাচা হামযার সাথে হিন্দ যা করেছিল, তাতে তার নিজেকে আড়াল করতে 
চাওয়াই ছিল স্বাভাবিক। আল্লাহর রাসূল রী বাইয়াতের শর্ততলো এক এক বনে 
উল্লেখ করছিলেন, আর উমার সেসব মহিলাদের সামনে পুনরাবৃত্তি করছিলেন। যেমন- 
শিরক না করা, সন্তান হত্যা না করা, মিথ্যা শপথ না করা ইত্যাদি। যখন আল্লাহর 
রসূল $ বললেন, 'তোমরা চুরি করবে না... তখন হিন্দ নিজেকে সামলে রাখতে না 
পেরে বলে ফেলে, ‘আচ্ছা আল্লাহর রাসূল, আবু সুফিয়ান তো খুব কৃপণ স্বভাবের। সে 
যা খরচাপাতি দেয়, তাতে আমার আর আমার সন্তানদের চলে না। এখন যদি আমি 
তার থেকে কিছু না বলে নিই, সেটা কি গুনাহ হবে?’ আল্লাহর রাসূল হেসে বললেন, 
“তক না নিলেই নয়, ততটুকু তুমি তার থেকে নিতে পারো, সমস্যা নেই।" 


এরপর আল্লাহর রাসূল $ আরেকটি শর্ত উল্লেখ করলেন, “তোমরা যিনা করবে না।' 
হিন্দ এ কথা শুনে অবাক হয়ে বললো, একজন স্বাধীন নারী কী করে যিনা করতে 
পরো হিন্দের বিস্ময় বলে দেয় তৎকালীন মুশরিক সমাজেও যিনা-ব্যভিচারকে কতটা 
খরাপভাবে দেখা হতো। কিনু দুঃখজনকভাবে বর্তমান মুসলিম সমাজে শহুরে জীবনে 
যিনা-ব্যভিচারের প্রতি মুসলিমদের এক ধরনের সহনশীলতা তৈরি হয়েছে। 


তার জন্য আমাকে মাফ করে দিন।” রাসূলুল্লাহ বললেন, ‘আল্লাহ তোমাকে মাফ করে 
দিন।' শেষ পর্যন্ত হিন্দ সব শত্রুতা তুলে একজন আন্তরিক মুসলিমাহ হিসেবে বাকি 


জীবন কাটিয়ে দেন। 


কাবার চাবি হাজীদের পানি সরবরাহ করা ছিল কুরাইশদের জন্যে বেশ 
গৌরবের কাট আলী ইন আবি লিগ এই দায়ি পেতে চাইনেন। 


৩১০|সীরাহ শেষ খণ্ড 


ইল তালহা যখন মুশরিক ছিলেন 
গচ্ছিত থাকতো। মকা বিজয়ের পরে আল্লাহর রাসূল ঞ্ সেই নিয়মটি পরিবর্তন 
ইল তালহাকে মাৰি রাখার দু দিতে বললেন, “এটা 
চিরদিনের জন্য রেখে দাও। তোমাদের কাছ থেকে যে এই চাবি কেড়ে নেবে সে 
জালিব।" বংশ পরম্পরায় এখনো সেই চাবি বনু শাইবার অধিকারে আছে। 


কালো তালিকা 

সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কিছু জঘন্য অপরাধীর জন্য একটি কালো তালিকা তৈরি 
করা হয়। এদের ক্ষমা করা হয়নি। এই কালো তালিকায় ছিল নয় থেকে তেরো জন 
মানুষ। এরা হলো আব্দুল উযযাহ ইবন খাতাল এবং তার দুই দাসী, আব্দুল্লাহ ইবন 
সাদ আবি সারাহ, মাকিস ইবন সাবাবাহ, আল হুয়াইরিস ইবন নাকিস, হাব্বার ইবন 
আল-আসওয়াদ এবং সারাহ। ভিন্ন বর্ণনায় ভিন্ন ভিন্ন নামও এসেছে। এদের ব্যাপারে 
রাসূলুল্লাহ ষ্ বলেন, “তাদেরকে হত্যা করো, যদি তারা আল কাবার গিলাফ (পর্দা) 
ধরে ঝুলে থাকে, তবুও!” 


আক্ুল্লাহ ইবন খাতাল ছিল একজন মুহাজির মুসলিম। একবার রাসূনৃল্লাহ ষ্ঠ তাকে 
কর সংগ্রহ করার কাজে পাঠান, তার দাস তার সাথে ছিল। পথিমধ্যে কোনো কারণে 
লে ভার দাসের ওপর রেগে গিয়ে তাকে মেরে ফেলে। সে জানতো কাজটি শাস্তিযোগ্য 
অপরাধ। রাসূলুল্লাহ তাকে কোনো ছাড় নেবেন না। ইসলাম ন্যায়ের ধর্ম, চাকর 
হোক, মালিক হোক -- সবার জনাই ন্যায় বিচার। আবদুল্লাহ ইবন খাতাল শাস্তির ভয়ে 
মক্কায় পালিয়ে যায় এবং ইসলাম ত্যাগ করে। হত্যার আদেশ জারি হওয়ার গর সে 
কাবাঘরের গিলাফ ধরে ঝুলে থাকে। তাকে সে অবস্থাতেই হত্যা করা হয়।'% 


তার দুজন দাসী ছিল -- ফারতানা এবং আরনাব। আল্লাহর রাসূলের কুৎসামূলক গান 
গাওয়ার অপরাধে তাদের দুইজনকে কালো তালিকাভুক্ত করা হয়। এদের মধ্যে 
একজনকে হত্যা করা হয় এবং অপরজন মুসলিম হয়ে ছাড়া পেয়ে যায় 1 


আবদুললাহ ইবন আবি সারাহ ছিল একজন মুসলিম এবং কুরআন সংরক্ষণকারী। কিনতু 
পরবর্তীতে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে সে মক্কায় পালিয়ে যায়। সেখানে গিয়ে সে 
গলাবাজি করতে থাকে, “আমি কুরআন পাল্টে ফেলবো! কুরআন লিখে তার অর্থ বদলে 
দেবো!" মক্কা বিজয়ের দিন পরিস্থিতি শান্ত হয়ে এলে সে তার দুধ ভাই উসমান ইবন 
আফফানের & কাছে নিরাপত্তা চায়। উসমান তাকে নবীজির $ কাছে নিয়ে যান। 


1 সহীহ বুখারি, অধ্যায় জিহাদ, হাদীস ২৫০। 
1% আল বিদায়া ওয়ান নিহায়া রখ পৃষ্ঠা ৫০৭। 


নর মন্তা ৰি অয় | ৩১১ 


আবদুল্লাহ ইবন আবি সারাহ রামূলুল্লাহকে & বললো, " ই 

টিতে পলো নি কর সে লে আনার বি মোক ইত 
ত দিতে এসেছি।' রাসূলুল্লাহ এবারও কোনো ল 

বাস তর বাইয়াত এহন উর দিলেন সা রে 


নে চলে যাবার পর নবীজি উপস্থিত সাহাবিদের উদ্দেশ্যে বললেন, “তোমাদের 
কি বুদ্ধিমান কেউ ছিল না? আমি ডো এজন্য চুপ করেছিলাম যেন তোমাদের কেউ 
উল শা লসর ‘ইশ! আপনি যদি 
আমাদেরকে এব করতেন!’ নবীজি & উত্তর দিলেন, ' 

বরা কোনো নবীর জন্য শোভা গায় না।”৫$ দিলি 


আব্দুল্লাহ ইবন আবি সারাহ অডুতভাবে বেঁচে গেল। তবে সে জীবনের শেষপর্যন্ত 

ভালো মুসলিম হয়ে বেঁচে ছিল। তার মৃত্যু ঘটে ফজরের নামাযে সিজদারত অবস্থার। 

উন জর এদের জি পারে ভি বশ জাতে নে নে 
॥ 


মাকিস ইবন হুবাবার ভাই ছিলেন একজন মুসলিম। বনু মুদতালিকের যুদ্ধে ভার ভাই 
এক আনসারী মুসলিমের হাতে ভুলক্রমে নিহত হন। মাকিস তখন হিজরত করে 
মদীনায় আসেন শুধুমাত্র তার ভাইয়ের মৃত্যুর ক্ষতি পূরণের টাকার লোভে। 
ক্ষতিপূরণের টাকা গেয়ে সে পালিয়ে মক্কায় ফিরে আসে এবং মুরতাদ হয়ে যায়। 


হয়াইরিস ইবন নাকিসের অপরাধ ছিল সে মক্কায় আল্লাহ্র রাসূলকে নানাভাবে কষ্ট 
দিতো। মন্ধা থেকে মদীনায় হিজরত করার সময় সে আল্লাহর রাসূলের দুই কন্যা 
ফাতিমা ৬ এবং উমা কুলসুমকে ৬৪ উত্তাক্ত করে। একই রকম অপরাধ করেছিল 
বাব ইবন আসওয়াদ সে হিজরতের সময় আল্লাহর রাসূলের কন্যা যাইনাবকে & 
বর্ণা উচিয়ে ভয় দেখায়। তখন ঘাইনাব ছিলেন গর্ভবতী। এ ঘটনায় যাইনাবের 
গর্ভপাত হয়ে যায়। হুয়াইিসকে হত্যা করা হয় কিনতু হাব্রাব পরবর্তীতে মুসলিম হয়ে 
ফিরে আসে এবং তাকে ছেড়ে দেওয়া হয়। আর সারাহ ছিল হাতিব ইবন আবি 
বলতার পরবাহিকা, মাক্ী যুগে আল্লাহর রাসূলের বিরুদ্ধে গান গাইতো। তায় অন্য 
নিরাপত্তা চাওয়া হয় এবং শেষ পর্যন্ত সে বেঁচে যায়। 


কালো তালিকায় আরও কিছু ব্যক্তির নাম ভিন্ন বর্ণনায় এসেছে। এখানে উল্লেখ্য, 
যাদের নাম কালো তালিকাভুক্ত ছিল এদের প্রায় সবার অপরাধ ছিল হয় রিনা নয়তো 
আল্লাহর রাহুলের $ নিন্দা করা। তীব্রতার মাত্রায় এই দুটো অপরাধ ইসলামের 
দৃষ্টিতে জঘন্য অপরাধ। যে কারণে মক্কায় সাধারণ কাফিরদের জন্য সাধারণ ক্ষমা 
আহা করা হলেও এ দুটি অপরাধের সাথে যুক্তদের প্মমা করা হয়নি। এ দুটি 


রিনি 
"লন অনাসই, অধ্যায় রপাত নিিদ্করণ, হাদীস ১০২ 


৩১২|সীৱহ শেষ খে 


অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড একজন কাফির যুদ্ধবন্দী হলে তাকে হত্যা কর, মন্ত 
করে দেয়া, দাস হিসেবে রাখা বা তার থেকে মুক্তিপণ আদায় করা কিংবা তাকে বন্দী 
বিনিময়ে ব্যবহার করা _ এর যেকোনোটির সিন্ধান্ত ইমাম নিতে পারেন। 
মুরতাদের ক্ষেত্রে একটিই বিধান। তা হলো মৃত্যুদণ্ড শুধুমাত্র সে যদি পুনরায় মুসলিম 
হয়ে যায়, সেক্ষেত্রেই তাকে ছেড়ে দেওয়া যাবে। 


উম্ম হানি ধ ছিলেন আলী ইবন আবি তালিবের ৬৫ বোন। মন্ধা বিজয়ের দিন তার 
শন্তর বাড়ির দুই আত্মীয় তার কাছে আশ্রয় চাইলে তিনি তাদের আশ্রয় দেন। কিন্তু 
আলী ৬ বিষয়টি পছন্দ করলেন না। তিনি তাদের হত্যা করতে চাইলেন। উম্ম হানি 
তখন রাসূলুল্লাহর $ শরণাপন্ন হলেন। রাসলুয্লাহ & খুব খুশি হয়ে তাকে স্বাগত 
জানালেন, জানতে চাইলেন কী হয়েছে। উমা হানি সবকিছু খুলে বলার পর সব শুনে 
রাসূলুল্লাহ $ বললেন, ‘সমস্যা নেই, দুমি যাদের নিরাপত্তা দিয়েছো আমিও তাদের 
নিরাপত্তা দিলাম।' 


বিবিধ শিক্ষা 
১) উমম হানির ্ ঘটনা থেকে শিক্ষা হলো. একজন মুসলিম চাইলে একজন বাক্তি বা 
ছোট কোনো দলকে নিরাপত্তা দেওয়ার অধিকার রাখে। কিন্তু বড় কোনো দল বা 
গোষ্ঠীর ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। এ কারণে আবু সুফিয়ান চুক্তি নবায়ন করতে 
মদীনায় গেলে কেউ তার ডাকে সাড়া দেয়নি। 


২) সাধারণ ক্ষমা ঘোষণা করার সময় বলা হয়েছিল কেউ যদি নিলা ঘরে অবস্থান করে, 
তাহলে সে নিরাপদ। অথবা কেউ যদি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেয় তাহলে সে 
নিরাপদ। এখানে লক্ষণীয়, কেউ যদি নিজ ঘরেই অবস্থান করতে পারে, তাহলে আৰু 
সুফিয়ানের ঘরে তার যাওয়ার কোনো প্রয়োজনই নেই। তবু কেন নাম ধরে আবু 
সুফিয়ানের কথা উল্লেখ করা হলো? আল্লাহর রাসূল & মানুষের মানসিক অবস্থা ও 
সামাজিক অবস্থানের কথা মাথায় রাখতেন। আবু সুফিয়ান কিছুকাল আগেও ছিল 
কুরাইশদের নেতা। মাত্র সে মুসলিম হয়েছে। মুসলিম হয়ে তার মর্যাদা এবং সামাজিক 
অবস্থান হারানোর একটা ভয় থাকবে এটাই স্থাভাবিক। কিন্তু আল্লাহর রাসূল চাইলেন 
এই ভয় দূর করে দিতে এবং তার জন্য ইসলামে আসার পথ সহজ করে দিতে। আবু 
সুফিয়ানের সম্মান ও মর্যাদার প্রতি আকাঙ্ক্ষা ছিল। আল্লাহর রাসূল তাকে সেটাই 
দিলেন। তাই তার নাম ধরে বলে দিলেন কেউ যদি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেয় 
সে নিরাপদ। তাই, একজন মানুষের মানসিক কিংবা সামাজিক অবস্থা অনুযায়ী 
সত্যকে গ্রহণ করা তাঁর জন্য সহজ করে দেওয়া উচিত। 


৩) রাসূলুল্লাহ & চাচ্ছিলেন কাফিরদের নেতা আৰু সুফিয়ান দেখুক কত বিশাল 
মুসলিম বাহিনী মকা অভিযানে এসেছে। তিনি আবু সুফিয়ানের মন থেকে লড়াই করা 
বা প্রতিরোধ গড়ার শেষ ইচ্ছেটুকুও মেরে ফেলতে চাচ্ছিলেন। যদিও আবু সুফিয়ান 
তখন মুসলিম, কিন্তু তখনো তিনি একজন নও মুসলিম এবং কুরাইশদের নেতা। নিজ 


মনা বিজয় |৩১৩ 


মক্কার পবিত্রতা ঘোষণা 


সাঈদ ইবন মুসাইয়্যিবের $5 মতে, মক্কা বিজয়ের দিনটি বে 

পদের দিন ছিল না। তাঁর বর্ণনায়, সেদিন কা পো উস বাজনা 
কবীর (আল্লাহ আকবার) ও তাহলীল (লা ইলাহা ইললারাহ) পড়ছিলেন। তার সেদিন 
কবাঘরও তাওয়াফ করছিলেন। মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ আহযা ওয়া জাল 
তাদেরকে সন্ধায় প্রবেশ করার তৌফিক দিয়েছেন, আল্লাহর ইবাদাত করার সুযোগ 
কার দিয়েছেন। দীর্ঘদিন পর কাবায় ফিরে এসে তারা সন্তুষ্ট, আনন্দিত। 


তা সকাল পর্যন্ত কাবাঘর তাওয়াফ করেন। সারা রাত ধরে তাদের ইবাদাত চললো। 
এই চমৎকার দৃশ্যে মুগ্ধ হয়ে আবু সুফিয়ান তার স্ত্রীকে বললো, ‘তোমার কি মনে হয় 
এটা আল্লাহর পক্ষ থেকে? হিন্দ জবাব দিলো, ‘হ্যাঁ, আমার তো তা-ই মনে হচ্ছে" 
এরপর রাসূলুল্লাহর ষ সাথে আবু সুফিয়ানের দেখা হলো। রাসূলুল্লাহ $ জিজ্ঞেস 
করলেন, “তুমি কি হিন্দকে এ কথা জিজ্ঞেস করেছিলে, তোমার কি মনে হয় এটা 
আল্লাহর পক্ষ থেকে? আর হিন্দ জবাব দিয়েছিল, হ্যাঁ আমি মনে করি এটা আল্লাহর 
পক্ষ থেকে?' এ কথা শোনামাত্র আবু সুফিয়ানের অন্ত্রের ভেতর কী যেন একটা 
পরিবর্তন হয়ে গেল। নবুওয়াত নিয়ে তার সমস্ত দ্বিধা দূর হয়ে গেল। আৰু সুফিয়ান 
বললেন, 'আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আর কেউ আমাদের এই 
কথোপকথন শুনেনি। আমি আর হিন্দ ছাড়া আর কেউ সেখানে ছিল না।" 


মনা বিজয়ের পরদিন আল্লাহর রাসূল $ সবার উদ্দেশ্যে বললেন, 


'আলাহ তাআলা যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেই একই দিন 
তিনি মাকে পবিত্র হান হিসেবে নিধরপ করেছেন। আর কিয়ামত পরত এই 
গবিরতা বলবৎ থাকবে। আলাহ এবং শেষ বিচার দিবসে বিশ্বাসী কারো জন্য 
মজায় রক্তপাত বরা কিংবা গাছ কাটা বৈধ নয়। আমার আগেও এমনটা করা 
বৈধ ছিল না। আমার পরেও তা কারো জন্য বৈধ হবে না। যাদি কেউ পর্ন 
ভোলে, তাহলে আল্লাহর রাসুল কেন এখানে রক্র পাত করেছেন? তবে তাকে 
বলবে, আজাহ তাঁকে সেই অনুমাতি দিয়েছেন! এই অনুমতি তোমাদের দেওয়া 
হয়নি। আর জামার ক্ষেত্রে এটা কিছু সময়ের জন্যই বৈধ করা হয়েছে। আগে 
এখানে খনখারাবি রজ্তপাত নিষিভ ছিল। ভরিষাতেও তা-ই থাকৰে।" 


REALISE 
Kk আল বিদায়া ওয়ান নিহায়া, ৪র্থ খণ্ড, পৃষ্ঠা ৫২২। 


৩১৪|সীবাহ শেষ ও 


অন্য একটি বৰ্ণনা অনুসারে পশুপাখি হত্যা, গাছ কাটা, গাছপালা উপড়ে ফেলার ওপর 
নিষেধাজ্ঞা জারি করা হয়। গাছ না কাটার আদেশ শুনে আব্বাস ইবন ু্ডালিব হকির 
নামের একটি গাছ কাটার অনুমতি চাইলেন। এই গাছটিকে মৃতদের জন্য সুগন্ধী 
হিসনে ব্যরহার করা হতো। রাসূলুল্লাহ ৬ কেবল এই একটি গাছ কাটার অনুমতি 
দেন। 


বিশৃঙ্খলা দমন 

বনু হুযায়ল গোত্রের সাথে বনু খুযাআর একটি বিরোধ ছিল। জাহিলিয়াতের যুগে বনু 
হুযাইলের ইবন আসওয়া বনু গুযাআর এক লোককে হত্যা করে। মক্কা বিজয়ের গর 
তারা এই হত্যার প্রতিশোধ নেয়। খুযাআর লোকেরা ইবন আসওয়াকে মেরে ফেলে। 
বনু খুযাজা ছিল মুসলিম গোত্র। হদাহবিয়ার চুক্তিতে তারা ছিল মুসলিমদের মি্র। এই 
ঘটনার পর আল্লাহর রাসূল $ বুযাআকে উদ্দেশ্য করে বলেন, 


“বুযাআর লোকেরা, তোমরা হানাহানি থেকে তোমাদের হাত ওটিয়ে নাও। যে 
লোককে তোমরা হত্যা করেছো. আমি তার রক্তপণ আদায় করে দেবো। কিনতু 
জেনে রাখো, এরপর থেকে যাদি কেউ এমন কাজ করে, তাহলে নিহত ব্যক্তির 


পরিবার চাইলে এর প্রতিশোধে হত্যা করাতে গানে, অব ক্রতিপুরশ দাবি 
করতে পারে।' 


য্াসূলুল্লাহ পঠ সেই নিহত লোকের জন্য রক্তপণ আদায় করলেন। এভাবে বিষয়টি 
বেশি দূর গড়ানোর আগেই নিষ্পত্তি হয়ে গেল। 


আনসারদের সংশয়: কোথায় থাকবেন আল্লাহর রাসূল 
& 


মন্কা বিজয় হলো, চারিদিকে আনন্দ, কিন্তু আনসারদের মনে ভয় কাজ করছিল, প্রিয় 
মানুষকে হারানোর ভয়। মক্কা বিজয়ের পর আল্লাহর রাসূল সাফা পাহাড়ে উঠে 
আল্লাহর কাছে দুআ করেন। এই দৃশ্য দেখে আনসাররা ভাবলেন, মক্কা তো বিজয় 
হয়েই গেছে, আল্লাহর রাসূল ঞ্ু নিজ শহরে ফিরে এসেছেন। তিনি নিশ্চয়ই এখানেই 
থেকে যাবেন। এই ভাবনাটাই ছিল ভীষণ কষ্টের। মক্কা থেকে বিতাড়িত হওয়ার গর 
গত আট বছর ধরে তারা আল্লাহর রাসূলকে & আগলে রাখতে চেয়েছেন। একসাথে 
থেকে সুখ-দুঃখ ভাগাভাগি করেছেন। আর এখন আল্লাহর রাসূল জী তাদের ছেড়ে 
মক্কায় থেকে যাবেন? তারা তাদের মনকে মানাতেই পারছিল না। 


এই ক্াবা্তাগুলো আল্লাহর রাসূলের কানে গেল। তিনি আনসারদের ডেকে জিজেস 
করলেন, ‘তোমরা কি এ কথা বলেছো?’ তারা প্রথমে স্বীকার করতে চাইলেন না, পরে 


আল্লাহর রাসূল & তখন বললেন, "আমি আল্লাহর বান্দা 
কে ও তোমাদেদ দিকে বিশ আর দর 
র সাথে, আর মৃত্যুও তোমাদের সাথে।' ” 


আবেগে আনসারদের চোখ ভিজে গেল। এই অশ্রু আনন্দের। তারা কাঁ 
গর বললেন, ‘আপনাকে কাছে পাওয়ার আকুলতা আর অরাহ ও তাঁর বসুন 
প্রতি ভালোবাসা থেকে আমরা এ কথা বলেছি ইয়া রাসূলাল্লাহ!” রাসূলুল্লাহ & 
বললেন, ‘আল্লাহ ও তাঁর রাসূল পু তোমাদের কথায় বিশ্বাস করেন।' 


কুরাইশ নেতাদের ইসলাম গ্রহণ 


সুহাইল ইবন আমর ৪ 

সুহাইল ইবন আমর ছিলেন ইসলামের একজন গোঁড়া শক্র। বদর, উহুদ - প্রতিটি 
যুদ্ধে কুরাইশলের পক্ষে সুহাইলের অগ্রণী ভুমিকা ছিল। হদাইবিয়ার সন্ধির সময় তিনি 
আল্লাহর রাসূলকে অসম্মান করে কিছু আপত্তিকর কথাও বলেছিলেন। স্বাভাবিকভাবে 
মন্ধা বিজয়ের পরে সুহাইল নিজের জান বাঁচাতে পালিয়ে যায়। কারণ, মুসলিমদের 
বিরোধিতায় সে যা করেছে, তাতে তার নৃত্যুদও হওয়াই ছিল স্বাভাবিক। 


পালিয়ে গেলেও তার মনে সূক্ষ্ম আশা ছিল হয়তো আল্লাহর রাসূল তাকে ক্ষমা করে 
দিতেও পারেন। তাই সুহাইল তার ছেলে আবদুলাহ ইবন সুহাইলকে ক্ষমার আশায় 
জারাহর রাসূলের কাছে পাঠালেন। আল্লাহর রাসূল এক কথায় রাজি হয়ে গেলেন। 
বললেন, ‘আল্লাহর শপথ! সে নিরাপদ, তাকে আসতে বলো!" 


আল্লাহর রাসূল শুধু সুহাইলকে ক্ষমাই করলেন না, বলা চলে তাকে স্বাগত জানালেন। 
সহৰিদের বলে দিলেন, কেউ যেন রাগের দিতেও সুহাইলের দিকে ন তাকায় 
বললেন, 'ুহাইলের মতো একজন বুদ্ধিমান আর অভিজাত লোক ইসলাম 
ানবেনা -- তা কী করে হয়!' 


5 __ মন্ত তৰয় ৩১৫ 


মা ধা ফিরে এলেন। তিনি তখনই ইসলাম গ্রহণ করলেন না। ভবে জারজ 

বার্থক্যে ডিনি 
ছিলেন সবসময়ই " আসলে আল্লাহর রাসূলের চরিত্র এমন 
ই মান ও দিযে পরতো না। এই ঘটনার পর হাই 
কিছুদিন মুশরিক অবস্থাতেই থেকে যান। হুনাইনের যুদ্ধে তিনি আল্লাহর রাসূলের সাথে 
যানে বের হন এবং মুসলিম হয়ে যান। 


ইনাম পরবতী জীবনে সালি ছিল 
ইবন আমর ৬ কেমন 
অপ তাক নহও ই পুৰল রি ছিলেন টির 


সক্রিয় শক্র। আঘ-মুবাইর ইবন বাকর বলেছেন, “ইসলাম গ্রহণের গর সুহাইল 
নিয়মিতভাবে সালাত, সিয়াম, যাকাত আদায় করতেন। এমনকি তিনি নিজের দল 
নিয়ে শামে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বেরিয়ে পড়েন। তিনি এত বেশি সিয়াম 
আর কিয়াম পালন করতেন যে. তার মুখ শুকিয়ে যেত। কুরআন শুনলে তিনি 
কাঁদতেন। আর ইয়ারমূকের যুদ্ধে তিনি ছিলেন কিরদৃস ব্যাটালিয়নের কমান্ডার।” 


সাফওয়ান ইবন উমাইয়্যা & 

সাফওয়ান ইবন উমাইয়্যার কথা এর আগেও এসেছে। সে ছিল ইসলামের একজন 
নামকরা শক্র। বদরের পর আল্লাহর রাসূলকে শপ্হত্যার পরিকল্পনাকারী ছিল এই 
সাফওয়ান। মক্কা বিজয়ের পর সেও সুহাইলের && মতো মৃত্যুভয়ে পালিয়ে যায়। 
'জেদ্দার কাছে আশ-শয়াইবায় আত্মগোপন করে। 


তার পিছু নেয় তারই বন্ধু উমায়ের ইবন ওয়াহাব *। এই উমায়ের ইবন ওয়াহাব-ই 
সাফওয়ানের পরিকল্পনামতো বদরের যুদ্ধের পর আল্লাহর রাসূলকে বিষ মাখানো 
তরবারি নিয়ে হত্যা করতে এসে মুসলিম হয়ে গিয়েছিন। 


যাই হোক, উমায়ের জেদ্দায় সাফওয়ানের দেখা পায়। উমায়েরকে দেখে সাফওয়ান 
ভাবলো নিশ্চয়ই উমায়ের তাকে হত্যা করতে এসেছে। সাফওয়ানের বদ্ধমূল ধারণা 
ছিল আল্লাহর রাসূল নির্ধাৎ তাকে হত্যা করবেন। কারণ ইসলামের শত্রুতায় সে যা 
করেছেন তাতে তার ছাড়া পাবার বথা নয়। অবশ্য উমায়েরের সাথে কথা বলে একটু 
পরেই তার ভুল ভাঙলো। উমায়েরকে সে বললো, 

- তুমি কেন এসেছো? তোমার সব খের দায়ভার আমি নিয়েছিলাম । আর এখন সেই 
তুমি আমাকে হত্যা করতে এসেছ? 

- সাফওয়ান! আমি তো এমন একজন মানুষের কাছ. থেকে এসেছি যিনি সবচেয়ে 
মহৎ, দয়ালু আর সজ্জন ব্যক্তি। 


= না! আমি তোমাকে বিশ্বাস করি না! তোমার কথার প্রমাণ কী? 


সাফওয়ানের বিশ্বাসই হচ্ছিল না যে, আল্লাহর রাসূল তাকে নিরাপভ্তা দিতে পারেন! 
আসলে উমায়ের ইবন ওয়াহাব আগেই আল্লাহর রাসূলের &্ কাছে সাফওয়ানকে 
নিরপত্তা দেওয়ার অনুরোধ করেছিলেন। উমায়ের বলেছিলেন, “আল্লাহ্র রাসূল, 
সাফওয়ান তার গোত্রের নেতা। তাকে আপনি নিরাপত্তা দান করুন।' তখন রাসূলুল্লাহ 
& বলেন, ‘ঠিক আছে, নিরাপত্তা দিলাম।' উমায়ের তখন নিরাপত্তার চিহ্নস্বরূপ কিছু 
চাইলে তখন রাসুলুল্লাহ $ তাঁর পাগড়ী খুলে উমায়েরকে দেন। 


সাফওয়ান প্রথমে যক্ধায় ফিরে যেতে সাহস করছিল না। উমায়ের তাকে অভয় দিয়ে 
বললেন, 'আমি এমন একজন মানুষের কাছ থেকে এসেছি যিনি সবচেয়ে দয়ালু, 


মা বিঃ 1৩১৭ 


সহনুডূতিশীল এবং ক্ষমাণীল। তিনি ডোমার চাচা। তার মর্ধাদাই তোমার অর্লা। 


Ly রী কর পাগ 
বত হে মদীনায় ফিরে যায়। ফিরে এসে সাফগয়ান টন 


তকে গর মাস সময় দিলেন। পরবর্তীতে হাওয়াজিনের যুদ্ধের সময়ে সাং $ 


ইসলাম এরহণ করে মুসলিম হয়ে যায়। সে সময আল্লাহ্র রাসূল তাকে বিপুল পরিমাণ 
অর্ঘসম্পদ দান করে তার মন জয় করেন। 


ইকরিমা ইবন আবু জাহল ৬ 


পিতা আবু জাহলের মৃত্যুর পর তার ছেলে ইকরিমা কুরাইশদের নেতৃত্বের আসনে 
আদীন হয়। তার ছিল একটাই চাওয়া। যেকোনোভাবে আল্লাহর রাসূল ভু ও 
সাহবিদের হত্যা করে পিতা হত্যার প্রতিশোধ নেওয়া। কোনো কোনো বর্ণনা অনুযায়ী 
মনা বিজয়ের পর ইকরিমাও কালো তালিকাভুক্ত ছিল। 


আনন বিপদ বুঝতে পেরে ইকরিমা ইয়েমেনে পালিয়ে গেল। তার স্ত্রী উম্ম হাকিম ছুটে 
গেলেন আল্লাহর রাসূলের কাছে। বললেন, ‘আল্লাহর রাসূল, ইকরিমা তো ইয়েমেন 
পালিয়ে গেছে। সে ভয় পাচ্ছে আপনি তাকে হত্যা করে ফেলবেন। আপনি দয়া করে 
তাকে নিরাপত্তা দান করুন।" 


আল্লাহর রাসূল রাজি হলেন। উম্ম হাকিম এই সুসংবাদ নিয়ে তার স্বামীকে ফিরিয়ে 
আনতে ছুটে গেল। ইকরিমা তখন তিহামায় এক নৌকায় বসে আছে। কিছুক্ষণ পরেই 
যাত্রা শুরু হবে। এ অবস্থার উমম হাকিম ইকরিমাকে পেয়ে গেলেন। তিনি বললেন, 


_ আমার সাথে মন্ধায় ফিরে চলো। আমি আল্লাহর রাসূলের সাথে কথা বলেছি। তিনি 
তমাকে নিরাপত্তা দিতে রাজি হয়েছেন। 


"সত্য বলছো? 
“ফাঁ, আমি ভার সাথে কথা বলেছি। তিনি তোমাকে নিরাপত্তা দিয়েছেন। 


ইরা ভার সী সাথে মক্কায় ফেরত আসলো। ইকরিমা তরী সাথে মিলিত হতে 
পিক রত রাজি হলো না। বললো, “তুমি একজন কাফির অর আমি একজন 


ই একটা থা েলো। শুধুমাত্র অমুসলিম হওয়ার কারণে তার সী তাকে এভাবে 
ফাদ করবে - এটা লে উই পারেনি। ইসলামের প্রতি কত ভক্ত থাকলে 


৩১৮|সরহ শেষ খণ্ড 


তার স্ত্রী এমনটা করতে পারে? বিষয়টা ইকরিমাকে ইসলাম নিয়ে ভাবতে বাধ্য কল, 
মিম পর লে কর নাদের লাখে দখা কাকে নো 
আল্লাহর রাসূল & ইকরিমাকে দেখে খুব খুশি হলেন। কিন্তু ইকরিমা তখনে 
সন্দিহান। জানতে চাইলেন, fish 
- আপনি কি সত্যিই আমাকে নিরাপত্তা দিয়েছেন? 

- হাঁ, দিয়েছি। তুমি নিরাগল। 

- আপনি আমাকে কীসের প্রতি আহবান করেন? 

- আমি তোমাকে এই সাক্ষ্য দিতে আহবান করি যে, এক আল্লাহ ছাড়া ইবাদাতের 
যোগ্য আর কোনো সত্তা নেই। আমি আহবান করি তুমি সাক্ষ্য দাও যে, আমি আল্লাহর 
রাসূল। আর তুমি সালাত ও যাকাত আদায় করবে। 

- আল্লাহর শপথ! আপনি তো কেবল সত্য আর যা কিছু সুন্দর, তার প্রতি আহবান 
করছেন। সত্যি বলতে, এই আহবান করার আগেও আপনি ছিলেন আমাদের মাঝে 


সবচাইতে সতাবাদী, বিশ্বস্ত আর মহৎ একজান মানুষ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া 
ইবাদাতের যোগ্য আর কোনো সত্তা নেই আর আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। 


আল্লাহর রাসূল খুবই খুশি হলেন। এবার ইকরিমার *& ক্ষমা চাওয়ার পালা। সে 
বললো, 


- আল্লাহর রাসূল! আমি যতবার আপনার সাথে শত্রুতা করেছি, যতবার যুদ্ধে আপনার 
মোকাবেলা করেছি, আপনার সামনে-পেছনে যতবার আপনার ব্যাপারে মিথ্যা বলেছি, 
আমি চাই আপনি প্রতিবারের জন্যই আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। 


আল্লাহর রাসূল তার অনুরোধ রাখলেন। বললেন, 

- হে আল্লাহ! তুমি ইকরিমাকে ক্ষমা করে দাও -- সে যতবার শত্রুতা করেছে, যতবার 
তোমার দ্বীনের আলো নিভিয়ে দিতে চেয়েছে - প্রতিবারের জন্যই তাকে ক্ষমা করে 
দাও। আমার জামনে-গেছনে সে যতবার নিন্দা করেছে, তাকে সেসবের জন্য ক্ষমা 
করে দাও! 

- হে আল্লাহ্র রাসূল! আমি খুব খুশি! আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে 
আমি যত টাকা খরচ করেছি, কথা দিচ্ছি, আল্লাহর পথে আমি এবার দ্বিগুণ খরচ 
করবো! আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি যত কষ্ট করেছি, কথা দিচ্ছি, আমি 
এখন থেকে আল্লাহর দ্বীনের জন্য তার দ্বিগুণ কষ্ট করবো! 


ইকরিমা তার কথা রেখেছিলেন। তিনি একজন ভালো সুসলিম এবং মুজাহিন হিসেবে 
বাকি জীবন কাটিয়ে দেন। রিন্দার যুদ্ধ, শামের যুদ্ধ -- এরকম অনেকগুলো গণ 
জিহাদে অংশ নিয়ে শেষ পর্যন্ত য়ারমূকের যুদ্ধে শহীদ হিসেবে মৃত্যুবরণ করেন। 


মা বিজয় |৩১৯ 


সুহাইল ইবন আমর, ইকরিমা কিংবা সাফওয়া 


এতটা সোডা ছিনেম যে সাবি পে নাসা ইসলামের বিরুদ্ধ 


ভয়ে-আতঙ্কে আল্লাহর রাসূলের হাত 
শুনেছেন, রাসূলুল্লাহ তাদের নিরাপত্তা 


পরেও কি ক্ষমা পাওয়া সম্ভব? ফিক তর প্রত্যেক জানতেন, হায় 
আল-আমীন" = বি - তাঁকে সব ব্যপারে বিশ্বাস বলা খায়। তীর সুখে হত 
কথা সত্য, তাঁর কাছে সকল আমানত নিরাপদ, তাঁর নিরাপত্তাও তাই বিশ্বাসযোগ্য। 
ইসলামের শত্রুরা আল্লাহর রাসূলের কথার ওপর যে পরিমাণ ভরসা ফরতে পেরেছে, 
সম্ভবত মানুষ তার বন্ধুর ওপরও এত তর়সা করতে পারে না। 


বনু জাদীমার অভিযানে খালিদ ইবন ওয়ালিদের ঞ 
ভুল ও প্রাপ্ত শিক্ষা 


অষ্টম হিজরীর শাওয়াল মাসে রাসূলুল্লাহ & খালিদ ইবন ওয়ালিদকে বনু জাদীমাহ 
গোত্রের কাছে পাঠালেন। তারা প্রথমে যুদ্ধ করতে ঢেয়েছিল। কিন্তু খালিদকে দেবে 
দমে গেল। খালিদ তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তারা ইসলাম গ্রহণ করতে 
রাজি হলো। কিন্তু সরাসরি 'আমরা মুসলিম হয়েছি’ না বলে তারা বললো, 
“সাৰা'আনা।’ 


যখন কেউ মুসলিম হতো, তখন কুরাইশরা তাচ্ছিল্য করে বলতো, ‘সে সাবেঈ হয়ে 
গেছে।' যেহেতু অন্যেরা এই শব্দটি ব্যবহার করে, তাই তারাও তা ই বললো। কিন্তু 
আসলে তারা মুসলিমই হতে চাচ্ছিল কিন্তু “আসলামনা” বলার মতো জ্ঞান তাদের ছিল 
না। 


খালিদ ইবন ওয়ালিদের কাছে সেটি গ্রহণযোগ্য হলো না। তিনি তাদের কথা বুঝতে 
ভুল করে কাফির ভেবে তাদের হত্যা কর শুরু করলেন। কিন্তু কিছু মুসলিম দৈনিকের 
প্রবল প্রতিবাদের মুখে খালিদ থেমে গেলেন এবং এ গোত্রের বাকিদের বন্দী করে 
প্রত্যেক বন্দীকে একজন করে সৈনিকের হাতে অর্পণ করলেন। 


পরদিন সবাইকে নিজেদের বন্দীকে হত্যা বরাতে নির্দেশ দিনেন। কিনু আবদুল্লাহ 
ইবন উমার & এবং আরও কয়েকজন এই আদেশ প্রত্যাধ্যান করলেন। বিষয়টি 
পরবর্তীতে রাসূল উ কাছে উাপন করা হলো। রাসলুাহ খুবই রেগে সেলে 
বললেন, ‘হে আল্লাহ, আমি ঘোষণা দিচ্ছি যে খালিদ যা করেছে ডা থেকে 


মুগ 


৭0 সহীহ বুখারি, অধ্যায় বিচার, হদীম ৫১। 


৩২০ |দীরাহ শেষ খন্ড 


আবদুল্লাহ ইবন উমার ঠিকই বুঝতে পারছিলেন খালিদ তুল বন্মছেন। এই লোকগুলো 
ইসলাম গ্রহণ করার পরেও তাদেরকে হত্যা করা হয়েছে ও বন্দী করা হয়েছে। বিষয়টা 


জানতেন না। তিনি জানতেন। কিন্তু তিনি এটাও জানতেন যে, আমীরের আনুগত্য 
ততক্ষণ পর্যন্তই করতে হবে যতক্ষণ তিনি যা নির্দেশ দিচ্ছেন তা হালাল। হারাম 
কাজের আদেশ দিলে আমীরের আনুগত্য করা যাবে না। সেনাবাহিনীতে বিদ্রোহ একটি 
বিপজ্জনক ব্যাপার। কিন্তু আবদুল্লাহ ইবন উমার এবং তার বন্ধুরা জেনেশুনেই 
আমীরের নির্দেশ অমান্য করেছেন। আর অবস্থার পরিপ্রেক্ষিতে এটাই ছিল সঠিক 
সিদ্ধান্ত। 


এই সারিয়াহর সময় এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত লোকদের মধ্যে 
একজন লোক ছিল বহিরাগত। সে জাদীমাহ গোত্রের ছিল না। সে এসেছিল এক 
মহিলাকে ভালোবেসে । হাত বাঁধা অবস্থায় সে তার পাহারায় থাকা মুসলিম সৈন্যকে 
অনুরোধ করলো, ‘আমাকে একবার এ মহিলার কাছে যেতে দাও। এরপর তোমাদের 
যা ইচ্ছা হয়, তা ই করো।' 


তাকে যেতে দেওয়া হলো। সে এ মহিলার কাছে গিয়ে বললো, “হুবাইশ। জীবনের ইতি 
হওয়ার আগেই ইসলাম গ্রহণ করো!’ মহিলাটি বললো, “আমি তো তোমার জন্য 
নিজেকে বিসর্জন দিয়েছি।' এতটুকুই তাদের মধ্যে কথা হলো। এরপর লোকটিকে 
নিয়ে গিয়ে মেরে ফেলা হলো। মহিলাটি সেই দৃশ্য দেখে লোকটির কাছে এল। 
দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ নিজেও তার পাশে গড়ে গিয়ে মারা গেল। এ 
এই ঘটনাটি জানতে পেরে রাসূুল্লাহর ভঁ খুব খারাপ লাগলো। তিনি বললেন, 
“তোমাদের কারো মনে কি একটুও দয়া হলো না?' 


সেখানে হত্যা করা তো ভুল ছিলই, তার ওপর লোকটিকে এভাবে হত্যা করা ছিল 
খুবই দুঃখজনক। পুরো ঘটনাটা রাসূলুল্লাহকে ৬ কষ্ট দেয়। তিনি দিয্যাহ বা রক্তপণ 
পরিশোধ করার জন্য আলী ইবন আবি তালিবকে ঞচ পাঠালেন। কেননা লোকগুলো 
ইসলাম গ্রহণ করেছিল। তাদেরকে সমস্ত কিছুর জন্য ক্ষতিপূরণ দেওয়া হলো। রক্তপণ 
ছাড়াও যা কিছু হারানো গিয়েছিল, যা কিছু তাদের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছিল 
তার সবকিছুর জন্য আলী & ক্ষতিপূরণ দিলেন। এরপরেও কিছু অর্থ বেচে গিয়েছিল। 
দি তাদের কোনো কাজে লাগে এই ভেবে আলী & সেটাও তাদেরকে দিয়ে দিলেন। 


ইবনে কালীর এই ঘটনা নিয়ে একটি মন্তব্য করেছেন, তিনি বলছেন, 
খাদ ইবন ওয়ালিদ এ গোৱোর অনেকজনকে হত্যা ফরেছিলেপ। আর পরার সব 


নু শির কেলোিলেন। জিত এরপরেও রাহ্নুরাহ ৪ খালিদকে বরণাত 
আমীর পদে তাকে বহাল রাখেন। যদিও রাসুদুরাহ & 


দাদ তেড়ে নিয়ে যো জু কলোহিশেন কে হন শা বা 
ক্ষতিগুরপও দিয়োছিলেল। এই ঘটনার প্রেক্ষিতে আলিমনা = ন নাতুনুলাহ $ 
যাদি কোনো ডল করেন তখন সেটার ক্ষাতিপুরণ ই মত দিয়েছেন বে, ইমাম 
বিষাদের কোহাগার থেকে দেওয়া হবে। আর সত সম্পদ দক নয় 
J 

আর এই কারণে আবু বকর আস সিদ্দীকও 

আৰু বৰুর সিলীক ওঃ বলেছিলেন, ‘আনি সেই তা তার পদে বহাল রেখেছিলেন। 
থে তলোয়ারকে আল্লাহ আযযা ওয়া ডাল মুশরিকদের উপরে কতো করিলে 
বে উমার ইবন খাত্তাবের & সময়ে খালিদকে তার পদ থেকে ৪৯০ 


জিহাদের সময়ে মুসলিমদের দারা ভূলক্রটিগুলোকে কীভাবে অনুসারে 
যয়, দে ব্যাপারে এই ঘটনার মাঝে শিক্ষা রয়েছে। খালিদ ইবন ওয়ালিদ কিছু 
মুসলিমকে হত্যা করেছিলেন কিছু সেজনো তাকে কারাবন্দী করা হয়নি বা ভার পদ 
থেকে বরখাস্ত করা হয়নি। রাসূলুল্লাহ $ স্পষ্টভাবে বুকিয়ে দিলেন যে, এই কাজের 


বতবিক। তবে আমীর হিসাবে বাহ নিহতদের পরিবারের জন্য তা 
॥ 


একজন মুসলিমকে কখনোই কাফিরদের হাতে তুলে দেওয়া যাবে না। একজন 
মুসলিমের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। কেননা রাসূলুল্াহ $ বলেছেন, 
“মুসলিমরা একে অপরের ভাই। সে তাকে শত্রুর হাতে তুলে দেয় না। তার সাথে 

করে না এবং তার উপর অত্যাচার করে না।' বর্তমান সময়ে 
বিষয়টিকে ঘিরে বেশ কিছু বিভ্রান্তি আছে। দুর্ভাগ্যবশত কিছু মুসলিম কাফিরদের 
রক্তে মুসলিম রক্তের চেয়ে বেশি মূল্য দেয়। তারা তাদের মুসলিম ভাইদেরকে 
কাফিরদের হাতে তুলে দিতে চায় এবং কাফিরদের সাথে এক হয়ে মুসলিমদের 
বিরুদ্ধে যুদ্ধ করাকেও জায়েয মনে করে। এর কারণ মানুষের মধ্যে আল ওয়ালা ওয়াল 
বারার জ্ঞানের অভাব। এই বিষয়ের ওপর মুসলিমদের আরও মনোযোগ দেওয়া 
ড্রুরি। তাদের জানা দরকার ঘে, মুসলিমরা কাদের প্রতি অনুগত এবং কাদের 
ব্যাপারে দায়মুক্ত। 


মূর্তি ভাঙার অভিযান 


উযযা ধ্বংস 


পাঠালেন। 
রুহ & অল উযা ধ্বংস করার জন্য খালিদ ইবন ওয়ালিলকে লা 
আল উর ছিল নে সময়ে পিকের কিছু জমির 


৩২২।সরাহ শেষ খন্ড 


দেবতা। রাসূলুল্লাহ $ কাবার চারপাশের মূর্তিগুলোকে ধ্বংশ করেছিলেন। এখন তিনি 
মক্কার বাইরের মূর্তিগ্লোকেও ধ্বংস করতে ঢাইলেন। 


আল উযযার মূর্তি ছিল নাখলায়। খালিদ ইবন ওয়ালিদ ৬% নাখলায় গেলেন। উষযার 
তত্তাবধায়করা তাঁকে দেখেই পালিয়ে গেল। খালিদ ইবন ওয়ালিদ ৬ উমার মূর্তি 
ভেঙে ফেললেন। এর ভিত্তি্তরসহ গুঁড়িয়ে দিলেন। কিনু ফিরে আসার পর বাসনা 
ও তাকে জিল্রেস করলেন, 'তুমি কি আর কিছু দেখনি?’ খালিদ উত্তর দিলেন 'না।" 
রাসূলুল্লাহ $ বললেন, "তাহলে তুমি আসল কাজটাই করোনি।' 


খালিদ ইবন ওয়ালিদ আবার ফিরে গেলেন। দেখতে পেলেন, এলোমেলো চুলের এক 
নগ্ন নারীকে। সে চিৎকার করছে আর নিজের গায়ে ময়লা ছুঁড়ে ছুঁড়ে মারছে। ভয়ঙ্কর 
এক দৃশা। খালিদ ইবন ওয়ালিদ ভীত হওয়ার পাত্র নন, তলোয়ারের কোপে তাকে 
হত্যা করলেন। রাসূলুল্লাহকে শুনে বললেন, ‘হ্যাঁ, এটাই ছিল আল উষযযা। তুমি তাকে 
হত্যা করেছো।" বাহ্যিকভাবে একটা মূর্তি থাকলেও মূলত উযযা ছিল এক ধরনের 
ভ্বীন বা শয়তান। । এর ভিতরে স্বীন বা শয়তান বাস করছিল। রাসূলুল্লাহ গু বললেন, 
“আজকের পর উ্যা বলে আর কিছু নেই।* 


মানাত ধ্বংস 

মানাত মূর্তিটি ছিল লোহিত সাগরের পাড়ে। মন্কা-মদীনার মাঝামাকি জায়গায়। 
জাহিলিয়াতের যুগে আওস, খাযরাজ, গাসসান এবং অনান্য অনেক গোত্র মুর্তিপূজা 
করতো। হজ্জের সময়ে তারা এই মূর্তির পূজো দিয়েই হজ্জের সুচনা করতো। সাদ 
ইবন যাইদ আল-আশহালীকে &ঃ আল্লাহর রাসূল এই মূর্তি ধ্বংস করার জন্য 
পাঠালেন। বিশজন সৈনিক নিয়ে তিনি মানাত ধ্বংস করতে গেলেন। মানাতের রক্ষক 
তাদের বললো, 

- মানাত ধ্বংস করতে! 


-করো দেখি কী করতে পারো! 
সাদ মূর্তির দিকে এগিয়ে গেলেন। বেরিয়ে এল একটি কালো নারী। দে মুখ দিয়ে 


আজেবাজে বকছিল। সাদ প্রথমে সেই মহিলাকে হত্যা করলেন, এরপর মূর্তি ধ্বংস 
করে ফিরে এলেন। 


সুওয়া ধ্বংস 


এই মূর্তির পূজা করতো বনু হ্যাইল গোত্র। অকা বিজয়ের পর বনু হ্যাইল গোত্র 
ইসলাম গ্রহণ করে। আল্লাহ্‌র রাসূল পু আমর ইবন আল আসকে & সুওয়া ধংশ 


মন্ত বিজন (৩২০ 
পাঠান। আমর মূর্তি ভাঙ্গতে উদ্যত হালে সুওয়ার 
করানো, “তুমি এর কিছুই করতে পরবে নার রক তকে বাধা দিল লা। 


আমর বললেন, "তুই এখনো মিথ্যার ওপরে বেঁচে আছিস? শোনে এই মূর্তি? 
এই মূর্তি” এই বলে মূর্তিটি গুড়ো গুঁড়ো করে দিলেন। এরপর জানতে চাই 
এখন কী মনে হয় তোর?' ॥ এরপর জানতে চাইলেন, 


“আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম’ - এই বলে সুওয়ার রক্ষক নি 
গেল। চোখের সামনে মূর্তির জসারতার প্রমাণ পেয়ে হয়তো তার লোগো ঘিয়ে 
এভাবেই বিভিন্ন মূর্তি ভাঙার মাধ্যমে আরবের বুক থেকে শিরকের প্রতীকণুলোকে 
একে একে উচ্ছেদ করা হলো। 


মক্কা বিজয় থেকে শিক্ষা 


হুদুদ, ইসলামের সাম্য এবং শারীয়াহ 


মক্কায় প্রবেশকালে আল্লাহর রাসূলের উর উটের পেছনে বসা ছিলেন উসামাহ ইবন 
যাইদ *%। তার বাবা যাইদ একসময় ছিলেন দাস। আল্লাহর রাসূল $$ কাবাঘরে 
আজান দিয়েছিলেন বিলালকে দিয়ে। বিলালও ছিলেন সমাজের অপাংক্তেয় শ্রেণির 


ঘটনার মাধ্যামে। 


বনু মাখযুমের এক মহিলার কাহিনী ৷ চুরির অপরাধে তাকে ধরে আনা হয়। বনু মাধযুম 
ছিল কুরাইশের এক প্রভাবশালী গোত্র তাদেরই এক সম্মানিত মহিন চুরি করার 
মতো অপরাধ করেছিল। রাসূলুল্লাহ সেই মহিলার ওপর চুরির শতি প্রয়োগ, 

হত কাটার নির্দেশ দিলেন। 


এই আদেশের গোত্রের লোকেরা সেই মহিলাকে শান্তি থেকে বাঁচাতে 
৮ 
জন্য যেমন অভিনব, তেমনই কন্টকর। তারা মানতেই পারছিল না পলাবশালী বে 
ধরনে শান্তি পাৰে। যে সমাজব্যবস্থায় বরাবর দুর্বল আর দাস CTO 
জগ করে এসেছে, যে সমাজে উচু শ্রেণির লোকেরা বরাবর কোনো ন ভরতে কষ্ট 
পার পেয়ে এসেছে, সে সমাজের লোকেদের কাছে ব্যাপারটা হয ক কাছে 
হওয়াটাই স্বাভাবিক । তারা উসামাহ ইবন যাইদকে দিযে আনাহা মণ 

শা লাব বা মাফ করার জন্য অনুরোধ করাতে চাইলো! কারা, 


০২৪ |সীরাহ শেষ বড 


রাসূলুল্লাহ & খুব ভালোবাসতেন। 


পীড়াপীড়িতে উসামা অনিচ্ছায় সাথে রাজি হলেন। বিষয়টা নিয়ে কণা তোলার সাগে 
সাথে রাসূলুল্লাহর & চেহারাই বদলে গেল। তিনি শুণই রেগে গোলোন। স্ধযাবেলা 
রাসূলুল্লাহ দাঁড়িয়ে একটি খুতবা দিলেন। খুতবায় বললেন, ‘তোমাদের আগের 
জাতিগুলো ধ্বংস হয়েছিল এই কারণে মে, তাদের সম্নান্ত বংশের কোনো লোক 
করলে তারা তাকে ছেড়ে দিত আর দুর্বল কেউ চুরি করলে তাকে শান্তি দিত। আমার 
জানের মালিক আল্লাহর নামে কসম করে বলছি, যদি মুহাম্মাদের বন্যা ফাতিমাও চুরি 
করতো তাহলে আমি ভার হাত কেটে নিতাম! 


এরপর হাদ্দ কায়েম করা হলো অর্থাৎ শা্তিস্বরূপ মহিলার হাত কেটে নেওয়া হলো। 
পরে অবশ্য সেই মহিলা তাওবা করেছিলেন। তার বিয়েও হয়েছিল। আইশা * বলেন, 
“এ ঘটনার পরে তিনি আমার সাথে দেখা করতে আসতেন। তার কিছু প্রয়োজন 
থাকলে আমি রাসূলুল্লাহকে & সেসব জানাতাম।' 


রাসূুল্াহ্‌ & আমাদেরকে এমন এক আদর্শের শিক্ষা দিয়েছিলেন যেখানে আইন 
মানুষের জীবনকে পরিচালনা করে, ক্ষমতা নয়। যদি কোনো সমাজে কেবল দুর্বলদের 
শান্তি দেওয়া হয় আর ক্ষমতাশালীরা পার পেরে যায়, তাহলে আল্লাহ আযঘা ওয়া জাল 
সেই সমাজকে ধ্বংস করে দেন। বর্তমান সমাজে এ ধরনের বৈষম্য তো আছেই, 


উপর আল্লাহর আইন বলেও কিছু নেই। 


হাদীসে এসেছে যে, ‘আল্লাহর হুদুদের একটি হাদ্ধ প্রয়োগ করা চল্লিশ দিন টানা বৃষ্টি 
হওয়া থেকে কল্যাপকর।”1 শুধু এই হুদুদ প্রয়োগ না করার কারণে সমাজ আজ 
হাজারো বরকত থেকে বঞ্চিত হচ্ছে। তাই জীবনে এত বিশৃঙ্খলা। আজ এই উম্মাহর 


ইসলামী শাসনব্যবস্থাকে বা শরীয়াহকে বর্তমানে বর্বর এবং মধ্যযুগীয় ব্যবস্থা হিসেবে 
দেখানো হয়। কিনতু প্রকৃতপক্ষে এই ব্যবস্থায় সবচেয়ে বেশি কল্যাণ, শাস্তি ও বারাকাহ 
আছে। মুসলিমদের স্বর্ণযুগ বলে যে যুগটির কথা বলা হয়, সেটি প্রকৃতপক্ষে এই 
শরীয়াহর যুগ। আর যে যুগে মুসলিমরা সবচেয়ে বেশি নিগৃহীত, পদদলিত আর 
পিছিয়ে আছে, সেটি হলো গত দুশো বছর ধরে চলে আসা সা্রাজাবাদের যুগ। এখন 
মুসলিমরা শরীয়াহকে বাদ দিয়ে কাফিরদের আইন মেনে নিয়েছে আর তাদের 
জীবনযাত্রার প্রতি ঝুঁকে পড়েছে। 


% ইবনু মাজাহ, অধ্যায় হুদুদ, হাদীস নং ২৫৩৭। 


মা বিজয় | ৩২৫ 
হিজরত এবং জিহাদ 


বুধারীতে এসেছে যে, রাসূলুল্লাহ উমা বিজয়ের পর বলেন, « 
কোনো হিজরত নেই। শুধু জিহাদ ও নয়ত আছে ভার লি যাদবের 
জন্য আহবান করা হয়, তাহলে তোমরা তাতে সাড়া দেবে।"/৮ 0059) 


মক্কা বিজয়ের আগে হিজরত করা ছিল বাধ্যতামূলক। সেসময়ে যে 

সেই মতা থেকে মদীনা, বা আরবের বকে যেই হতো, 
মদীনায় হিজরত করতে হতো। মক্কা বিয়ের পরে কেউ কেউ রাসূলুল্লাহর কাছে 
হিজরত করার ইচ্ছা পোষণ করলে, রাসূলুল্লাহ & তাদের বললেন, হিজরতের সময় 
শেষ। যারা যারা হিজরত করেছে, তারা এর আজর (সাওয়াব) পেয়ে গেছে। এখন আর 
হিজরতের সুযোগ নেই। হিজরতের বদলে এখন আছে জিহাদ । যে ইবাদাতের মাধ্যমে 
হিজরতের সাওয়াব লাভ করা যাবে, তা হলো জিহাদ ফী সাবিলিল্লাহ। তাবেঈ আতা 


“আমি আইশার & কাছে গিয়ে হিজরত সম্পকে জানতে চাইলাম। আইশা বললেন, 
“এখন আর কোনো হিজরত নেই। সে যুগে ফিতনা থেকে বাচতে মূ'নিনরা তাদের দীন 
য়ে আল্লাহ ও তাঁর পালিয়ে আসতে চাইত। কিছু এখন আলাহ আৰ 
ওয়া জাল ইসলামকে এমনভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে, একজন মুসলিম যেখানে 
ইচ্ছা আল্লাহর ইবাদাত করতে পারে। তরে তোমাদের জিহাদ ফী সাবিলিরাহ করা 

উচিত এবং জিহাদের নিয়াত রাখা উচিত।” 


আজ থেকে আর কোনো হিজরত নেই -- এই কথার অর্থ এই নয় যে হিজরতের 
আদেশ রহিত হয়ে গেছে। বরং এ কথা দারা বোঝানো হয়েছে যে, মক্কা থেকে মদীনায় 
অর হিজরত করার প্রয়োজন নেই। কিন্তু জিহাদ করার উদ্দেশ্যে হিজরত করা অথবা 
ভালো নিয়ত, যেমন ভালোভাবে দ্বীন পালনের উদ্দেশ্যে হিজরত করা -- এ দুটো 
আদেশ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ইবন কাসীর এই ব্যাপারে মন্তব্য করেন, 
"(সাধারণভাবে) এখন আর হিজরত নেই, তবে এমন কিছু পরিস্থিতি আছে যখন 
হিজরত করা আবশ্যক হয়ে পড়ে। যেমন হারবিদের (মুসলিমদের সাথে মুত 


অর্থাৎ, খনো আছে। পরিস্থিতিভেদে সেটা আবশ্যক অথবা এ্ছিক 
৮৮ [আছেন প্রকাশ করা বা পালন করা সম্ভব না হয়, 
তাহলে সেই ভূমি থেকে ইসলামের ভূমিতে অথবা এমন কোনো দেশে 


"মী, অধ্যায় জিহাদ, হাদীস নং ২৬৩১1 


৩২৬ সীরাহ শেষ এ 


উচিত যেখানে স্বাধীনভাবে ইসলাম পালন করতে কোনো বাধা নেই। প্রকাশ্যে দ্বীন 
পালন বলতে ব্যক্তিগত আহকামগুলো নয়, বরং ইসলামের সবগুলো আহকাম পালন 
করার সুযোগ থাকতে হবে। 


বর্তমানে কোনটা কুফরের ভূমি ও কোনটা হারবি ভূমি সেটা স্পষ্ট। কিন্তু আমাদের 
কাছে কোনো স্পষ্ট ইসলামের ভূমি নেই। তাই বর্তমান সময়ের জন্য হুকুম হলো 
একজন মুসলিমের সেখানেই হিজরত করা উচিত, যেখানে সবচেয়ে ভালোভাবে 
আল্লাহর ইবাদাত করা যাবে। বিষয়টা কিছুটা আপেক্ষিক। একজন মুসলিম যদি তার 
দেশে সঠিকভাবে আল্লাহর ইবাদাত করতে পারে, তাহলে সে সেখানে থাকতে পারে। 
কিন্তু যদি তা না হয়, তাহলে ভার এমন কোনো জায়গা খুঁজে বের করা উচিত যেখানে 
সে তার দ্বীন নিয়ে সবচেয়ে কম ভীত খাকবে। এখানে যেটা দেখতে হবে সেটা হলো 
দ্বীন, দুনিয়া নয়। হতে পারে, কোনো একটি দেশে তার দুনিয়া নিয়ে কোনো দুশ্চিন্তা 
নেই। কিন্তু সেখানে দ্বীন পালনে বাধা আসছে। আবার আরেকটি দেশে দ্বীন পালনে 
বাধা তুলনামূলক কম, কিন্তু দুনিয়াবি আন্মাম-আয়েশের বিবেচনায় সে জায়গাটি 
আরামদায়ক নয়। সেক্ষেত্রে দ্বিতীয় দেশে হিজরত করাটাই দ্বীনের দাবি। 


বিজয়ের আগের ও পরের মুসলিমরা সমান নয় 


আমর ইবন সালামা *ঃ ছিলেন মন্ধার বাইরে থেকে আসা একজন সাহাবি। তিনি তার 
ছোটবেলার কগা বর্ণনা করেন, 


“আমাদের সামনে দিয়ে কোনো মুসাফির গেলেই আমরা তাকে মুহাম্মাদের & কথা 
জিল্রেনস করতাম। তারা বলতো, তিনি দাবি করেছেন যে, আল্লাহ তাঁকে পাঠিয়েছেন 
আর তাঁর কাছে আয্লাহয় কাছ খেকে ওয়াহী আসে। আর তিনি মাত্রই অমুক-তমুক্ক 
ব্যাপারে ওয়াহী লাভ করেছেন। আমি এমনভাবে এই শব্দগুলো (কুরআনের আয়াত) 
মখ্ করতাম যে তা আমার অত্রে গোঁথে গিয়োছিল।' 


অর্থাৎ মুহাম্মাদ গু সম্পর্কে গোটা আরব অনেক আগে থেকেই খোঁজ খবর রাখত। 
যদিও তখনো তাদের বেশিরভাগ মুসলিম হয়নি। ইসলাম ছিল সেই সময়ের পত্রিকার 
হেডলাইন। আমর ইবন সালামা তখন একজন শিশু। কিন্তু মানুষের কথাবার্তা তার 
কানে আসতো আর এভাবে তিনি কুরআনের অনেক আয়াত মুখস্থ বরে ফেলেছিলেন। 
অথচ তার গোত্রের লোকেরা তখন কাফির ছিল। 


আরবরা দলে দলে মুসলিম হয়েছে মক্কা বিজয়ের পরে। আসলে তারা দেখতে চাইছিল 
কুরাইশ বনাম মূহামাদের & এই দন্দে কে জয়ী হয়। গণমানুষ এভাবেই চিন্তা করতে 
স্বাচ্ছন্দ্যবোধ করে। তারা সত্যের সন্ধান করে না, বরং তারা জয়ী দলের সন্ধান করে। 
তারা দেখে কারা বিজয়ী হচ্ছে আর তারপর বিজয়ী দলের অনুসরণ করে। তাই সে 
যুগের আরবরা বলতো, 'মুহামাদ যদি তাঁর নিজ গোল্রের বিপক্ষে হেরে যান তাহলে 


মজা নি অত | ৩২৭ 


তাঁকে আর তাঁর গোত্রকে ছেড়ে দাও। আর যদি রর 
এন নবী ও তিনি সত্যবাদী *1 তিনি বিজয়ী হন, তাহলে তিনি 


এই মানসিকতা ক্রটিপূ্ণ। বিজয় সত্যের মানদণ্ড নয়। আ 
রা 
পাঁচ, দুই বা একজন। এমন নবীও ছিলেন, যাদের কোনো ছিল না। কিনু 
তার মানে এই নয় যে, তারা ভুলের ওপরে ছিলেন বা তারা ব্যর্থ OL 
হিদায়াত আল্লাহর হাতে, নবীর দায়িত্ব কেবল দাওয়াত পৌছেছে কেননা 
যদি সঠিকভাবে আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে তিনি 
সফণ। ইসলাম এভাবেই সফলতাকে সংজ্ঞায়িত করে, জয়-পরাজয়ের ভিত্তিতে নয়। 


সংখ্যাগরিষ্ঠ আরবজনতার বিপরীতে স্ব্পসংখ্যক মানুষই ইসলামের চূড়ান্ত বিজয় 
অর্থাৎ মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছিল। তারা জানতো, আল্লাহর রাসূল 
হচ্ছেন সত্য নবী। তাই তারা বিজয়ের অপেক্ষা করেনি। ইসলামকে সত্য জেনে 
মুনলিম হয়ে ইসলামের জন্য ত্যাগ স্বীকারে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের ব্যাপারে 
আল্লাহ বলেছেন, 


“তোমাদের মধ্যে তারা কখনো একই রকম (মর্যাদার অধিকারী) হবে না যারা 
মেরা) বিজয়ের আগে (আল্লাহর পথে) বায় করেছে এবং জিহাদ করেছে। 
তাদের মর্যাদা ওদের তুলনায় বেশি যারা (মক্কা) বিজয়ের পর (আল্লাহর পথে) 
ব্যয় করেছে এবং জিহান করেছে। (অবশ্য) আল্লাহ উভয়ের কল্যাণের 
প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত।” (সূরা 


হাদীদ, ৫৭:১০) 


সুতরাং বিজয়ের আগে মুসলিম হওয়া আর পরে মুসলিম হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। 
যারা মা বিজয়ের আগে মুসলিম হয়েছে, 
মক্কা বিজয়ের পরের মুসলিমদের চেয়ে অনেক বেশি। বর্তমান সময়ের প্রেক্ষিতে এই 
আয়াতটি মুসলিমদের জন্য অনুপ্রেরণার 

শক্তিশালী প্রতিষ্ঠিত অবস্থায় নেই। কাজেই ইসলাম প্রতিঠার আগে এই গুতিকুল 
পরিবেশে যারা ইসলামকে আঁকড়ে ধরবে, 
তাদের মর্যাদা ও পুরস্কার নিঃসন্দেহে সেসব 
বিজয় দেখার পর ইসলামের বাহিনীতে যোগ দেবে। 


হনাইনের যুদ্ধ 
প্রেক্ষাপট 


মক্কা বিজয় হলো। ইসলামের বিরুদ্ধে সবচাইতে শক্তিশালী ধৰ্মীয় ও রাজনৈতিক শক্তি 
ছিল কুরাইশরা। মকা বিজয়ের সাথে তাদের পতন ঘটে। কিন্তু আরও একটি শক্তি 
তখনও ইসলামী রাষ্ট্রের জন্য হুমকি হিসেবে কাজ করছিল। তাদের কথা কুরআনেও 
ইঙ্গিত করা হয়েছে৷ 


“আর তারা বলে, এ কুরআন কেন দুই জনপদের মধ্যকার কোনো মহান 
ব্যক্তির উপর নাযিল করা হলো না?” (সূরা ফুসসিলাত, ৪১:৩১) 


এই দুই জনপদ হলো মক্কা আর তাইফ। আর অবশিষ্ট এই বিরোধী শক্তির অন্তর্ভুক্ত 
ছিল হাওয়াযিন, সাকিফ এবং আরও কিছু গোত্র। এরা ছুনাইনের যুদ্ধে অংশ নিয়েছিল। 
সাকিফ গোত্র তাইফে বসবাস করতো। এটি ছিল হাওয়াঘিনের একটি শাখা। 
হাওয়াখিন ছিল কুল্মাইশের মতোই অন্য অনেকগুলো উপগোর্রের মূল গোত্র। 
হাওয়াধিনরা কুরাইশদের প্রতি্দী ছিল সেই জাহিলিয়াতের যুগ থেকেই। এই দন্দ্ব 
ছিল পুরোপুরি গোত্ীয চেতনা থেকে উডুত। আল্লাহর রাসূলের $ ম্কা বিজয়ে 
হাওয়াষিনরা দুশ্চিন্তায় পড়ে যায়, কেননা তাদের অস্তিত্ব এখন হুমকির মুখে। কুরাইশ 
বংশের কেউ এসে তাদের ওপর ক্ষমতাবান হয়ে যাবে, এটা তারা মানতে পারছিল না। 
তারা স্পষ্টতই বুঝতে পারছিল যে, মক বিজয়ের পর আল্লাহর রাসূলের পরবর্তী লক্ষ্য 
তাইফ। ভুাজনৈতিক বিচারে সেটাই ছিল স্বাভাবিক। কারণ তাইফ ছিল মক্কার 
নিকটবর্তী সবচেয়ে শক্ত প্রতিদন্দী। 


আত্মীয়তার সম্পর্ক, ভদ্রতা, সৌজন্যবোধ, স্বজাত্যবোধ গৌণ হয়ে যায়। তাওহীদ আর 
শিরকের দন্দ সবকিছুকে ছাপিয়ে মুখ্য হয়ে দাঁড়া়। এটাই চিরন্তন বা্তবতা। 


হন্াহ নেৰ যু | ০২৯ 


উসাইদ ভর 


দুই শিবিরে যুদ্ধের প্রস্তুতি 
এই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল আগের চাইতে বেশি। 
অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে বলতে লাগলেন, [রিনার 


লিনা সংখ্যার কমতি জন্য আজ জামরা পরাজিত হবো না, আমাদের সেনাসংখ্যা 
আজ অনেক!" 


শক্রপক্ষে একজন বিচক্ষণ বৃদ্ধ লোক ছিল। তার লাম দুরাইল ইবন আস-সিমাহ। 
হাওয়াযিনদের মাঝে সে অনেক বিখ্যাত ছিল। বলা চলে একজন জীবন্ত কিংবদস্তি। 
তার খ্যাতির কারণ বহুবিধ। সে ছিল সাহসী, নির্ভীক যোদ্ধা, দক্ষ রণকুশলী এবং 
বিচক্ষণ একজন বাক্তি। কিনতু বার্ধক্যের কারণে এই যুদ্ধে নেতৃত্ব দেওয়া তার পক্ষে 
সম্ভব ছিল না। তাই এ যুদ্ধে সে ছিল একজন উপদেষ্টা। মালিক ইবন আউফ ছিল এই 
যুদ্ধের কমান্ডার। 

উট থেকে নেমে দুরাইদ জিজ্ঞেস করলো, 

-আমরা কোথায় আছি এখন? 

-এটা হলো আওতাস, কেউ একজন জবাব দিল। 


-বাহ অশ্বারোহী বাহিনীর জন্য বেশ ভালো জায়গা। পাথুরেও নয়, আবার নরম মাটিও 
নয়। আচ্ছা, এতসব হট্টগোল কীসের? মনে হচ্ছে যেন উটের চলার আওয়াজ! গাধার 
বিকট চিৎকার! শিশুদের কানা! ছাগলের ভ্যা-ভ্য! ঘটনা কী বলো তো? 


- মালিক ইবন আউক ভার বাহিনীর সাথে তাদের ধন-সম্পদ আর পরিবার- 
পরিজনকেও সাথে এনেছে। এগুলো পেছনের সেই কাফেলারই অওয়াজ। 


-কোথয় সে? 


মালিক ইবন আউফকে ডেকে আনা হলো। দুরাইদ তাকে প্রশ্ন করলো" 
- মালিক ইবন আউফ! তুমি আল তোমার গোরের নেতা। আজকের দিনে তুমি যা 


৩৩০|সীরাহ শেষ খণ্ড 


সিদ্ধান্ত নেবে, অনাগত তবিষ্যতের ওপরে তার সুদূরপ্রসারী প্রভাব পড়বে। এই মে 
আমি উটের শব্দ, গাধার বিকট চিৎকার, শিশুদের কাযা আর ছাগলের ভ্যাঁ-ভ্যা ডলতে 
পাচ্ছি, কাহিনীটা কী বলতো? 


-আমি আমার লোকজনের ধন-সম্পদ আর স্ত্রী-পুত্রকে সাথে করে নিয়ে এসেছি। 


- এই কাজটা তুমি কেন করলে? 

- তাহলে প্রত্যেক সৈনিকের পেছনে তাদের পরিবার আর ধনসম্পদ থাকবে। তাদের 
মায়ায়, তাদের বাঁচাবার জন্য তারা মরিয়া হয়ে যুদ্ধ করবে। 

- ভেড়ার রাখাল কোথাকার! যদি যোদ্ধারা পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়, 
তাহলে তাকে আটকাবার সাধ্য কার আছে! যুদ্ধ যদি তোমার অনুকূলে যায় তাহলে তো 
ই তলোয়ার আর বন্লমধারী লোকগুলোই তোমার কাজে আদবে। আর যদি প্রতিকূল 
যায়, তাহলে তোমার স্তরী-পু্র আর ধন-সম্পদ তোমার বাড়তি ভোগান্তির কারণ হয়ে 


দাঁড়াবে। 


দূরাইদ এরপর জিজ্ঞেস করলো, 

- আচ্ছা, ভালো কথা, কা’ব আর কিলান _ এ গোত্র দুটো কোথায়? ওদের দেখছি না 
যে? 

-তারা যুদ্ধে আসেনি, লোকেরা উত্তর দিল। 

- তাহলে ক্ষীগ্রতা আর বীরত্ব দেখাবে কারা! এই যুদ্ধ যদি মর্যাদার কিছু হতো, তাহলে 
ওরা এই যুদ্ধে অবশ্যই আসতো। তোমরাও যদি ওদের মতো আজ বিরত থাকতে, 
কতই না ভালো হতো! ওরা যদি না এসে থাকে, তাহলে এই যুদ্ধে এসেছে কারা? 

- এসেছে আমর ইবন আমীর আর আওফ ইবন আমীর। 


- এরা আসলেও কী আর না-আসলেও কী! না পারবে উপকার করতে, না পারবে ক্ষতি 
করতে! 


মালিক ইবন আউফের যুদ্ধের প্রস্তুতি আর পরিকল্পনা দেখে দুরাইদ যারপরনাই 
হতাশ। তার কাছে মনে হচ্ছিল এই যুদ্ধে যাওয়াটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। তবু সে 
মালিককে উপদেশ দিল, 


- শোনো মালিক, হাওয়ামিনের দলকে অশ্বারোহীদের সামনে রেখো না। এদের পেছনে 
পাঠিয়ে দাও। শুধু অশ্বারোহীদের সাখে নিয়ে সাবিঈদের (মুসলিমদের) মোকাবেলা 
করো। যদি যুদ্ধ তোমার অনুকূলে যায়, তাহলে পেছনের লোকেরা তোমাদের সাথে 
মিলিত হবে। আর যদি প্রতিকৃলে যায়, তাহলে অন্তত তোমার পরিবার আর ধন-সম্পদ 
বেঁচে যাবে। 


ঘনাইলের যুদ্ধ | ৩৩১ 


্ালিক ইবন আউফ এই উপদেশ কানেই তুললো না, gs 

সারি কখনো এমন করবো না। ছা বুড়িয়ে গেছো না ‘আল্লাহর কদম, 
গেছে। হাওয়াষিনদের উদ্দেশ্যে বলছি, হয় তোমরা আমার নু সুরে 
গ্রাম এই তরবারি ওপর ভরসা করবো। যোদ্ধার, যখন তোমরা ৪1 
তরবারি কোষমুক্ত করে একযোগে ঝাঁপিয়ে পড়বে। 


মালিক ইবন আউফ আসলে চাচ্ছিল না এই যুদ্ধে দুরাইদের বে 
৮৮৮ 
করে বললো, ‘না পারলাম এই যুদ্ধে শামিল হতে, না পারলাম এই যুদ্ধ থেকে 
তে এই আলোচনা থেকে নবীন আর পরবীণের চিন্তা ও দিতির পার্থক্য 
জল দুরইদের মতো অভিজত। আর বিচ্পতা মানিক ইবন অউযফের ছিল না। 
দে ছিল কিছুটা হুজুগে প্রকৃতির। নিজের নাম কামানোর জন্য বিশাল এবং 
অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে সে দ্বিধা করছে না। যুদ্ধের ময়দানে অভিজ্ঞতা খুবই 
গুরুত্বপূর্ণ ব্যাপার । শুধু উৎসাহ-উদদীপনা আর আবেগ যথেষ্ট নয়। 


তথ্য ও অস্ত্র সংগ্রহ 


রাসূনুল্লাহ উঁ শক্ত পক্ষের উপর গোয়েন্দাগিরি করার জন্য আবদুল্লাহ ইবন আবি 
হাদরাদকে 2 পাঠালেন। আবদুল্লাহ ইবন আবি হাদরাদ ৬ সফলভাবে শক্রসেনার 
সংখ্যা এবং তাদের পরিবার ও সম্পদের উপস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে 
রাসুলুল্াহকে পু জানালেন। কিন্তু উমার ইবন খাত্তাব তার কথা বিশ্বাস করতে 
পারলেন না। তার দেওয়া তথাকে নাকচ করে দিলেন। আবদুল্লাহ পাল্টা জবাব 
দিলেন, ‘আপনি আমার কথা বিশ্বাস না করলে অবাক হওয়ার কিছু নেই, কারণ আপনি 
নিজেই একসময় সত্য দ্বীনকে অস্বীকার করেছেন। আমার চাইতেও শতগুণ পৰি 
সত্তা আল্লাহর রাসূলকে আপনি অস্বীকার করেছিলেনা' উমার ৬ রাসৃলুললাহকে ৪ 
বললেন, "ইয়া বাসূলুগ্লাহ! আপনি শুনেছেন সে কী বলছে!” রাসূলুল্লাহ & তখন হোস 
উমারকে & বললেন, তুমি যে পথহারা ছিলে তা নিয়ে তো সন্দেহ নেই উমার। 
এরপর আল্লাহ তোমাকে সত্য পথে পরিচালিত করেছেন।' 


এই যুদ্ধ মুসলিম বাহিনীর অতিরিক্ত অস্ত্রের প্রয়োজন ছিল। সেই প্রয়োজন মেটাতে 
রাহ সাফওয়ান ইবন উমাইয়া সাথে কথা বলেন। সাফওয়ান তখনো 


রন পরিবর্তন হয়ে গেছে এবং সে ইসলাম গ্রহণের 
তার ইসলাম গ্রহণের কাহিনী সামনে আসবে। 


০০২।সীরাহ শেষ খন্ড 


ময়দানে মুখোমুখি দুই দল 


সেদিনের আবহাওয়া ছিল খুবই উত্তগ্ড আর শুষ্ধ। মুসলিম মুজাহিদ বাহিনী অগ্রসর 
হলো। তারা হুনাইনের উপত্যকা ধরে এগোতে লাগলেন। পাহাড় দিয়ে সোজা সামনে 
এগোনোর সময় কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে চারদিক থেকে শুরু হা 
তীরবৃষ্টি। এরপর হাওয়াধিনের অশ্বারোহীরা যুসলিমদের ওপর হামলা চালায়। 
উপর্ূপরি অতর্কিত হামলায় মুসলিম সেনারা পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়ে। দিশেহারা 
মুসলিম সেনারা ছত্রভঙ্গ হয়ে চারপাশে পালাতে থাকে, যুদ্ধের প্রথম ধাক্কায় মালিক 
ইবন আউফের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয়। 


তার পরিকল্পনা ছিল প্রতিটি গিরিপথ, গোপন আর সংকীর্ণ স্থানে ওঁৎ পেতে থাকা আর 
মুসলিম বাহিনী সেই গিরিপথে এলেই তাদের ওপর আচমকা আক্রমণ করা। আক্রমণ 
পরিচালিত হবে দুটি ফ্রুন্টে পাহাড়ের দুই পাশ থেকে তীর ছোঁড়া হবে আর এরপর 


প্রথমে ছিল সওয়ারীদের সারি, তারপর পদাতিক সৈনিকদের সারি, তারপর মহিলাদের 
সারি, তার পেছনে ছিল পশুপাল। তাদের দক্ষ তীরন্দাজ ছিল। তার ওপর অশ্বারোহী 
হাওয়াযিন সেনারা মুসলিমদের ওপর কঠিন হামলা চালায়। মুসলিম সেনাবাহিনীর 
সামনের দিকে ছিল বনু সুলাইম গোত্রের সেনাদল। আকস্মিক হামলার তীব্রতা ও 
ভয়াবহতা সামাল দিতে না পেরে তারা যুদ্ধের ময়দান থেকে পালানো শুরু করল। 
তাদের পেছনে ছিল আত-তুলাকা। তারা মাত্র ইসলাম গ্রহণ করেছে। তারাও যুদ্ধের 
অয়দান ছেড়ে পিছু হটতে লাগলো। উটগুলো পালাতে গিয়ে একটার পর আরেকটা 
হুমড়ি খেয়ে পড়ে। এই হামলা এতটাই আচমকা আর তীর ছিল যে মুসলিমদের সেরা 
পদাতিক সৈন্য সালামা ইবন আল-আকওয়াও ৬৪ ময়দান ছেড়ে পালাতে থাকেন। 
মুসলিম বাহিনী পুরোপুরি বিশৃঙ্খল হয়ে গেল। এভাবে দেখতে দেখতে প্রায় সবাই 
উধাও হয়ে গেল। ময়দানে টিকে থাকলেন অল্প কিছু মানুষ। আল্লাহর রাসূল $, কিছু 
মুহাজির, আনসার এবং আহলে বাইতের লোকেনা। 


“অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বহু জায়গায় এবং হুনাইনের 
দিনে, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুল্প করেছিল, অথচ তা 
তোমাদের কোনো কাজে আসেনি। আর জমিন প্রশস্ত হওয়া সত্বেও তোমাদের 
উপর সংকীর্ণ হয়ে গিয়েছিল। অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন 
করেছিলে” (সূরা তাওবা, ৯: ২৫) 


মুসলিম বাহিনীর এই বিপর্যয়ে দুর্বল ঈমানের মুসলিমরা যেন প্রায় ঈমানহারা হয়ে 
গেল। আবু সুফিয়ান & এই অবস্থা দেখে বলে উঠলেন, ‘এরা তো পালাতে পালাতে 
সমুদ্রের পাড় পর্যন্ত পৌঁছে যাবে সাফওয়ান ইবন উমাইয়্যার ভাই বলে ওঠে, ‘জাদুর 
কেরামতি আজ শেষ! মৃহামাদের জাদু আর কাজ করছে না!' এ কথা শুনে সাফওয়ান 


০ te হনাহনের যুদ্ধ ৩০৩ 
চি ক্ষেপে গেল, "থাম তুই! আল্লাহ তোর 

স্থবন 

আনি একজন কুরাইশের কর্তৃত্ব মেনে নিতে রাজি ই 

কর্তৃত্ব মনতে রাজি নই 


এদিকে রাসুলুল্লাহ ক অবিচলভাবে ময়দানে দাঁড়িয়ে। তিনি সবাইকে ডাকছেন 
বলছেন, “লোকেরা তোমরা কোথায় যাচ্ছো? আমার দিকে এসো, আমি মুহাম্মাদ ইধন 
আবদুল্লাহ, আল্লাহর রাসূল!" 


ভেঙে দিক! আল্লাহর কলম, 
আছি, কিন্তু ফোনো হাওয়াঘিনের 


কিন্তু কেউ তাঁর দিকে ফিরেও তাকাচ্ছিল না। সবাই শত্রুদের আক্রমণের ধাক্কায় 
গড়িমড়ি করে ছুটছে। আল্লাহর রাসূল গু তবু সামনের দিকে এগিয়ে যেতে যেতে 
“আমি আল্লাহর নবী! আমি মিথ্যাবাদী নই! আমি আবদুল মুত্তালিবের সন্তান!’ এ 
সময়টাতে তাঁর সাথে ছিলেন চাচা আব্বাস, আবু সুফিয়ান ইবন আল-্হারিল & এবং 


সামূরার লোকদের ডাক দাও!’ সামূরাহ হচ্ছে বাইয়াতুর রিদওয়ানে উপস্থিত 
সাহাবিদের দল । আব্বাস চিৎকার করে বাইয়াতুর রিদওয়ানের সাহাবিদের ডাকলেন - 
দেরা সব সাহাবি। তার আহবানের সাথে সাথে তারা যেন তীরের বেগে ময়দানে ফিরে 
এল। আর বলতে লাগলেন, "আমরা এসেছি! আমরা এসেছি" 


এরপর বিশেষভাবে আনসারদের আহবান করা হলো। এরপর বিশেষভাবে ডাকা হলো 
খাঘরাজদের। ডাকা হলো হলো একে একে সবগুলো গোত্রকে। মুসলিমদের অনেকেই 
প্রাথমিক ধাকা সামলে ময়দানে ফিরে এল। রাসূলুল্লাহর চারপাশে জড়ো হলেন প্রায় 
একশো সাহাি। পচ যদ শুরু হলো। আল্লাহর রাসূল $ এবার ময়ণালের দিকে দৃষ্টি 
জেলে বললেন, 'এবার ঠিকই ভ্বলেছে যুদ্ধের শিখা!" 


আরাহর রাসূল এক মুঠো ধুলো তুলে মুশরিকদের দিকে নিক্ষেপ কনলেন। বললেন, 
দের রবের শপথ! তোরা ধংস হা" এই ধুলো শ্বাহিনীর পরত্যের চোখে 
দিয়ে গড়ে। এর পর তীরন্দাজরা আর যুনলিমদের ওপর উর তেই পারেনি। এটা 
ছিল আল্লাহর পক্ষ থেকে মু'জিযা। এরপরই যুদ্ধের মোড় ঘুরে যেতে লাগলো। 


be আকাশে 
আল্লাহর এই সৈন্য ছিল ফেেশতা। জুবাইর ইবন মুভ বলেন, "আদা সখলান 
কালো মে দেখতে লেন এরপর হল তা মাটিতে নেয়ে এল, আমর সা 
গণিত পিপড়া! এ যেন পিপড়ার গালিচা! আর আমরা মনে নিক্ষেপ 
অন্লাহর সৈন্য।' আল্লাহর রাসূল গু যখন মুশরিকদে রি 


৩৩৪ | সীরাহ শেহ থন্ড 


করেছিলেন, তা তাদের অন্তরে প্রবল ব্রাস আর আতঞ্ের জন্ম দেয়। আর নু'মিনদের 
অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দিলেন প্রশান্তি বা সাকিনাহ। বদরের যুদ্ধেও এমনটা 
হয়েছিল। আল্লাহ যদি চান, যুদ্ধক্ষেের অস্থির পরিস্থিতিতেও তাঁর বান্দাদের মনে 
প্রশান্তি ঢেলে দিতে পারেন। এই প্রশান্তি ছিল আল্লাহর পা থেকে মু'মিনদের জন্য 
সাহায্য। 


এই সাহায্য আসার পরেই যুদ্ধের পরিস্থিতি বদলে যায়। মুসলিমরা ময়দানে ফিরে 
আসলে হাওয়াযিনরা আর কোনো গাল্টা আক্রমণ করা দূরে থাক, কোনো প্রতিরোধই 
গড়তে পারেনি। বরং ভারা ময়দান ছেড়ে পালাতে শুরু করে। সম্ভবত এর কারণ হলো 
অনভিজ্ঞ মালিক ইবন আউফের আর কোনো বিকল্প পরিকল্পনা ছিল না। একটিমাত্র 
কৌশলকে পুঁজি করে তার বাহিনী এই যুদ্ধে অংশ নেয়। প্রাথমিকভাবে তাদের এই 
কৌশল কাজে লাগলেও যখন মুসলিমরা ঘুরে দাঁড়ালো, তখন তাদের কৌশলগত 
দুর্বলতা প্রকাশ গেয়ে যায়। ফলে তারা হেরে যেতে থাকে। 


যে অল্প কয়েকজন সাহাবি রাসূলুল্লাহর & সাথে থেকে গিয়েছিলেন তাদের মধ্যে 
ছিলেন আবু বকর, উমার ইবন খাত্তাব, আলী ইবন আবি তালিব, আববাস ইবন আব্দুল 
মুন্তালি জর, তাঁর ছেলে ফাল ইবন আব্বাস, আবু সুফিয়ান ইবন হারিস ৬ রাবিয়া 
ইবন হারিস, উমা আয়মানের ছেলে আয়মান ইবন আবদুল্লাহ = প্রমুখ। 


হুনাইনের যুদ্ধে কিছু ঘটনা 


১) আবু কাতাদার & ঘটনা 

ঘটনাটি আবু কাতাদা & নিজেই বর্ণনা করেছেন, 'ছুনাইনের দিনে আমি দেখলাম দুই 
সৈনিক লড়াই করছে। একজন মুসলিম, একজন মুশরিক। সেই লড়াইয়ে আরেক 
মুশরিক ভার মুশরিক বন্ধুকে সাহায্য করার জন্য যোগ দিল। এই দৃশ্য দেখে আমি ছুটে 
গিয়ে তার হাত কেটে ফেললাম। তখন সে তার আরেক হাত দিয়ে আমার গলা চেপে 
ধরে। আল্লাহর কসম! সে এত জোরে আমার গলা চেপে ধরে যে, আমার নিঃশ্বাস বন্ধ 
হয়ে মারা যাবার মতো অবস্থা! কিন্তু নে একসময় (রক্তক্ষরণের কারণে) নে ধপ করে 
পড়ে গেল। তখন আমি তাকে আরেকবার আঘাত করে হত্যা করলাম। আমি এত ক্লান্ত 
হয়ে পড়েছিলাম যে আর যুদ্ধ চালিয়ে যাওয়া আমার জন্য সম্ভব ছিল না। এ অবস্থায় 
মক্কার কেউ এসে তার জিনিসপত্র তুলে নিল। যুদ্ধ যখন পুরোপুরি শেষ হলো, তখন 
রাসুলুল্লাহ $ ঘোষণা করলেন, ‘যুদ্ধের ময়দানে যে যাকে হত্যা করবে, সে-ই হবে 
তার জিনিসপত্রের মালিক। 


তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এক লোককে হত্যা করেছি। তার অনেক 
জিনিসপত্র ছিল। কিছু আমি তখন খুব ক্লান্ত হয়ে পড়ি তাই কে তার জিনিসগুলো 
উঠিয়ে নিয়েছে তা বলতে পারবো না। তখন মক্কার সেই লোক এসে বললো, সে সত্য 
বলেছে রাসূলুল্লাহ। আমি-ই সেই জিনিসগুলো নিয়ে এসেছি। আপনি জিনিসগুলো 


ইনইনর যু | ৩০৫ 
অগাকে দিয়ে দিন। এ কথা শুনে আবু বকর & গর্জে উঠে 
এটা কখনো হতে পারে না| আর পথে জড়াই কা সিংহের সন্পনে ভকৰ 
বসাতে চাও লো না! তার জিনিস তাকে ফিরিয়ে দাও" তখন ভাগ 
বলেন, আবু বকর ঠিকই বলেছে। ওর গ্রাপা জিনিস ওকে ফিরিয়ে দাউ মদূন 


পর আমি সাথে সাথে তার কাছ থেকে সবকিছু নিয়ে নিলম। 
শের বাগান কিলাম। সেটাই ছিল আমার সলিল পে বিকি 


ঘটনা থেকে জানা যায় যে, কোনো মুসলিম যদি কোনো কাফিরকে 
হা করে, তবে এ কাফিরের সাথে যা কিছু (ময়দানে) ছিল, ১৮৬১ 
লাভ ক্রবে। 0 


২) উম্ম সুলাইমের সাহসিকতা ঞ্ 

উ সূলাইম ৬ ছিলেন আনসারী সাহাবি আবু তালহার &। সী যুদ্ধেয় ময়দানে উম 
সুণাইমকে দেখা গেল একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন। স্বামী আবু তালহা তাকে 
জিজ্েম করলেন, 'এটা কী?" উম্ম সুলাইম উত্তর দিলেন, “কোনো কাফির আমার কাছ 
দিয়ে গেলে আমি তার পেট চিরে নাড়ি-ভুঁড়ি বের করে ফেলব!" এই কথা শুনে 
রাূলুল্লাহ $ হেসে ফেললেন। উম্ম সুলাইম এরপর বললেন, 'ইয়া রাস্লুরাহ! 
আপনাকে ফেলে পালিয়ে যাওয়া তুলাকাদের আমি হত্যা করবো।' রাসূলুল্লাহ $ তখন 
তাকে শান্ত করে বললেন, “মহান আল্লাহই আমাদের জন্য যণেষ্ট।" অর্থাৎ, তুমি চিন্তা 
কোরো না, আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন, তাদের হত্যা করার কোনো প্রয়োজন 
নেই। 


হনাইনের এই যুদ্ধের সময় উম্ম সুলাইম ছিলেন অন্তঃসত্বা। তালহা তখন তার গর্ভে 
দুঃখজনক বিষয় হলো, উম্মাহর স্বর্ণযুগে মুসলিম নারীরা যে সাহসিকতা 
দেখিয়েছিলেন, বর্তমান সময়ের মুসলিমরা পুরুষরাও সে ধরনের সাহস রাখে না। 


৩ এক নারী হত্যার ঘটনা 
যুদ্ধের পর দেখা গেল এক দল লোক জটলা পাকিরে দাঁড়িয়ে আছে। রাসূল $ 
দের জিজ্ঞাসা করলেন, “কী হচ্ছে এখানে?' জবাব এল, 'এই মহিলাকে খালিদ 


ইবন ওয়ালিদ হত্যা করেছেন।' রাসূলুল্লাহ & তখন বললেন, 'এই মহিলা যোদ্ধাদের 

কেউ দে ভো যুদ্ধ করেন” এরপর তিনি খালিদ ইবন ওয়ালিদবে রদ দিয়ে 
ফেল নামী এবং শিশুদের হত্যা করা না হয়। এই নির্দেশনা ইচ্ছাকৃত 

জেরে প্রযোজ্য 


৪) দুয়াইদ ইবন আল-সিমার 
য় ইবন কাই নাষে নি দুযাইদকে পালাবার সমর ধরে ফেললেন। 


৩৩৬| সৱাহ শেষ বন্ড 


একটা উটের ওপর পালকির ভেতরে তাকে পাওয়া যায়। এসব পালকিতে সাধারণত 
মহিলারা থাকতো। তিনি দুরাইদকে টেনে বের করে আনেন। দুরাইদ জিজ্ঞেস করলো, 
-কীচাস তুই? 

-আমি তোকে হত্যা করবো, রাবিয়া উত্তর দিলেন। 


_কেতুই? 
- আমি রাবিয়া। 


এই বলে ভিনি তরবারি দিয়ে দুরাইদকে আঘাত করলেন। আঘাতটা তেমন মারাত্মক 
ছিল না। তাই দেখে দুরাইদ বললো, 

_ তোর মা মনে হয় তোকে শেখায়নি কীভাবে তলোয়ার চালতে হয়! তুই যা, এ জিন 
থেকে আমার তরবারি নিয়ে এসে আমাকে আঘাত কর। ঠিক এখানে, এই আমার 
শিরদাঁড়ার ওপর খুলির নিচে মারবি। আমি এভাবেই মানুষ মারতাম। এরপর যখন তুই 
করেছি। আল্লাহর কসম করে বলছি, তোদের মায়েদেরকে আমি বহুবার যুদ্ধে 
বাঁচিয়েছি। 


দুরাইদ রাবিয়াকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলার কারণ হলো, রাবিয়া নিজেও 
হাওয়াযিন গোত্রের সন্তান ছিল। কিন পার্থক্য হলো তিনি ছিলেন মুসলিম আর দুরাইদ 
কাফির। যা-ই হোক, রাবিয়া এরপর তাকে দুরাইদের কথামতোই আঘাত করলেন। 


দুরাইদ সারা গেল। 


দুরইদ কেন এমন আচরণ করলো? এ ধরনের আচরণ আমাদের কিছুটা অবাক 
করতে পারে। ভবে এটা ছিল সেই গোত্রীয় যুগের বাস্তবতা। দুরাইদের এ আচরণ এক 
প্রকারের উদ্ধত্য, গোত্রীয় উদ্ধত্য। দুরাইদের মতো লোকদের কাছে গোত্রের সমান 
আর গৌরবই ছিল সব। গোত্রের জন্য জীবন, গোত্রের জন্য মরণ । তাই মৃত্যুর আগেও 
সে বলছিল, আমার মতো লোককে মারতে পারাটা তোমার জন্য এক বিশাল ব্যাপার। 


কার তাকদীরে কী আছে তা একমাত্র আল্লাহ আযযা ওয়া জাল ছাড়া কেউই জানে না। 
কাজেই মুসলিমদের উচিত নিজেদের ঈমানের ব্যাপারে তুষ্ট না হয়ে পড়া, আল্লাহর 
কাছে সবসময় দ্বীনের উপর অবিচল থাকার জন্য সাহায্য চাওয়া। যে আবু তালিব সারা 
জীবন আল্লাহর রাসূলকে জর সাহায্য সহযোগিতা করেছেন, আগলে রেখেছেন, সেই 
আবু তালিব কাফির হয়ে মৃত্যুবরণ করেছেন। কিন্তু রাসূলুল্লাহর & বিরুদ্ধে যুদ্ধ করা 
আবু সুফিয়ান শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে। হুনাইনের যুদ্ধে, হাওয়াযিন গোরের 
বিপর্যয়ের জন্য দায়ী ছিল মালিক ইবন আউফ একাই। সে অভিজ্ঞ দুরাইদের মতকে 
পুরোপুরি করে নিজের অপরিণত দিাের উপর অটল ছিল। দিলু এই মি 
হয়ে যায় আর আস- 
শিমাহফাফির হরে ১৬ রর বিজ্ঞ পরামর্শদাতা দুরাইদ ইবন 


& উদ্যোগী হয়ে এ 
আসলেন। রামূু্লাহ & তাকে পাহারা দেওয়ার জায়গা দেখি হয়ে এগিয়ে 
অং থেকে যেন কোনো আক্রমন না আসে, সেটা দেখার দাহ হলে মার 
ইবন আৰি মাৱসাদ ॥ তার বাহনে করে পাহাড়ের পাশ ধরে মর আনাস 
গেলেন। পরদিন ভোরবেলা, রাসৃলুযলাহ উ সাহাবিদের ভিজেস ক, হানে চলে 
জোমাদের সওয়ারীকে দেখেছো? সাহাৰিরা বললেন আনাস ইবন আছি দর 
এখনো ফিরে আসেননি। ফজরের সালাত শেষ হওয়ায় পর দেখা চেল আনাদ পান 
থেকে নেয়ে আসছেন। রাষৃলুল্লাহ & তাঁকে তার দায়িত্বের ব্যাপারে ভিজেস ক 
তিনি উত্তর দিলেন, ‘আমি সালাত আদায় আর প্রকৃতির ডাকে সাড়া দেওয়া ছাড়া 
অমার জায়গা থেকে নড়িনি।' আল্লাহর রাসূল & খুব খুশি হলেন। তাকে বললেন, 
পডুমি তো জাঙ্নাতকে নিজের জন্য অবধারিত করে ফেলেছো। আজবের পর আর 
কোনো (অতিরিক্ত) ভালো কাজ না করলেও তোমরাচলবে।"10 


এই হাদীসটি বর্ণিত হয়েছে “মহান আল্লাহর পথে যুদ্ধক্ষেত্রে পাহারা দেওয়ার ফযিলত” 
শিরোনামে। আনাস ইবন আবি মারসাদ « আল্লাহর রাস্তায় মুজাহিদদের নিরাপত্তার 
দায়িত্বে নিয়োজিত ছিলেন। এজন্য আল্লাহর রাসূল $ তাঁকে জান্নাতের সুসংবাদ 
দিয়েছেন। এটা বলে দেয় যে, আল্লাহর পথে পাহারা দেওয়া কত বড় একট ইবাদাত। 
এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা হলো, প্রত্যেক সাহাবিকে আল্লাহর রাসূল & আলাদা 
আলাদাভাবে কদর করতেন। ফজরের সালাতের সময়ে তিনি আনাসের ভঃ খোঁজ 
নিয়েছেন। ফিরে এসেছেন কি না জানতে চেয়েছেন এবং সবশেষে তার গুরুত্বপূর্ণ 
আমনের জন্য তাকে আখিরাতে পুরক্ষারের সুসংবাদ দিয়েছেন। 


৬ রাসূলুল্লাহর & দুধ বোন শায়মার && কাহিনী 

অশ্শারমা বিনত আল-হারিস ৬ ছিলেন রাসূলুল্লাহর ৪ দুধ মা হালিমা আস- 
সদিয্যার কন্যা। সে হিসেবে শায়মা ছিলেন আল্লাহর রাসূলের দুধ বোন। বনু সাদ 
ইবন বকর হুনাইনের যুদ্ধে অংশ নিয়েছিল। শায়মা ছিলেন সেই গোয়ের। যুদ্ধের পর 
জিন বন্দী হলেন। তাকে বাজারে নেওয়ার পথে তিনি বললেন, 'ভোমরা কি জানো না 
আসি তোমাদের সাখীর (আলার লে দুধবোন?' সাহাবা ঠিক নি ই 
শয়ম সত্য বলছেন কি না। তাই তারা শায়মাকে আল্লাহর রাসূলের কাছে 
খেলেন । 


০০ on MA 
টের 
অৰু দাউদ, অধ্যায় জিহাদ, হাদীস ২৫। 


৩০৮|সীরহ শেষ খত 


আমি তোমাকে কোলে নিয়েছিলাম আর তুমি আমার পিঠে কামড় দিয়োছলে। সেই 
দাগ এখনো আছে।' রাসূলুল্লাহ $ তখন নিশ্চিত হলেন এটা আসলেই তার বোন। 
তিনি দুধবোনের সমানে নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন, শায়মাকে সেখানে 
বসতে বললেন। তারপর বললেন, “তুমি চাইলে ইসলাম গ্রহণ করে এখানে থেকে 
যেতে পারো। তাহলে অনেক আদর আর ভালোবাসা পাবে। অথবা তুমি চাইলে 
তোমরা গোত্রের কাছেও ফিরে যেতে পারো। শায়মা নিজ গোরের কাছেই ফিরে যেতে 
চাইলেন। আল্লাহর রামূল $ তার দুধবোনকে একজন দাসী, তিনজন দাস এবং 
(বেশকিছু উট আর ভেড়া উপহার দিলেন। শায়মা % ইসলাম গ্রহণ করেছিলেন। তবে 
তিনি তার গোত্রের সাথেই থেকে যান। 


তাইফের অবরোধ 


যুদ্ধে পর্যুদন্ত হয়ে হাওয়াধিনের সৈন্যরা তাইফে পালিয়ে যায়। তাদের কেউ চলে বায় 
নাখলায়, কেউ চলে যায় আওতাসে। আল্লাহর রাসূল ঞ্ এদের ধাওয়া করার সিদ্ধান্ত 
নিলেন। তিনি তাঁর সেনাবাহিনীকে কয়েকভাগে বিভক্ত করে বিভিন্ন দিকে পাঠান। মূল 
অংশ রওনা হয় তাইফের উদ্দেশ্যে। মালিক ইবন আউফ আন নাসরি তার 
সৈনিকদেরসহ সেখানে আশ্রয় নিয়ে তাইফের দুর্গগুলোর প্রবেশপথ বন্ধ করে দেয়। 
আরেকটি দল অগ্রসর হয় আওতাসের দিকে। সে দলের নেতৃত্বে ছিলেন আবু মূসা 
দি চড় লহ মীর মল সনদ ঞঞ। এলো ছিল একেকটি 
। 


আওতাসে অভিযানের এক পর্যায়ে আবু আমীর হাঁটুতে আঘাত পান। ভাতিজা আবু 
মুসা আল আশআরী এসে জিজ্ঞেস করলেন, 'চাচাজান! কে আপনার ওপর তীর 
ছুঁড়েছে?’ আবু আমীর ইশারার মাধ্যমে এক লোককে দেখিয়ে বললেন, “এ লোকটা 
আমার দিকে তীর মেরেছে।' আবু মূসা তার পিছু নিলেন। আবু মৃসাকে দেখে সে 
লোকটা পালাতে লাগলো। আবু মুসা তাকে বলছিলেন, ‘লজ্জা হয় না তোর? তুই কি 
লড়বি না? পালাৰি নাকি? তোর মধ্যে কি পুরুষত্ব নেই?' কথাগুলো তার খুব গায়ে 
লাগলো। সে লড়াই করার জন্য ঘুরে দাড়াল। আবু মূলা লড়াইয়ে তাকে হারিয়ে দিলেন 
এবং তাকে হত্যা করলেন। এরপর আবু মূসা * তার চাচার দিকে ফিরে বললেন, 
“চাচাজান! আমি আপনার আাতকারীকে হত্যা করেছি।” তিনি বললেন, ‘ঠিক আছে, 
এবার তুমি আমার হাঁটু থেকে তীরটা বের করে দাও।' 


তীরটি বের করা হলো কিন্তু রক্তক্ষরণ বেড়ে গেল। আবু আমীরের সনে হলো তিনি 
হয়তো আর বাঁচবেন না। আবু মুসাকে বললেন, “ভাতিজা, তুমি নবীজিকে আমার 
সালাম জানাবে আর আমার মাগফিরাতের জন্য দুআ করতে বলবে।' আবু মূসা আল 
আশআরী * রাসূলুল্লাহর কাছে পুরো ঘটনাটি বললেন। সব শুনে রাসূলুল্লাহ $ অযু 
করলেন। তারপর দু'হাত উঁচু করে দুআ করলেন, 


রিড হইছে যু [৩৩ 
এহে আহাহ/ তোমার প্রিয় বান্দা আৰু আমীরকে কমা করো। 
এর হি বান্দা আর আমীরের গলানো নাফ করে দাও অয 
পর তোমার মাথতুকের মতে জনেক মানুবের উপর তাকে নিত 
করো।' শেড দান 


টা ছিল একজন শহীদ মুজাহিদের জন্য আল্লাহর 

তি এন ন ই অ হননি আই ই 
জন্যও দুআ করার অনুরোধ করেন। আল্লাহর যাসূল & তখন আবু মূসার জনা দুআ 
করলেন, “হে আল্লাহ! আবদুল্লাহ ইবনু কায়সের (আবু মস) গুনাহ ক্ষমা করে দাও 
এবং কিয়ামাত দিবসে তুমি তাঁকে সম্মানিত স্থানে প্রবেশ করাও” 


অবু আমীরের জন্য আল্লাহর রাসূল যে দুআটি করেছিলেন দেই 

অই তা হলো কিয়ামত দিবনে উদ নাত বরা বেশিরভাগ 
মুথ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার দিবসের কথা ভু যায় আর দুনিয়ায় নিজের অবস্থান 
গবার জন্য মরিয়া হয়ে যায়। এ প্রসঙ্গে সেই বেদুইনের দুটি উল্লেখ না করলেই না 
নয়। এই দুআটি স্বয়ং আল্লাহর রাসূল ক খুব পছন্দ করেছিলেন। দুআটি হলো, 


এয়া অল্লাহ! আমার জীবনের উম অংশটি যেন জীবনের শেষ অংশ হয়। আমার 
গেষ আমলটি বেন আমার জীবনের সবোর্ভন জানল হয়। আর আমার জীবনের 
সবোর্তম দিন যেন আপনার সাথে আমার দেখা হওয়ার দিনটি হয়। 


কল বাহিনী অগ্রসর হয় তাইফের দিকে। আল্লাহর রাসূল & তাইফ অবোধ দিক 
দিদ্ধাপ্ত নেন। এই অবরোধে ইসলামের প্রথমবারের মতো ‘নিনযানিক' 
নিক্ষেপ করা হয়। এই মিনযানিক ছিল এক প্রকারের গুলতি। এটি দিয়ে তাইফের 
দেওয়ালে সজোরে পাথর নিক্ষেপ করা হতো। এই গুলতি যখন আঘাত হানতো, তখন 
গত দরের ঠিক কোথায় জামাত হছে সেটা বোঝার উপর ছি 
তখনকার দুর্গগুলো ছিল বিশাল। দুর্গের দেওয়ালের ভেভরে 
বাজেই এই গুলতিগুলো শহরের ভেতরে বাজার, রাস্তা কিংবা ঘর: 
হানে পতিত হবার সম্ভাবনা ছিল। 


এই ধরনের হামলার কারণে “কোলাটারাল ড্যামেজ 
সা থেকে য় আর এ লা দিও না ছিলা 
আঘাত হানতে পারে। যদিও তাদের হত্যা 
কারণ এই ধরনের কদর ঠিক কোথায় ণিয়ে হানবে এটা জানা সবটা 
ন এটা ঠিক ভীযের মতো নয় যেখানে ভীর কোন লক্ষ্য আমারে পরিচিত। 
জানে। নিসার পোলা নিক্ষেপের এই পতিতা 
ডাইফে যখন রাতের অন্ধকারে বায়াত হামলা করা হচ্ছিল, তখন 


৩৪০ |সীরাহ শেষ খন্ড 


শিশুরা মারা পড়ছিল।''' তখন আল্লাহর রাসূলকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি 
জবাব দিলেন, “তারা তাদের মধ্য থেকেই।'2 অর্থাৎ, এই ব্যাপারে মুশরিক নারী ও 
শিশুদের ব্যাপারে হুকুম পুরুষদের মতোই প্রযোজ্য হবে। তবে ইচ্ছাকৃতভাবে নিশানা 
করে জিহাদে কাফির নারী ও শিশু হত্যা করা যাবে না, এটাই সাধারণ ভুকুম। 


অবরোধ প্রত্যাহার 


এই ধরনের হামলা চালানো সত্বেও তাইফবাসী হাল ছেড়ে দেয়নি। তাদের তীরন্দাজরা 
দেওয়ালের ওপর দাঁড়িয়ে তীর ছুঁড়ে যাচ্ছিল আর তাদের তীরের আঘাতে অনেক 
মুসলিম আহত হচ্ছিলেন। তাই মুসলিম বাহিনীকে তীরের সীমা থেকে বের হয়ে 
পেছনে চলে আসতে হয়। সাহাবিরা & এই অবরোধে 'দাব্বাবাহ' ব্যবহার করলেন। 
এটা ছিল একটা কাঠের তৈরি কাঠামো। এর ভিতরে কয়েকজন সাহাবি & প্রবেশ 
করতেন। এটা তীরের আক্রমণ থেকে সুরক্ষা দিত। এটাকে ব্যবহার করে তারা 
দেওয়ালের কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তাইফবাসী দাব্বাবার বিরুদ্ধে অপর 
একটি অন্তু ব্যবহার করল। তারা আগুনে উত্তপ্ত করা কাঁাযক্ত লোহার টুকরা দাববাবার 
দিকে ছুঁড়ে দেয় ফলে দাব্বাবার ভেতর থেকে সাহাবিরা বের হয়ে আসতে বাধ্য হন। 
দাব্লাবাহ অকার্যকর হয়ে গড়ে। তাইফবাসীর ওপর আরও চাপ প্রয়োগ করার জন্য 
রাসূলুল্লাহ স্ আঙ্গুরের গাছগুলো কেটে পুড়িয়ে ফেলার আদেশ দেন। এই কৌশলে 
কাজ হয়। তাইফের লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে। এই গাছগুলো ছিল তাদের জীবিকা 
নির্বাহের মাধ্যম। তখন তারা আল্লাহর রাসূলকে ৬ আত্মীয়তার সম্পর্কের দোহাই 
দিয়ে অনুরোধ করে যেন তিনি তাদের গাছ পোড়ানো বন্ধ করে। আল্লাহর রাসূল উঁ 
তানের অনুরোধ রাখেন। 


শত্রুদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নবীজি ভ আরও একটি কাজ করেন। তিনি 
তাইফের দাসের উদ্দেশ্যে ঘোষণা দেন, যদি তারা দুর্গ ছেড়ে বের হয়ে আসে, তাহলে 
তাদের স্বাধীন করে দেওয়া হবে। এই ঘোষণা শুনে তেইশ জন দাস বের হয়ে আসে। 
তাদের মুক্ত করে দেওয়া হয়। 


অবরোধ পনেরো দিন পর্যন্ত স্থায়ী হলো। কিন্তু তাইফের অধিবাসীদের মধ্যে 
আত্মসমর্পণ করার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। রাসূলুল্লাহ & তখন নাওফাল ইবন 
মুওয়াবিয়াহ আদ-দাইলির সাথে পরামর্শ করলেন। তাকে জিজ্ঞেস করলেন, ‘অবরোধ 
চালিয়ে যাবার ব্যাপারে তোমার মতামত কী?" নাওফাল বললেন, “এদের অবস্থা এখন 
গর্তে লুকিয়ে থাকা শিয়ালের মতো। আপনি যদি অবরোধ চালিয়ে যান, আজ হোক, 
কাল হোক, আপনি জয়ী হবেন। তবে তাদের ছেড়ে দিলেও তারা আপনার কোনো 
ক্ষতি করতে পারবে না।' কারণ, তাইফের চারপাশে প্রায় সবগোত্র ততদিনে ইসলাম 
11 ইন মাজাহ, অধ্যায় জিহাদ, হাদীস ২৯৪৭ (আরবি রেফারো। 

"সহীহ মুসলিম, অধ্যায় জিহাদ, হাদীস, ৩০,৩১। 


হন্মইনের যুদ্ধ | ৩৪১ 


গ্রহণ করে ফেলেছে। তাই তাইফ মুসলিমদের 
তার উপদেশ গ্রহণ করলেন। উমারকে ৪ বললেন কোনো হকি নয়। নবীজি 
যে, তারা ফিরে যাবেন। শয়ে দেওয়া হয় 


এই ঘোষণা সাহাবিদের অনেকের মনঃপূত হলো 

রে এটা মানতে পারছিলেন না তারা বললো, ই কে দি 
ফিরে যাবো? রাসূলুল্লাহ উ তাদের বললেন, 'ঠিক আছে, তাহলে যদ চালি ছাই 
পরদিন তারা লড়াইয়ের জন্য বের হলেন। বেশ কিছু সাহাবি আহত হলেন। ভাগ 
বুঝতে পারলেন এই দুর্গ ভেদ করা সহজ হবে না, যেমনটা তারা ভেবেছিলেন। 
রাসূলুল্লাহ $ঁ সেদিন আবার বললেন, ইনশা আল্লাহ, আগামীকাল আমরা এখান 
থেকে ফিরে যাবো।' এবার আর সাহাবিরা প্রতিবাদ করলেন না, বরং তারা সেটাই 
চাচ্ছিলেন। তাদের নীরবতা দেখে রাসূলুল্লাহ $ কিছুই বললেন না, হাসলেন গুধু। 
তাইফ থেকে বের হয়ে এসে আল্লাহর রাসূল ঞ বললেন, ‘তোমরা বলো: আমরা 
প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদাতকারী এবং রবের প্রশংসাকারী।' সাহাবিদের 
কেউ বললেন, "আপনি সাক্কিফদের বিরুদ্ধে দুআ করুন।' আল্লাহর রাসূল সান্ধিফদের 
বিরুদ্ধে বদদুআ না করে তাদের হিদায়াতের জন্য দুআ করলেন। বললেন, ‘হে আল্লাহ! 
সাকিফকে পথ দেখাও, তাদের সত্যের পথে চালিত করো।” আল্লাহর রাসূলের & এই 
দুআ কবুল হয়েছিল। হিজরী ৯ম বর্ষে তারা নিজ থেকে এসে ইসলাম গ্রহণ করে। 


তাইফ ছিল আরবদের বিরুদ্ধে সর্বশেষ গাযওয়া। এই যুদ্ধের পর মুসলিমদের সামনে 
নতুন এক প্রতিপক্ষ দাঁড়ায়। রোমান সাগ্রাজা। রোমানদের বিরুদ্ধে এর পর তানুকের 
যুদ্ধ সংঘটিত হয়। 


হুনাইনের যুদ্ধ থেকে শিক্ষা 

১) যাত-আনওয়াতের ঘটনা 

অভিযানে যাওয়ার পথে মুসলিমরা একটা বিশাল গাছের পাশ দিয়ে যাচ্ছিল। 
জাহিলিয়াতের যুগে মুশরিকরা এই গাছের উদ্দেশো তীর্ণঘাত্রা করতো এবং বরকত এ 
মঙ্গল লাভের আশায় তাদের তরবারি এই গাছে ঝুলিরে রাখত। এই অভিযানে মুসলিম 
েনাবাহিনীতে অনেক নতুন মুসলিম ছিল। সবার ডাওহীদের সঠিক বুঝ ছিল না। 
তারা রাসুলুলাহকে % অনুরোধ করলো, 'ইয়া রাসূল্য়াহ, আমাদেরকেও এরকম 
একটি পাছ নির্ধারণ করে দিন যেমনটা মুশরিকদের আছে৷” রাসূপুরাহ $ বললেন, 


5 জাতি মুসাকে 
আল্লাহু আকবার! তোমরা এমন এক কথা বলেছো যা' মুসার 

বলেছিল! তারা বলেছিল, হে মুসা, তাদের বেমল উপ হে নাগ আব 
তেমনি উপাস্য নিবার্রণ করে দাও। সে বলেছিল তোমরা এ 
সম্প্রদায়। নিশ্চয়ই তোমরাও আগের জাতিলোকে একে একে অনুসরণ 
করবে” 


৩৪২।সীরাহ শেষ খণ্ড 


অর্থাৎ বলী ইসরাঈলের মতো এই উম্মতের মধ্যেও কিছু লোক কাফিরদের অনুসরণ, 
করবে। তবে পার্থক্য হলো বনী ইসরাঈল জাতির পথভ্রষ্টতা ছিল ব্যাপক। তাদের 
ভালোর চাইতে খারাপটাই ছিল প্রকট। একারণে তাদের পুরো ছ্ীনই একসময় বিকৃত 
হয়ে হারিয়ে যায়। কিন্তু নবী মুহামাদের & উমাতে সবসময় কিছু হবপন্থী বান্দা 
থাকবে। তারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং দ্বীনের ওপর কিয়ামত পর্যন্ত অটল 
ও অবিচল থাকবে। 


এই ঘটনা থেকে আরও একটি বিষয় লক্ষণীয়, পরিপূর্ণ বিশুদ্ধ আকীদাহ জিহাদে অংশ 
নেওয়ার পূর্বশর্ত নয়। এখানে নও মুসলিমরা খুবই অদ্ভুত এবং অগ্রহণযোগ্য একটা 
আবদার করেছিল। কিন্তু রাসূলুল্লাহ $ তাদেরকে সেজন্য বের করে দেননি, বরং তিনি 
তাদের ভুল ধরিয়ে দিয়েছেন। তারা ছিল নওমুসলিম, তাদের ইসলামী শিক্ষা-দীক্ষার 
অভাব ছিল। কিন্তু একারণে তাদের জিহাদে অংশ নেওয়া খেকে বিরত রাখা হয়নি। 
কারণ জিহাদ একটা ইবাদাত, এর জন্য পুরস্কার আছে। আর জিহাদ শুধু যুদ্ধ করাই 
নয়, বরং তারবিয়াহ চর্চার জন্য একটি উপযুক্ত স্থান হলো জিহাদ। এর মাধ্যমেও 
ইলম অর্জন, আভ্মতুদ্ধির চর্চা হয়। 


২) সংখ্যা বা শক্তি নয়, ভরসা কেবল আল্লাহর ওপর 


“অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বহু জায়গায় এবং হুনাইনের 
দিনে, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুল্ল করেছিল, অথচ তা 
তোমাদের কোনো কাজে আসেনি। আর যমীন প্রশস্ত হওয়া সত্বেও তোমাদের 
উপর সংকীর্ণ হয়ে পিয়েছিল। অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন 
করেছিলে” (সূরা তাওবা, ৯:২৫) 


যদি মুসলিমরা মনে করে যে, সংখ্যাধিক্য তাদের বিজয় এনে দেবে, সামরিক শক্তি 
আর প্রযুক্তি তাদের বিজয় এনে দেবে, যদি তারা ভাবে যে, শুধু অস্ত্রের জোরে উম্মাহ 
বিজয় ছিনিয়ে আনতে পারবে, তাহলে মুসলিমরা ভুলের রাজ্যে আছে। এটাই 
হুনাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। বিজয় আসে আল্লাহ আহা ওয়াজালের পক্ষ 
থেকে। আর বাকি সবকিছুই উপকরণমাত্র। উপকরণ কখনো আমাদের বিজয় এনে 
দেয় না। এটাই হলো আল্লাহ আযঘা ওয়াজালের ওপর আমাদের ঈমান, আমাদের 
ভরসা, আমাদের নির্ভরশীলতা । 


৩) আল্লাহর রাস্তায় তীর ছোঁড়ার পুরস্কার 

রাহ রতয় তির হার ফিলতের ব্যাপারে একটি নী আহে। এটি বর্ণনা 
করেছেন আবু আস-সুলামি ৬। তিনি বলেন, “আনি রাসূলুল্লাহকে বলতে 
শুনেছি যে, যদি কেউ আল্লাহর রায় তীর ছোঁড়ে আর সেই তীর লক্ষ্যভেদ করে, 
তাহলে জান্নাতে তার মর্যাদা এক স্তরে উঁচুতে উন্নীত হবে। সেদিন আমি ঘোলোটা তীর 
ছুঁড়েছি। এর প্রত্যেকটা লক্গ্যভেদ করেছিল। আল্লাহ্‌র রাসূলকে আমি এও বলতে 


হনাইনের যুদ্ধ ৩৪৩ 


শুনেছি, যে আগ্লাহয রাস্তায় একটা তীর ছোঁড়ে, সে একটি দাস আযাদ করার পুরস্কার 
লাভ করবে।'!'? তীরের হাদীসটি তাইফের অবরোধের সাথে সম্পর্কিত হলেও 
আধুনিক যুগের জিহাদে তীরের সমতুন্য অ্নের ক্ষেত্রে প্রযো্ল্য। 


হুনাইনের গনিমত: সম্পদ নাকি রাসূলুল্লাহ ৬ 
রামুলুপ্লাহ $ হুনাইনের যুদ্ধ প্রাপ্ত সম্পদ দিয়েছিলেন কুরাইশ আর আরব 
গোত্রগুলোকে। হুনাইনের গনিমতের পরিমাণ ছিল অনেক বেশি। কেননা এই যুদ্ধে 
হাওয়াযিনের নেতা মালিক ইবন আউফ ও তার সৈনিকরা স্ত্রী-সন্তান, পশুপাল সবকিছু 
নিয়েই যুদ্ধে এসেছিল। রাসূলুল্লাহ $ কুরাইশ, গাতফান এবং তামিম গোত্রের 
নেতাদের বিপুল পরিমাণ গনিমতের সম্পদ দেন। প্রত্যেক নেতা একশোটি বরে উট 
পায়। কুরাইশদের মধ্য থেকে আবু সুফিয়ান, সুহাইল ইবন আমর, হাকিম ইবন হিযাম, 
সাফওয়ান ইবন উমাইয়্যা এবং আল-আকরা ইবন হাবিস, উয়াইনা ইবন হিসন আল- 
ফিজারী, মুআবিয়া ইবন আবু.সুফিয়ান, ইয়াযিদ ইবন আবু সুফিয়ান, কাস ইবন আদী 
প্রমুখ অনেক গনিমত পান। কেউ কেউ একশো, দুইশো এমনকি তিনশো উটও পান! 
বনু সুলাইম গোত্রের প্রধান আববাস ইবন মিরদাসকেও অনেক সম্পদ দেওয়া হয়। শুধু 
বাকি রইলেন আনসার সাহাবিগণ। তাঁদের রাসূলুল্লাহ কিছুই দিলেন না। 


বিপদের সময় যে লোকগুলো পালিয়ে গিয়েছিল, আল্লাহর রাসূল টী তাদের দুহাত 
ভরে দিলেন, অথচ যারা সামনে থেকে যুদ্ধ করেছে, তাদের হাত খালি পড়ে রইলো। 
স্বাভাবিকভাবেই আনসারদের কেউ কেউ এতে মনঃক্ষু্ণ হন, বিশেষ কনে তরুণ 
আনসার বিষয়টা সহজভাবে নিতে পারলো না। কেউ কেউ বললো, 


আল্লাহর রামূলকে আল্লাহ কমা কর্ন! আমাদের তলোয়ার এখনো রক্তে ভেজা, অথচ 
তিনি কুরাইশদের এত কিছু দিলেন, আর আমাদের কিছুই দিলেন না! 


আনসারদের নেতা সাদ ইবন উবাদা & রাসূলুল্লাহর উ কাছে গিয়ে বিষয়টা খুলে 
বললেন। বললেন, 


- ইয়া রাসূলুল্লাহ! আনসাররা আপনার গনিমত বন্টনে দুঃখ পেয়েছে। আপনি নিজের 
কম আর আরব গোতরপরধানদের অনেক বেশি পরিমাণে গনিমত দিয়েছেন। কিন্তু 
আনসাররা তো কিছুই পেল না। 

-সাদ, এই বন্টনের ব্যাপারে তোমার কী মত? 


- রাসূলুল্লাহ! আমিও তো আনসারদেরই একজন। 
সাদ ইবন উৰাদা & এভাবে খুব আদবের সাথে নিজের অনুভূতির কথাও ব্যক্ত 


সুনান আন-নাসাঈ, অধ্যায় জিহাদ, হাদীস ২৫। 


৩৪৪|সীরাহ শেষ খঙ্ছ 


করলেন। তখন রাসূলুল্লাহ ক সব আনসারদের ডাকলেন। সেই বৈঠকে অল্প কিছু 
মুহাজির সাহাবিও ছিলেন। বাকিদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। এটা ছিল 
রাসূলুল্লাহ % এবং আনসারদের একান্ত কথোপকথন। রাসূলুল্লাহ &ঁ সবার সামনে 
দাঁড়িয়ে তাঁর বক্তব্য শুরু করলেন। 


বক্তব্যের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে 
আল্লাহর রাসূল তাঁর কথা শুরু করলেন, 


-আনসার ভাইয়েরা! আমি ফি তোমাদের কাছে এমন এক অবস্থায় আসিনি যখন 
তোমরা ছিলে পথভ্রষ্ট, আর আল্লাহ আমার মাধ্যমে তোমাদের পথ দেখান? তোমরা 
ছিলে দরিদ্র, আল্লাহ আমার মাধ্যমে তোমাদের সম্পদ দিয়েছেন। তোমরা ছিলে 
পরস্পর শত্রু, আল্লাহ আমার মাধামে তোমাদের অন্তরকে জুড়ে দিয়েহেন। বলো, 
এসব কিসত্য নয়? 


- হাঁ আল্লাহর রাসূল, এসবই সত্য। আমাদের ওপর আল্লাহ ও তাঁর রাসূলের অনেক 
মেহেরবানি। 


- হ্যাঁ, তোমরা আমাকে এ কথা বলতেই পারো যে, যখন সবাই আপনাকে ফিরিয়ে 
দিয়েছিল তখন আমরা আপনার ওপর ঈমান এনেছি। যখন সবাই আপনার সাথে 
বিশ্বাসঘাতকতা করছিল, আমরা আপনার পাশে দাঁড়িয়েছি। যখন আপনি ছিলেন 
আশ্রয়হারা, আমরা আপনাকে আশ্রয় দিয়েছি। আপনি ছিলেন নিঃস্ব, আমরা আপনাকে 
সাহায্য করেছি। 


রাসূলুল্লাহ ষ্ এরপর বললেন, 


“আনসাররা শোনো! তোমরা দুনিয়ায় ডুচ্ছ কিছু সম্পদের জন্য মনে মনে 
নাখোশ হয়েছো। অথচ এই সম্পদলোর মাধ্যমে আমি কিছু লোকের মন জয় 
করতে চেয়েছি যেন তারা ইসলাম এহগ করে। আর তোমাদের ইসলামের 
ওপর আমার তো আহা আছেই। বলো, তোমরা কি এতে খুশি নও যে অন্যরা 
যখন উট, ভেড়া নিয়ে বাড়ি ফিরবে, তখন তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে 
বাড়ি ফিরবে? সেই জার শপথ যার হাতে মুহামাদের প্রাণ ওরা যা কিছু 
নিয়ে বাড়ি ফিরে যাবে, তার চাইতে উত্তম কিছু নিয়ে তোমরা আজ বাড়ি 
ফ্রিবে। যদি হিজরত বলে কিছু না হতো, তাহলে আমিও হতাম 
আনসারদেরই এক্জন। যাদি সব লোক এক পথে চলে আর আনসাররা অন্য 
পথে চলে, আশি তো আনসারদের পথেই চলবো। হে আল্লাহ, ভুমি 
আনসারদের ওপর রহম করো, তাদের সন্তানদের ওপর রহম করো এবং 
তাদের সন্তানদের ওপরও রহয করো।' 


এ কথাগুলো শুনে আনসাররা কাঁদতেই থাকলেন, কাঁদতেই থাকলেন। আর বললেন, 
“আমরা আমাদের অংশে আল্লাহর রাসূলকে পেয়ে সন্ু্ট।' 


হনহলার 
ন্মহলের যু [৩৪৫ 


আনসাররা ছিলেন বাকিদের চাইতে আলাদা। অন্যনের ইং 
নস এই থপ তাদের দিয়েছিলেন। কিনতু সির তে 
Ra RO ERENCE 
জরা টাকা-পরাসার জন্য রি অথ 
সার । প্রথম দিন থেকেই আখিরাত ছিল 


তায়া ছিলেন পথহারা, তারা ছিলেন কাফির। একজন 

ভুয়া হিলি আর হতে পার? ফিল হা কান যর 

কাছে পাঠানোর মাধ্যমে ভাদের পথ দেখালেন। এটা ছিল আনসারদের সবচাইতে বড় 

অর্জন, সবচাইতে বড় পাওয়া। হিদায়াতের সাথে পৃথিবীর কোনো সম্পদের তুলনা চলে 

না। এজন্যই আমরা যে দুআটি সবচেয়ে বেশি করি তা হলো হিনায়াতের দুআ -- 

09059998848 
॥ 


আল্লাহ শুধু আনসারদের হিদায়াত দিয়েছেন তা নয়, বরং তাঁর 

আহ শান বানিয়েছেন মদীনার নীতি ছিল ধন হাউ 
আগমনের পর একের পর এক যুদ্ধে এই কৃষিভিত্তিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, কিনতু 
জিহাদ ফী সাবিলিল্লাহ থেকে প্রাপ্ত গনিমতের মাধ্যমে আনসাররা ধনী হয়েছিলেন। 


আনসারদের প্রতি আল্লাহ তাআলার আরেকটি বড় অনুগ্রহ হচ্ছে তাদের এক্য। 
আনসারদের আওস ও খাযরাজ গোত্র চিরশক্র ছিল, কিনতু রাস্লুলাহর $ মাধ্যমে 
আল্লাহ এই দুটি গোত্রের অন্তরকে এক করেন। আনসার তাদের নামিত্ব পালনে 
সর্োচটা ঢেলে দিয়েছেন। তারা আল্লাহর রাসূলের কঠিন সময়ে তাঁর ওপর ঈমান 
এনেছেন, তাঁকে আশ্রয় দিয়েছেন, তাঁর পাশে দাঁড়িয়েছেন। কিনতু সেসব নিয়ে তারা 
কখনোই গর্ব করেননি, বরং এসবকিছুকে আল্লহ পক্ষ থেকে রহমত হিসেনেই 
মেনেছিলেন আর আল্লাহর প্রশংসাই করেছেন। তবু কেন তারা আল্লাহর রাসূলের 
সা প্রথমে কিছুটা দুঃখ পেয়েছিলেন? সত্যি বলতে আনসারদের সবাই নয়, বরং 
কিনু সাহাবি দুঃখ পেয়েছিলেন। আল্লাহর রাসূল চেয়েছেন কুরাইশ ও অন্যান্য গোড়ার 


গৰাদিপভদের ফেমন করে একওচ্ছ পাতা দেখিয়ে 
তেমনি কিছু লোককে সত্যের দিকে ধাবিত করতে চাইলে 
ধয়োজন পড়ে।' 


৩৪৬|সীরাহ শেষ খচ্ড 


জানতেন কাকে কত দিতে হয়, অথবা কাকে না দিলেও চলে। 
আদ অনল থল ক মত তাকি ক ন 
ইবন মিরদাসকে দেন ৫৩টি উট। আব্রাসও ছিল অন্যদের মতো গোত্রপতধান। 
স্বভাবতই তিনি মনঃুষপ হলেন। ব্যাপারটিকে কেন্দ্র করে সে একটি কবিতা আবৃত্তি 
করে। কবিতার ভাষায় সে বলছিল যে, সে কম পেয়েছে অথচ তাঁর পূর্বপুরুষেরাও অন্য 


গোত্গুলোর মতোই লড়াই করে এসেছে। 


কৰিতার কথাগুলো আল্লাহর রাসূলের কানে আসে। কবিতা শুনে তিনি বললেন, “ওর 
জিহবা কেটে ফেলো।' নবীজির কথা শুনে কিছু লোক ভাবলো তিনি আক্ষরিক অর্থেই 
আন্ৰাসের জিহনা কেটে ফেলার নির্দেশ দিয়েছেন! আসলে রাসূলুল্লাহ ৬ আব্বাসকে 
আরও ৫০টা উট দেওয়ার কথা বলেছিলেন যাতে ভার মুখ বন্ধ হয়ে যায়। 5্রাফওয়ান 
ইবন উমাইয্যাকে তিন দফায় একশো করে দেওয়া হয়েছিল তিনশো টট। হাকিম 
ইবন হিজামকে দেওয়া হয়েছিল দুইশো উট। আবু সুফিয়ান, তার দুই ছেলে মুআবিয়া 
এবং ইয়াযিদ ভু _ তাদের প্রত্যেককে দেওয়া হয়েছিল একশো উট আর ছয় কেজি 
করুপা। 


কিছু কিছু মানুষকে আল্লাহর রাসূল কিছুই দিলেন না। এমন একজন হলেন আমর 
ইবন তাঘলিব ৪ । রাসূলুল্লাহ $ তাঁর প্রশংসায় বলেন, ‘আল্লাহর শপথ! আমি 
যাদেরকে দিচ্ছি না -- তারা আমার কাছে বেশি প্রিয়। কিছু লোককে আমি দিচ্ছি কারণ 
তানের অন্তরে আমি সম্পদের লোভ দেখতে পাচ্ছি, আর যাদেরকে দিচ্ছি না তাদের 
ওপর আমার পুরো আস্থা আছে যে আল্লাহ তাদের যা দিয়েছেন তা নিয়ে তারা সত্ুষ্ট। 
আমর ইবন তাঘলিব তাদেরই একজন।" 


এই কথা আমর ইবন তাঘলিবের মন ভরিয়ে দিল। তিনি বললেন, “আল্লাহর শপথ! 
রাসূলুল্লাহর $ এই কথাগুলোকে আমি লাল উটের চেয়ে বেশি পছন্দ করলাম।” 


সে যুগে আরবে লাল উট মানে হলো বর্তমানের মার্সিডিজ বেঞ্জ! আমর বোঝালেল, 
যদি সমস্ত পৃথিবী পরিপূর্ণ করে লাল উট তাঁকে দেওয়া হয়, তবু তার চাইতে মহানবী 
তাকে যেভাবে সম্মানিত করলেন, সেটাই তাঁর কাছে অনেক বেশি দামি! 


এভাবেই রাসূলুল্লাহ সাফওয়ানকে গনিমত দেওয়ার মাধ্যমে তাঁর ভালোবাসা 
আদায় করলেন আর অন্যদিকে আমরা ইবন ভাঘলিবকে না দেওয়ার মাধ্যমে তার 
চেয়েও বেশি ভালোবাসা পেলেন। সাফওয়ানের কাছে গনিমতটাই ছিল কাঙ্ক্ষিত, কিন্তু 
'অমরের জন্য রাস্লুপ্লাহর কাছ থেকে ঈমানের স্বীকৃতিটাই বড়। 


রাসূলল্লাহর ৬ সীরাতের দিকে তাকালে দেখা যায় কাকে কী কার সাথে 
সন আচরণ করনে লাভ হবে এসবের ব্যবস্থাপনার বালা লন তাত 
! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে মানুষের মন জয় করার এই বিশেষ 


হনাইলেত বুদ্ধ | ৩৪৭ 


কষমতাট দান কসেছিলেন। এর মাধ্যমে ভিনি 
বিসরে গড়ে তুলতে পেরেছেন। 


বদি আপনি দুনিয়ার সম সম্পদও বার করতে, তরু এ মানুষদের 
অন্তরন্ডলোর নাঝে পারস্পরিক ভালোবাসায় বন্ধন সপন করতে পারতেন না। 
বরং আল্লাহ তাআলাহ এদের মাঝে শ্রীতি সঞ্চার করেছেন।” (সূরা; 

৮৬৩) ৮ 


মুসলিমদের একটা অভি উহ 


আল্লাহর রাসূল $ বিভিন্ন গোত্রের নেতাদের মন জয় করার চেষ্টা করেছেন, এর 

এ নয় যে মুসলিমরা কাফিরদের ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য নিজে 
আর পরিচয় বিকিয়ে দেবে, যেটা এখন হচ্ছে। আজকে ইসলামের প্রকাশ্য শক্র ও 
মুসলিমদের ওপর সর্বাজ্ক যুদ্ধ চালানো কাফির নেতৃবৃন্দদের নানাভাবে খুশি করার 
চেষ্টা করছে একদল মুসলিম। এটা হচ্ছে মূলত পশ্চিমা দেশগুলোতে। সেখানে কিছু 
মুসলিম ক্রমাগত তাদের ইসলামী মূল্যবোধের ব্যাপারে ছাড় দিয়ে চলেছে। সমাজে 
নিজেদের অবস্থান ধরে রাখার জন্য তারা পশ্চিমা কুফরি আদর্শ ও অনৈতিক 
মূলাবোধগুলোকেও স্বীকৃতি দিচ্ছে। কাফিরদের খুশি করার জন্যই তাদের এত 
পরিশ্রম, তৰে এর সবই পণ্ডশ্রম। কারণ, আল্লাহ বলছেন, 


“আর ইহুদি ও নাসারারা কখনো আপনার প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ না 
আপনি তাদের পথ অনুসরণ করেন।” (সূরা বাকারাহ, ২: ১২০) 


আল্লাহর রাসূল যে লোকগুলোর মন জয় করার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে ভাগে 
তিনি প্রায় বিশ বছর মতাদর্শিক ও সামরিক যুদ্ধ করে তাদের গরান্ত করেছেন, 
কোণঠাসা করেছেন, সর্বস্বান্ত করে ছেড়েছেন। তিনি যতদিন তাদের সাথে যুদ্ধ 
করেছেন, ততদিন তাদেরকে টাকা দিয়ে বা ছাড় দিয়ে খুশি করার কোনো চেষ্টাই 
ফরেননি। কিন্তু যখন তিনি তাদের ওপর ক্ষমতা অর্জন করেছেন আর তারা ক্ষমা 
চেয়েছে বা পালিয়ে গেছে, তখন তিনি তাদের সুযোগ দিয়েছেন। তিনি চেয়েছেন তারা 
যেন ইসলামের ছায়াতলে আন্তরিকভাবে চলে আসে। ক্ষমতানীন কাফিরদের হাতে 
টাকা-পয়সা তুলে দিয়ে বা তাদের পক্ষে ক্যাম্পেইন কে তাদের মন জয় করা যায় 
না। কারণ যতদিন তাদের হাতে ক্ষমতা আছে, তাদের ইসলামের কোনো প্রয়োজন 
নেই। এ অবস্থায় বরং তাদের সাথে দৃঢ়তা দেখানো ও অনমনীয় হওয়াটাই নবীজির 
পথ৷ 


খারিজীদের শেকড় 


কিছু লোকের সম্পদের লোভ তাদেরকে রাষুলুল্লাহর $ বণ্টনের প্রতি অনযাযাতার 
অভিযোগ তোলার দিকে ঠেলে দেয়। বনু তামীম গোরের যুলযুয়াইদিরাহ নাম কে 
লোক এসে বললো, ‘এই মুহাম্মাদ. তুমি আল্লাহকে ভয় করো।' রাসূলুল্লাহ 


গ৮|সারহ শেষ যন 


কম, কাউকে বেশি দিচ্ছিলেন এটা তার পছন্দ হয়নি, সে তাই আল্লার রাসূলকে 
ন্যায়বিচার শিক্ষা দিতে চলে এসেছিল। 


রাসূলুল্লাহ $ বললেন, 'জমিনের সমন্ত মানুষের ওপরে আল্লাহ আমাকে বিশ্বাস 
করেন, আনি যদি ন্যায়বিচার না করি তবে আর কে করবে?” উমার ইনন খাত্তাব ৬৫ 
স্বভাবতই খুব ক্ষেপে গেলেন, বললেন, "ইয়া রাসূলাল্লাহ! আপনি অনুমতি দিন, আমি 
এর গর্দানটা উড়িয়ে দিই’ রাসূলুল্লাহ & বললেন, 


"ওকে ছেড়ে দাও। এমন আরও অনেক লোক তুনি দেখবে। তাদের সালাতের 
তুলনায় তোমার সালাত কিছুই না। তাদের সিয়ামের তুলনায় তোমার সিয়াম 
কিছুই না। তারা কুরআন পড়বে কিছু কুরআন তাদের গলার নিচ দিয়ে নামবে 
না। তারা দীন থেকে এমনভাবে বোরিয়ে যাবে যেভাবে তীর লগতে করে 
বেরিয়ে যায়।' 


এখানে রাসূলুল্লাহ $ এই জাতীয় চরমপন্থী লোকদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। 
তুলনাটা এমন যে, একজন শক্তিশালী তীরন্দাজ যখন খুব জোরে তীর নিক্ষেপ করে 
তখন তা লক্ষ্যে আঘাত করে অপর পাশ দিয়ে বেরিয়ে যায, তীরন্দাজ বুঝতেই পারে 
না আদৌ লকষ্যতেদ হয়েছে কি না। এই লোকন্ডুলোর অবস্থা সেই তীরের মতো, তারা 
ইসলাম থেকে এত ভ্রুতগতিতে বেরিয়ে যাবে যেভাবে করে তীরন্দাজের তীর 
লক্ষ্যভেদ করে বেরিয়ে যায়। 


এই লোকগুলো সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, এবং এদের এসব 
ইবাদাত ও আমল বাহ্যিক দৃষ্টিতে খুব নজরকাড়া হবে। এমনকি সাহাবিদের আমল 
তাদের ধারেকাছে যাবে না। তারা কুরআন পড়বে কিনতু কুরআন তাদের গলা দিয়ে 
নামবে না অর্থাৎ কুরআন তাদের অন্তরে প্রবেশ করবে না। কুরআনের আয়াতগুলো 
তারা কেবল উচ্চারণ করবে মাত্র, জীবনে সঠিকভাবে বাস্তবায়ন করবে না। 


ইসলামী পরিভাষায় এদের বলা হয় খারিজী। এরা চরমপন্থা অবলম্বন করে এবং 
বাড়াবাড়ি করে। আল্লাহর রাসূল অন্য একটি হাদীসে বলেছেন, খারিজীরা হবে 
সনদের প্রতি কঠোর আর কাফিরদের প্রতি নমনীয়। এটি খারিজী চিহ্নিত করার মূল 


কিস ___লইলের যুদ্ধ ৩৪৯ 


আলীর £৪ খিলাফতের যুগে খারিজীদের উত্থানের সময় 
বাৰ্বাৰ ইবন আরাতের ৪ ছেলে ইবন খাব্বাব তার স্ী-সন্তানকে 


যুদ্ধ থেকেও প্রাধান্য পায়। খারিজীদের বিরুদ্ধ যুদ্ধ করা হচ্ছে মূলধন রক্ষা 
মেজর ব্ফিরদের ভূমিতে আফমণ করার উদ্দেশ্য হলো দুলাল অর্ভন। 


নীতি মুরতাদদের বিরুদ্ধে জিহাদেও প্রযোজ্য, কেননা তারা উম্মাহর অভ্যন্তরীণ শরু। 
কাফিরদের আগ্রাসন প্রতিরোধ করা, মুরতাদদের বিরুদ্ধে জিহাদ ও খারিজীদের দমন 
করা-- এদের প্রতিটিই জরুরি দায়িত্বের মধ্যে পড়ে। 


ধারিজীদের আরেকটি বৈশিষ্ট্য তারা ন্যায়পরায়ণ মুসলিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে। 
ভবে অত্যাচারী মুসলিম শাসকের যুলুমের বিরুদ্ধে যুদ্ধকে ইসলামী শরীয়াতে খুরুজ 
হিসেবে গণ্য করা হয় না। জিহাদ ও খুরুজ -- এ দুটোর মধ্যে পার্ঘব্য বোঝা জরুরি। 
বর্তমানে যেকোনো প্রকার জিহাদকে খুরুজ তকমা দেওয়ার একটি রেওয়াজ চালু 
হয়েছে যা নিঃসন্দেহে উম্মাহর জন্য বিভ্রান্তিকর । 


হাওয়াযিন গোত্রের ইসলাম গ্রহণ 


হুনাইনের যুদ্ধে হাওয়াযিন গোত্র ারী, শিশু, সম্পদ--সবকিছু হারায়। এসব নিয়ে তারা 
ক্ষ এসেছিল তাই এগুলোকে গনিমত হিসেবে মুসলিমদের মাঝে বন করে 
দেওয়া হয়। তারা যখন রাসূলুল্লাহর ্ কাছে প্রতিনিধি দল পাঠিয়ে নিজেদের ইসলাম 
গ্রহণের ঘোষণা দেয়, ততক্ষণে যাবতীয় গনিমত ভাগাভাগি হয়ে গেছে। ফরে তাদের 


৩৫০ |সীরাহ শেষ খণ্ড 


তারা বললো, “আমরা অবশ্যই আমাদের পরিবারকে ফিরে পেতে চাই। ওয়াই তো 
আমাদের সম্মান।” রাসূলুল্লাহ্‌ $& তখন বললেন, “ঠিক আছে, আমার আর বনু 
মুত্তালিবের হাতে যা আছে, আমি তোমাদের সেগুলো ফিরিয়ে দোবো। তোমরা একটা 
কাজ করবে, আমি যখন সালাতে ইমামতি করবো, তোমরা উঠে দাঁড়াবে এবং বলবে, 
আমরা আল্লাহর রাসূলকে অনুরোধ করি যেন তিনি আমাদের হয়ে মুসলিমদের এবং 
মুসলিমদের অনুরোধ করি তারা যেন আমাদের হয়ে আল্লাহর রাসূলকে অনুরোধ করে 
আমাদের পরিবার-পরিজনকে আমাদের কাছে ফিরিয়ে দিতে। তোমরা যখন এ 
অনুরোধ করবে, তখন আমি আমার ও বনু মুত্তালিবের হাতে যা আছে তা তোমাদের 
কাছে ফিরিয়ে দেবো আর বাকিদেরকেও তা-ই করতে বলবো।” 


যুহরের ওয়াক্তে আল্লাহ রাসূল মসজিদে সালাত আদায় করলেন। সালাতের পর 
হাওয়াখিনের নও মুসলিমরা উঠে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের কথামতো ওপরের 
কথাগুলো বললেন। এরপর রাসূলুল্লাহ & মুসলিমদের উদ্দেশ্যে বললেন, ‘তোমাদের 
ভাইয়েরা অনুতপ্ত হয়ে ফিরে এসেছে। তারা ইসলাম গ্রহণ করেছে, এখন আমি তাদের 
পরিবার-পরিজনকে তাদের হাতে ফিরিয়ে দিতে চাই।' এরপর আল্লাহর রাসূল তাঁর ও 
তাঁর পরিবার বনু মুত্তালিবের হাতে গনিমত হিসাবে যেসকল নারী শিশু ছিল, তাদের 
হাওয়াযিন গোত্রের কাছে ফিরিয়ে দিলেন। রাসূলুল্লাহর উদারতায় উদ্ধুদ্ধ হয়ে মুহাজিররা 
বললেন, “আমাদের যা আছে, আমরাও সেসব সবই ফিরিয়ে দেবো।' আনসাররাও 
একই কথা বললেন। 


কিন্তু এই উৎসাহে ভাটা পড়ে যখন আকরা ইবন হাবিস বললো, 'আমাদের গনিমত 
ফেরত দেবো না।” উয়াইনাও একই কথা বললো, একই কথা বললো বনু সুলাইমের 
নেতা আব্বাস ইবন মিরদাস। কিন্তু তার গোত্রের লোকেরা দাঁড়িয়ে বললো, 'কিন্ু 
আমরা আল্লাহর রাসূলকে আমাদের সব গনিমত ফিরিয়ে দিতে চাই!’ আব্বাস রেগে 
গিয়ে বললো, ‘তোমরা ভামাকে অপমান করলো!” 


আল্লাহর রাসূল খুব করে চাচ্ছিলেন হাওয়াযিনের নারী-শিশুরা যেন পরিবারের কাছে 
ফিরে যেতে পারে। কিন্তু যখন দেখলেন কিছু লোক স্বেচ্ছায় তাদের গনিমত ফিরিয়ে 
দিতে চাইছে না, তখন তিনি তাদের শ্রপ্তাব দিলেন, “ঠিক আছে, তোমরা যারা গনিমত 
ছেড়ে দিতে চাইছো না, তোমাদের বলছি, তোমরা যদি এবার এই গনিমত ছেড়ে দাও, 
তাহলে পরবর্তী জিহাদে তোমাদের ছয়গুণ করে বাড়িয়ে দেওয়া হবে।' 


অন্য একটি বর্ণনা অনুসারে, আল্লাহর রাসূল তাদেরকে এর বিনিময়ে ক্ষতিপূরণ 
দেওয়ার কথা দেন। এই কথা শুনে সবাই তাদের গনিমত ছেড়ে দিল। এভাবেই 
রাসূলুল্লাহর $ চমৎকার ব্যবস্থাপনায় হাওয়াযিন গোত্রের নারী-শিশুরা তাদের গোরে 
ফিরে গেল, আর অর্থসম্পদ মুসলিমদের কাছে থেকে গেল। মুসলিমদের প্রত্যেকে 
পেয়েছিল ৪০টি করে ভেড়া। 


নইনের যৃদ্ধ ৩৫১ 


আর গরিবার তো ফিরিয়ে দেওয়া হবেই, তার সাথে আরও তোমার 
১০০ উট 

দেওয়া হৰে।' এ খবর গুনে মালিক ইবন ও ১ এমকে 
গ্রহণ করলো। আল্লাহর রাসূল তাঁর কথামতো সবকিছু ফিরিয়ে এনঃযামিলাম 


অহাধুশি হয়ে 


নিজেই একটি বাহিনী গঠন করে তাইফ অবরোধ করলো! সোনি 


কিছুদিন আগেও রাসূশুল্লাহর $ বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল, সে এখন রাসূল 
ক্ষ হয়ে জিহাদ শুরু করল। যাদের দে কিছুদিন আগে ইন ও ত 
যুদ্ধে উৎসাহিত করেছিল, এখন সে তাদের বিরুদ্ধেই জিহাদ শুরু করলো । এভাবেই 
রাহ ইসলামের ঘোরশক্রদেরও মন জয় করেন। 


কাব ইবন যুহাইরের * ইসলাম গ্রহণ 


কাব ইবন যুহাইর নবীজির ৬ বিরুদ্ধে কবিতা লিখতো। তার ভাই তাকে জানালো 
রাসূলুল্লাহর & বিরুদ্ধে যারা কবিতা লিখেছে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এ কথা 
শুনে কা'ব খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। সে সিদ্ধান্ত নিল রাসূলুল্লাহ পু কাছে গিয়ে ক্ষমা 
চাইবে। রাষূলুল্লাহ $ তাকে চিনতেন না। সে সমুহ কাছে গিয়ে বললো, “কাব 
ইবন যুহাইর আপনার কাছে এসেছে। সে মুসলিম হতে চায়। আপনি কি তার ইসলাম 
গহণ করবেন? রাসূলুল্লাহ ষ্ বললেন, “হ্যাঁ, তাকে আসতে দাও।' তখন কা'ব 
বললেন, ‘আমিই কা'ব ইবন যুহাইর।' এরপর সে রাসূলুল্লাহর $ কাছে বায়াত দিলো 
এবং রাসূলুল্লাহর & প্রশংসা করে চমৎকার একটি কবিতা আবৃত্তি করলো। রাসূলুপ্লাহ 
& তার কবিতা শুনে খুব খুশি হলেন এবং তাঁর শরীর থেকে চাদর খুলে কাকে দিয়ে 


ওযা ইবন মাসউদ আস-সাকাফীর কথা হদাইবিয়ার সফি দটনাপ্রবাহে এনেছিল। 
তিন ছিলেন একজন দক্ষ কৃটনীতিক। উরওয়া ছিলেন তাইফের অধিবাসী। মালিক 
ইবন আউফ যখন তাইফ অবরোধ করলেন, তখন উরওয়া রা 
ইফ ছেড়ে চলে এলেন । আল্লাহর রাসূলের সাথে দেখা করে মুসলিম হে সা 
'অইফে ফিরে মান। সাকিফ গোত্রের কাছে উরওয়া ছিলেন এ 
হণ করায় তিনি তাইফবাসীর কাছে তার সম্মানের 
তের ইসলাম রহ করতে আহবান করেন। নিজ বাড়ি থেকে আজান দেন! পরে 
তেন পেৱে তার খোরের লোকেরা তাকে হত মদ না রে যেন তাকে 
অনুয্নোধ করেছিলেন তাইফের সাথে মুসলিমদের 
নিকাহ উর ছু নেবে বেচে ছিলেন অপ বিস্ুদিন,কিরদেকাগি 


৩৫২।সীবাহ শেষ খন্ড 


দিনই ছিল তার জীবনের অর্থপূর্ণ দিন। মৃত্যুমুখে উপনীত হয়ে তিনি বলেছিলেন, 


“নিশ্চয়ই এই শাহাদাহ আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এক বিশেষ মার্দা। আল্লাহর 
পথে মরতে পারার মধ্দা! আমার অবস্থা তো সেই শহীদদের মতো, যারা এই শহরের 
দরজায় শহীদ হয়েছিলেন, যখন আল্লাহর রাসুল ও এই শহর অবরোধ করে 
রেখেছিলেন।' 


অবুকের যুদ্ধ 
পটভূমি 


“হে ঈমানদারগণ! মুশরিকরা তো অপবিত্র। সুতরাং এ বছরের পর ভারা যেন 
মাসজিদুল হারামের কাছে না আসে। আর যদি তোমরা দারিদ্রোর আশংকা 
করো, তবে আল্লাহ চাইলে নিজ ফরুণায় ভবিষ্যতে তোমাদের অভাবমুক্ত 
করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় ।” (আত-তাওবাহ, ৯: ২৮) 


শত বছর ধরে হজ্জ ও উমরাকে ঘিরে ব্যবসা-বাণিজ্য হতো। এটিই ছিল কুরাইশদের 
বিকার মাধ্যম। সারাবছরই হজ্জ আর উমরা উপলক্ষে অসংখ্য মানুষ মক্কায় প্রবেশ 
করতো। এর ওপরেই কুরাইশদের অর্থনীতির ভিত্তি গড়ে উঠেছিল। কুরাইশদের কাছে 
তই হজ্জ বা উমরা কেবল ধর্মীয় আচার ছিল না, বরং তারা ভালো করেই জানতো 
তাদের অর্থনীতির চাকা ঘুরছে হজ্জ বা উমরাকে ঘিরে। কিন্তু ৯ম হিজরীতে রাসূলুল্লাহ 
ঘোষণা করলেন যে, এই বছরের পর কোনো মুশরিক মাসজিদ আল হারাম অর্থাৎ 
মায় প্রবেশ করতে পারবে না। সেসময় হিজাযের বাইরে আরবের তেমন কোনো 
গোত্রই ইসলাম গ্রহণ করেনি। এরকম অবস্থায় তাদের মক্কায় প্রবেশ নিষিদ্ধ করে 
দেওয়া যানে কুরাইশদের ব্যবসায় বিশাল ধ্বস। স্বাভাবিকভাবেই কুরাইশরা এই 
সিন্ধান্ত সহজভাবে নিতে পারছিল না। 


এই প্রেক্ষিতে উপরোক্ত আয়াতটি নাযিল হয়। মুশরিকদের মাসজিদ আল হারামে 
প্রবেশে নিবেধাজ্ঞা জারি হয়েছিল তাদের অপবিত্রতার কারণে। আর্থিক ক্ষতির ব্যাপারে 

মনে চাপা যে আশঙ্কার জন্ম নিয়েছিল সে ব্যাপারে তাদের আশ্বস্ত করতে 
অল্লাহ বলছেন, 


“আর যদি তোমরা দারিছ্যের আশংকা করো, তবে আল্লাহ চাইলে নিজ 
করুণায় ভবিষ্যতে তোমাদের অভাবমুক্ত করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ 
সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।' 


টাই তাওয়াকল। আয়ের কোনো উপায় যদি হারাম হয়, তাহলে মানুবের তা থেকে 
বিড থাকা উচিত। আর যদি হালাল হয়, তবেই কেবল তা গ্রহণ করা উচিত! 


আন হালাল কি না, কেননা লাভ ক্ষতির ব্যাপারটা আল্লার হাতে। এভাবেই ইনলাম 
সুদের চিন্তাধাযা বদলে দিতে এসেছিল। সাধারণত মানুষ প্রথমেই নাভ তকে 
আট দিয়ে সিদ্ধান্ত নেয়। কিন্তু ইসলাম কুরাইশদেরকে অন্যভাবে চিত্ত দা 
আযু টো! কুরাইশদের জন্য বিষয়টা মেনে নেওয়া সহজ ছিল না। কারণ ব্যবসা 
সুন কোনো কিছুতে তরা ভাত ছিলনা, না ছিল তাদের অন্যকে 


এএম |সীৱাহ শেষ বড _ 


জ্ঞান। আর মক্কাও এমন কোনো উর্বর ভূমি ছিল না যে, সেখানে কৃষিকাজ করে খাওয়া 
যাবে পুরে ভি আর খুবই অল বৃষ্টিপাতের এই অঞ্চলের লোকগুলোকে যখন বলা 


দেবেন। 


আল্লাহর আদেশ গালন করলে আল্লাহ আমাদের বঞ্চিত করবেন না। এই বিষয়টি 
গুরুতৃপূর্ণ। অনেকেই আছে যারা সুদ বা অন্যান্য হারাম পশ্থায় জীবিকা অর্জন করে 
এবং এ হারাম পথ থেকে সরে আসতে চায় না। কারণ সেটা ছাড়া তাদের আর কোনো 
উপর্জনের উৎস লেই। হয়তো কেউ একজন হারাম পন্থায় অর্থ উপার্জন করছে। তাকে 
গিয়ে যদি বলা হয় এটা হারাম, আপনি এই কাজ ছেড়ে দিন। সে জবাব দেবে, 
“তাহলে আমি কী খেয়ে বাঁচবো?” বাড়ি গাড়ি করতে ব্যান্ থেকে সুনে লোন নেওয়া 
কিংবা বেশি লাভের আশায় ফিড ডিপোজিট রেখে উদ্চহারে সুদ নেওয়া এখন 
সমাজে স্থাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে সতর্ক করতে গেলে সবাই 
সমস্বরে বলে উঠে, “লোন না নিলে কীভাবে বাড়ি করবো? ফিল্পড ডিপোজিট না 
রাখলে খরচ চালাব কী দিয়ে?” তাদের জেনে রাখা উচিত আল্লাহ বলেন, 


স্যার তাকওয়া আছে তার জন্য আল্লাহ্‌ উপায় সৃষ্টি করে দেবেন এবং এমন 
সব উৎস থেকে তানের (রি) দিবেন যা তারা কখনো কল্পনা করেনি।” 
(সূরা তালাক, ৬৫: ২-৩) 


এটা অল্লাহর ওয়াদা । কারো যদি তাকওয়া থাকে এবং আল্লাহর ওপর ভরসা থাকে, 
তাহলে রিযক নিয়ে তার ভাবতে হবে না, রিযক্র আল্লাহই যোগাবেন। সূরা তাওবার 
পরের আয়াতে আল্লাহ বলছেন, 


“আহলে কিতাবের মধ্যে যারা যারা আল্লাহ ও রোজ হাশরে ঈমান রাখে না, 
আল্লাহ ও তাঁর রাসূল যা হারাম করে দিয়েছেন ডা হারাম করে না এবং গ্রহণ 
করে লা সত্য ধর্ম, তাদের সাথে বুদ্ধ করতে থাকো, যতক্ষণ না করলোড়ে 
তারা জিযিয়া প্রদান করে।” (সূরা আত-তাওবাহ ৯: ২৯) 


ইবন কাসীর (রহ) এই দুই আয়াতের সংক্ষিপ্ত তাফসীরের মাধ এতে 
তাবুক যুদ্ধের পটভূমি সম্পর্কে বর্ণনা শুরু করেন। ধ্যমে ৯ম হিজরি ও 


লা ও কাফিরদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের আশেপাশে 
তারা তোমাদের মধ্যে কঠোরতা খুঁজে পায়; আর জেনে 
রেখো যে, আল্লাহ মুত্তাকীদের লাখে রয়েছেন।” (আত-তাওবাহ ৯: ১২৩) 


আশেপাশের কাফির বলতে এখানে বোঝানো হচ্ছে রোমানদের। হিজায 
তখন ইসলাম হণ করেছে এর সিনা ছে রোমানদের কারণ দুর লাভ 
! ইবন কাপিরের মতে, তাবুকের জিহাদের উদ্দেশ্য ছিল ইসলামের 


অবুকের সুজ] ৩৫৫ 
সা্্সারণ। ইসলামকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার শরীয়তসন্মত 

তাবুকের যুদ্ধ এই কারণেই সংঘটিত হয়েছিল। কারণ তা সন 
সামাজা আর রোমান সামাজ্য ছিল ইসলামের প্রসারের পথে বড় বাধা। ill 


আথমত, মুসলিমরা নতুন এক ধরনের সেনাবাহিনীর মোকাবিলা 

এবারের প্রতিপক্ষ কোনো আরব গোত্র বা ঢেলাজানা কেউ নর বল পা 
হে আরহের ুদধমদের তেমন ধারণাই ছিন না। তারা এমন এক 
সাযাজ্যের মুখোমুখি ॥ যারা তাদের ক্ষমতা ও সামরিক শক্তিমত্তার 
করেক শতানদী জুড়ে বিখ্যাত ছিল। যে 


দ্বিতীয়ত, রোমানদের বিরুদ্ধে জিহাদের অর্থ হলো অনেক বড় একটা দূরত্ব অতিক্রম 
করে ময়দানে যেতে হবে। এজন্য তিনি চেয়েছিলেন সবাই যেন এটা মাথায় রেখে 
আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারে। 


তৃতীয়ত, সময়টা ছিল ভ্রমণের জন্য খুবই প্রতিকূল -- গ্রীষ্মের মাঝামাঝি, প্রচণ্ড গরম 
আর শুক্ক। অন্যদিকে এটা হলো খেজুর পাকার সময়। আরববাসীর জন্য এটা খুব 
লোভনীয় সময়, কেননা মদীনার অর্থনীতি কৃষিপ্রধান আর তাদের ফসল হচ্ছে মূলত 
খেজুর। এই সময়ের জন্য তারা সারা বছর অপেক্ষা করে। কিন্তু এই লোভনীয় সময়ে 
এল জিহাদের ডাক! 


চতুর্থত, এই যুদ্ধের লক্ষ্যহথল সম্পর্কে গোপনীয়তা বজায় রাখার তেমন প্রয়োজন ছিল 
না। কারণ, এর আগে মুসলিম সেনাবাহিনী মদীনা ছেড়ে চলে গেলে আশেপাশের 
শত্রুদের হাতে আক্রান্ত হওয়ার ভয় ছিল। কিন্তু আশেপাশের বেশিরভাগ গোত্রহ 
মুসলিমদের রাজনৈতিক শক্তির সামনে বশ্যতা স্বীকার করায় তাবুক যুদ্ধের প্রাক্কালে 
সেই ভয় আর ছিল না। 


পঞ্চমত, ছিল সে পর্যন্ত সবচাইতে বড় অভিযান। এর জন্য অর্থায়ন প্রয়োজন 
ই নতি তান কার উন্য প্রকাশ্য আহবান করা হয়। এটি 
আরেকটি কারণ। 


এসব কারণে রাসূল $ আগে থেকে স্পষ্ট জানিয়ে রাখলেন যে গোমানদের বিদ্ধ 
জিহাদে যাওয়া হবে। 


৩৫৬|সীরাহ শেষ খন্ড 


কুরআনের চোখে তাবুকের যুদ্ধ 

রাসূলুল্লাহর % মৃত্যুর আগে তাবুকের যুদ্ধ ছিল মুসলিমদের জনা একটি কিন 
বের তারক ভরের সি দলের উবে 
অধ্যারটি এর দ্বারা সমাপ্ত হয়। জিহাদ সম্পর্কিত চূড়ান্ত বিধানগুলো তাবুকের সময় 
নাযিল হয়। এই জিহাদ মুমিন ও মুনাফিরুদের মাঝে পার্থক্য গড়ে দিয়েছিল। বদর 
যুদ্ধের পরপরই মদীনায় নিফাকের উৎপাত দেখা যায়। তাবুনের সময় যে আয়াতগুলো 
লাখিল হয় তা মুনাফিকদের পুরোপুরি উন্মোচিত করে দেয়। নিফাক সম্পর্কিত 
বেশিরভাগ আয়াত এসেছে সূরা আত-তাওবায়। এই সুরাটি নাযিল হয়েছিল ৯ম 
হিজরিতে। এর অধিকাংশ আয়াতই তাবুক যুদ্ধ সম্পর্কিত। 


জিহাদের প্রতি অনীহা অন্তরের একটি রোগ 


তারুকে যদিও কোনো লড়াই হয়নি, তনুও শরীয়াহ, ঈমান ও সিয়ানাহ -- সবক্ষেত্রেই 
অবুক থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। তাই তাবুক যুদ্ধের ব্যবচ্ছেদের 
আগে এই যুদ্ধসংশলষ্ট আয়াতগ্ুলোর উপর আলোকপাত করা জরুরি । 


“হে ঈমানদারগণ, তোমাদের নিকটবর্তী কাফিরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও 
এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করুক আর জেনে রাখো, 
আল্লাহ মুত্তাকীদের সাথে রয়েছেন।” (আত-তাওবাহ ৯: ১২৩) 


তাবুকের জিহাদ ছিল একটি পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে তখন পর্যন্ত আসা সবচেয়ে 
কঠিন পরীক্ষা। তাই এই যুদ্ধের বাহিনীকে বলা হয় যাইশ আল ‘উসরহ বা 
:পরতিকলতার বাহিলী”। উসরাহ অর্থ কঠিন, প্রতিকুল। এই বাহিনীর জন্য অর্থ যোগানো 
ছিল কষ্টকর, সৈন্যদের একত্র করা ছিল কষ্টসাধা, আবহাওয়া ছিল রূঢ়, পানি ছিল 
দুষ্রাগ্য। যে পথ পাড়ি দিয়ে যুদ্ধে যেতে হতো, তা ছিল গ্রতিকুল। প্রতিপক্ষ হিসেবে 
রোমানরাও ছিল সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। আল্লাহ আযহা ওয়া জাল কুরআনে এই 
সময়কে বলেছেন সা'আতুল উসরাহ বা ‘প্রতিকূল সময়’। 


নবীজি উ এই যুদ্ধের জনয মক্কা, মদীনা ও এর আশেপাশের গোত্রগুলো থেকে যে 
সেখানে আছে তাদের সবাইকে ডাক দিয়েছিলেন। এর আগে কখনো এমনটা হয়নি। 
নবীজি ষ্ঠ চেয়েছেন প্রত্যেক সবল মুসলিম এই যুদ্ধে অংশ নিক। 


অনুকের যুগ] ৩৫৭ 


না। আল্লাহ আযযা ওয়া জাল কুরানে জালিয়ে দিয়েছেন কেন 
মানুষের এত অনীহা আর অনাগ্রহ ছিল। নি a 


এখনকার সময়েও জিহাদে যোগ দেওয়ার বিরুদ্ধে অনেকে অনেক কণ 

বলে যে ফিকহ অনুসারে এটা ঠিক নয়, কেউ বলে নে এই হলে কেউ 
কেউ বলে যে এটা কলা হিকমাহর পরিচয় নয়, কেউ বলে এসবের কোনো সানেই হয় 
না! কিন আল্লাহ তাআলা বলেছেন এমন কথা ঘা কেট সহজে স্বীকার করতে চার 


“হে ঈমানদারগণ, তোমাদের কী হলো? যখন আল্লাহর পথে বের হওয়ার 
জন্যে তোমাদের বলা হয়, তখন মাটি আঁকড়ে ধরো, তোময়া কি আখিরাতের 


আমাদের মনে করিয়ে দিচ্ছেন -- দুনিয়ার জীবন আখিরাতের ভুানায় বিছুই না 
সুতরাং রোগের চিকিৎসা হচ্ছে বাস্তবতা উপলব্ধি করে আাখিরাতের জন্য বাঁচা। 


জিহাদ পরিত্যাগের পরিণতি 


“তোমাদের টপর জিহাদ ফরয করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে 
অপছন্দনীয় ।" (আল-বাকারাহ ২: ২১৬) 


জিহাদ আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, কিন্তু তবুও আমরা ভা অপছন্দ করি। 

আমরা কেবল অপছন্দ করি তা-ই না, এটা নিয়ে কথা বলাও আমরা অপছন্দ করি! 

জিহাদ একটি ফরয ইবাদাত, কুরআনে এ বিষয়ে অসংখ্য আয়াত আছে, 

হাদীস রয়েছে, তবুও মানুষের মধ্যে জিহাদের আলোচনাকে এড়িয়ে যাওয়ার প্রবণতা 

কাজ করে। এই রোগ এবং রোগের চিকিৎসা দুটোই আল্লাহ বলে দিয়েছেন। আরও 

বলে দিয়েছেন যদি আমরা এই দায়িত্ব থেকে দুরে সরে যাই তবে আমাদের পরিণাম 
হবে। 


“দি (জিহাদের জন্য) বের না হও, তবে আল্লহ তোমাদের দ্বদ আযাব 
দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা তাঁর 
কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ সর্ববিষয়ে শ্তিমান।” (আত. 
তাওবাহ ৯: ৩৯) 


আল্লাহ বলছেন জিহাদ পরিত্যাগ করার পরিণাম হলো কঠিন শান্তি, আযাব। আমাদের 
বর্তমান অবস্থাই এর সবচাইতে বড় প্রমাণ। আজকে আমরা বঞ্চিত, অপমানিত ও 


৩৫৮|সীরাহ শেষ খন্ড 


নির্যাতিত হচ্ছি! আমাদের অচেল সম্পদ থাকার পরেও সবচেয়ে দরিদ। 
উপরে ও নিচে আমাদের যা কিছু আছে ভা সবচেয়ে উৎকৃষ্ট ও দানি হ 

সেগুলো আজ অনাদের হাতে। আমাদের একতাবদ্ধ হওয়ার কথা ছিল, কি 
আজ সবচেয়ে বেশি বিভক্ত। আমাদের সবচেয়ে শক্তিশালী উম্মাহ হও 
আমরাই আজ সবচেয়ে দুর্বল। এসবই আল্লাহর পক্ষ থেকে শান্তি, কারণ আমর 


“যদি তোমরা তাঁকে (রাসূলকে) সাহায্য না করো, তবে মনে রেখো, আল্লাহ্‌ 
মধ্যে তিনি ছিলেন দু'জনের একজন। তখন তিনি আপন সঙ্গীকে বললেন 
বিষণ হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন। অতঃপর আল্লাহ্‌ তার প্রতি 
স্বীয় সামনা নাযিল করলেন এবং তাঁর সাহায্যে এমন বাহিনী পাঠালেন, যা 
তোমরা দেখোনি। বস্তুতঃ আল্লাহ কাফিরদের মাথা নিচু করে দিলেন আর 
আল্লাহর কথাই সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।” (আত- 
তাওবাহ ৯:৪০) 


পরের আয়াতে আল্লাহ সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যখন রাসূলুল্লাহ $ 
ও আৰু বকর ॥ চরম নিরাপত্তাহীনতার মধ্যে মক্কা থেকে মদীনায় হিজরত করছিলেন 
আর আল্লাহ তাঁর রাসূলকে রক্ষা করেছিলেন। আল্লাহ তাঁর রাসূলকে সবসময় সাহায্য 
করেছেন, যখন কেউ সাহায্যের জন্য ছিল না, তখনও করেছেন। অর্থাৎ, আমরা যদি 
দ্বীনের স্বার্থে এগিয়ে না আসি তবে তাতে আল্লাহ ও তাঁর রাসূলের কোনো ক্ষতি হবে 
না। আল্লাহর আদেশগুলো আমাদের নিজেদের স্বার্থেই মানতে হবে, কেননা এর মাঝে 
আমাদেরই কল্যাণ। 


সাহাবিদের উপলব্ধি 


“তোমরা হালকা ও ভারী উভয় অবস্থায় যুদ্ধে বের হও এবং তোমাদের মাল ও 
জান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি 
তোমরা জানতে ।” (সূরা আত-তাওবাহ ৯: ৪১) 


“দুৰ্বল, রুগ্ন, ব্যয়ভার বহনে অসমর্থ 

লোকদের জন্য কোনো নেই, 

অর সা হত তর রুলের পতি নিশা রাখে (এবং 
স্বীকার করে) ভাহলে এ সব সৎ লোকের প্রতি 


অবুকের যুদ্ধ | ৩৫৯ 


কোনো প্রকার অভিযোগ নেহ। আর আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম 
করুণাময়।” (সূরা আত-তাওবাহ, ৯: ৯১) 


আল্লাহ তাআলা দুর্বল, অলুহ কিংবা ব্যয়ভার বহনে অক্ষম লোকদের জন্য 
যাওয়ার সুযোগ রাখলেন। তারা ছাড়া বাকি সবাইকেই যেতে হবে। শি৪১৮ 
ইসলামের বীর যোদ্ধা আবু কাতাদাহ 4 যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে তাঁর ঘোড়ার ওপর 
বসেছিলেন, অথচ তিনি তখন এতটাই বৃদ্ধ ছিলেন যে, তুর দিয়ে চোখ ঢাকা পড়ে 
গিয়েছিল, শরীরও ভারী হয়ে গিয়েছিল। তাঁকে বলা হলো, আপনার জন্য তো যুদ্ধে না 
যাওয়ার অজুহাত আছে, তবু আপনি কেন এই বয়সে যুদ্ধে যাচ্ছেন? তিনি জবার 
দিলেন, ‘সূরা তাওবাহ তো আমাদের জন্য কোনো অজুহাত রাখলো না!' এমনটাই 
হিল জিহাদের প্রতি সাহাবিদের & উপলব্ধি। 


মুনাফিকদের নির্লিপ্ততা বনাম মুমিনদের উদ্দীপনা 


মদীনাজুড়ে যখন জিহাদে যাওয়ার জন্য মুমিনদের মাঝে উদ্দীপনা, তখন কিছু 
লোকের উপর ভর করেছিল নিক্লিয়তা। এই লোকগুলো জিহাদে যেতে চায় না, ঘরে 
বসে থাকতে চায়। তারা নিষ্িয় হলেও জিহাদের প্রতি মুসলিমদের উৎসাহ-উদীপনায় 
ভাটা দিতে তারা ছিল সক্রিয়। নানাভাবে তারা মুসলিমদের জিহাদে যেতে অনুৎসাহিত 
করছিল। 


“আর যখন কোনো সূরা এ মর্মে নাধিল করা হয় যে, তোমরা আল্লাহর প্রতি 
ঈমান আনো এবং তাঁর রাসূলের সাথে জিহাদ করো, তখন তাদের সামর্ঘ্যবান 
লোকেরা তোমার কাছে অনুমতি চায় এবং বলে, আমাদেরকে ছেড়ে দাও, 
আমরা বলে-খাকা-লোকনের সাথে থাকবো।” (সূরা আত-তাওবাহ, ৯: ৮৬) 


এই লোকগুলোর সামর্থ্য ছিল না এমন নয়, তবু তারা জিহাদে না যাওয়ার অজুহাত 
খুঁজহিল। ধনসম্পদের ফিতনা অনেক কঠিন ফিতনা। ধননম্পদ থাকা খারাপ কিছু না। 
কিন সম্পদের প্রতি ভালোবাসা যদি আল্লাহ ও তাঁর দ্বীনের প্রতি দায়িত্ব পালনের মাঝে 
বাধা হয়ে দাঁড়ায়, তবে এই সম্পদই কাল হয়ে দাঁড়ায়। 


“তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত 
হয়েছে এবং মোহর এঁটে দেওয়া হয়েছে তাদের অন্তরসমূহের উপর। বস্তুতঃ 
তারা বোঝে না।” (সূরা আত-তাওবাহ, ৯: ৮৭) 


এই আয়াতে যে লোকদের কথা বলা হচ্ছে তারা রাসূলুল্লহকে & দেখেছে, তাঁর 
সামনে বসে খুতবা শুনেছে। কুরআনের আয়াত নাখিল হয়েছে তাদের সময়ে। 
স্বাভাবিকভাবেই আমাদের চাইতে এই লোকগুলোর জ্ঞানও বেশি। কিন্তু তবু তাদের 
সম্পর্কে আল্লাহ আযযা ওয়া জাল বলছেন -- তারা বোঝে না। কারণ তারা বোঝে না 


৩৬০|সীরাহ শেষ খণ্ড 


দুনিয়া ও আখিরাতের বাস্তবতা, তারা বোঝে না আল্লাহর রাস্তায় জিহাদের গুরুত্ব, তারা 
বোঝে না আত্মত্যাগের মর্ধাদা। বর্তমান যুগেও এরকম, অনেক মানুষ আছে যারা 
যথার্থভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে জগতটাকে দেখে না, যারা দ্বীনের পথে 
ত্যাগস্বীকারের প্রয়োজনীয়তা বোঝে লা। 


আসলে আয়াত মুখস্থ করা আর বুঝতে পারা এক নয়, বরং বুঝতে পারা বা অনুধাবন 
করতে পারাটা অন্তরের বিষয়। কুরআন-হাদীস অনেকেই পড়তে পারে, একজন 
অমুসলিমও পারে। পাশ্চাত্যে অনেক বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে আনেক 
অমুসলিম শিক্ষার্থী আছে, তারা ভালো ফলাফলও করে। কিন্তু এগুলো ইসলাম বোঝার 
মাপকাঠি হতে পারে না। কতগুলো কিতাব পড়া হয়েছে সেটা প্রকৃত জ্ঞান নয়, প্রকৃত 
জ্ঞান হলো কতটুকু অনুধাবন করা হয়েছে ও সে অনুসারে আমল করা হচ্ছে। কেউ যদি 
কুরআনের অসংখ্য আয়াত আর হাদীস মুখস্থ করে, কিন্তু সেগুলো মেনে না চলে 
তাহলে কিয়ামতের দিন এই জ্ঞান তার জন্য কাল হয়ে দাঁড়াবে। তাই ইলমের সাথে 
আমল সমভাবে জরুরি। কেউ যদি অনেক আয়াত ও হাদীস জানে কিন্তু সে অনুযায়ী 
আমল না করে, তবে তার জ্ঞানের বাহার বা মিষ্টি কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। 


এরপর আল্লাহ বলছেন তাদের কথা, যারা সঠিক পথে আছে। এরা আল্লাহর রাসূলের 
জ ডাকে জিহাদে অংশ নিয়েছে। 


রাসূল এবং সেসব লোক যারা ঈমান এনেছে, তার! সবাই নিজেদের জাল 
ও মাল দিয়ে জিহাদ করেছে। (কাজেই) এদেরই জন্য নির্ধারিত রয়েছে 
কল্যাণসমূহ এবং তারাই মুক্তির লক্ষ্যে উপনীত হয়েছে। আল্লাহ তাদের জন্য 
তৈরি করেছেন জামাতসমূহ, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ, তাতে 
তারা চিরদিন থাকবে, এটিই মহাসফলতা।” (সূরা আত-তাওবাহ, ৯: ৮৮- 
৮৯ 


তাবুকের যুদ্ধে এমন কিছু লোক ছিল যাদের জিহাদে অংশ নেওয়ার প্রবল ইচ্ছে ছিল, 
কিন্তু তা হয়ে ওঠেনি। এদের কথা আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন কেবল 
তাদের আন্তরিকতার কারণে। কিছু লোক এসে জিহাদে যাওয়ার জন্য আল্লাহর 
রাতের ৪ কাছে আৰ্থিক সাহায্য চান। তাদের কোনো সহ সম্পত্তি ছিল না ড়া 

তাদের যাতায়াতের খরচ নবীজিকে ষ্ঁ বহন করার অনুরোধ করেন। 
এই সাহাবিরা ছিলেন অত্যন্ত দরিদ্র, কিন্তু জিহাদে অংশ নেওয়ার ইচ্ছে ছিল অদম্য। 
কিন্তু তাদের অর্থায়ন করার মতো যথেষ্ট অর্থ রাসূনুয়াহর 3 ছিল না। জিহাদে 
কিরে দান তে সা পায়া কষ্ট নিয়ে সেই সাহাবিরা & অশ্রুসিক্ত হয়ে কষ্ট গেয়ে 


“আর তাদের উপরও কোনো দোষ নেই, যারা আপনার কাছে আসে, যাতে 
আপনি তাদের বাহন জোগাতে পারেন। আপনি বললেন, আমি তোমাদেরকে 


অবুকের যুদ্ধ | ৩৬১ 


বহন করানোর জন্য কিছু পাচ্ছি না, তখন তারা ফিরে গেল। তাদের চোখ 
অরে ভেসে যাচ্ছিল এ দুঃখ যে. তারা বায় করার মতো কিছু পাচ্ছে 
(সূরা আত-তাওবাহ, ৯: ৯২) 


জডুত এক দৃশ্য কুরআন আমাদের সামনে তুলে ধরে। কিছু লোকের সামর্থা থাকা 
সবে তারা জিহাদে না গিয়ে ঘরে বসে থাকলো। এমন নয় যে তারা জিহালে যেতে 
ভয় করছিল, বরং জিহাদে মহিলা আর শিশুদের মতো ঘরে বলে থেবেই আনন্দ 
পাচ্ছি! অন্যদিকে কিছু গরিব সাহাবি & মনেপ্রাণে চাচ্ছিলেন জিহাদে যেতে, কি 
অপারণতার দুঃখে তাদের চোখ থেকে অশ্রু বরছিল। 


ওয়াসিলা ইবন কাইস * ছিলেন জিহাদে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর! তার নিজের 
কোনো বাহন ছিল না। মুসলিম বাহিনী যখন অভিযানে যেতে প্রস্তুত, তিনি তখন 
রান্তায় গিয়ে বললেন, ‘কেউ কি আছে যে আমাকে তার বাহনে চড়তে দেবে? বিনিময়ে 
আমি তাকে আমার ভাগের গনিমাহ দিয়ে দেবো!’ আনসারদের মধ্যে এক বৃদ্ধ 
মুজাহিদ রাজি হলো, বললো, “আমি তোমার ভাগ নিব, তবে তোমাকে পালা করে 
বাহন চড়তে হবে। আমি তোমাকে খাবারও দিব।" ওয়াসিলা রাজি হলেন। এই ঘটনার 
পরে ওয়াপিলা একটি অভিযানে গনিনাহ হিসেবে কিছু উট পান। চুক্তিতে, সেগুলো 
তিনি বৃদ্ধ আনসারকে দিয়ে আসতে গেলেন, কিন্ত বৃদ্ধ আনসার সেঞ্ুলো নিতে রাজি 
হলেন না, বললেন, “ভাতিজা, ওগুলো তোমার। আমি ওগুলো চাই না।" 


এটা হলো ভ্রাতৃত্ব। এমন ভ্রাতৃত্বের নিদর্শন আর কোনো যুগে কোনো কালে পাওয়া 
যাবে না। ওয়াসিলা তার নিজের গনিমতের ভাগ ছেড়ে দিয়ে হলেও জিহাদে যেতে 
উম হয়ে ছিলেন! আর সেই বৃদ্ধ নিজের আরাম-আয়েশ ছেড়ে দিয়ে ওয়াসিলাকে 
সাথে নিতে রাজি হয়েছেন সাওয়াবের আশায়, গনিমতের আশায় নয়। এমনই ছিল 
সাহাৰিদের মানসিকতা, আখিরাতের পুরস্কারকেই তারা জীবনের সাফল্য হিসেবে 
দেখতেন। 


আল্লাহ তাআলা মুনাফিরুদের সম্পর্কে বলছেন, 


“যদি আশু লাভের সম্ভাবনা থাকতো এবং যাত্রাপথও সংক্ষিপ্ত হতো, তৰে 
ভারা অবশ্যই আপনার সহযাত্রী হতো, কিন্তু তাদের নিকট যাত্াপথ সুদীর্ঘ 
মনে হলো। আর তারা এমনই শপথ করে বলবে, আমাদের সাধ্য থাকলে 
অবশ্যই তোমাদের সাথে বের হতাম, এরা নিজেরাই নিজেদের বিনষ্ট করছে, 
আর আল্লাহ জানেন যে, এরা মিথ্যাবাদী” (সুরা আত-তাওবাহ, ৯:৪২) 


যদি যাত্রাপথ ছোট গনিত পাওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে 
ফিক ঠিকই দুনিয়াবী লাভের আশায় হানে যোগ দিত। কিনতু তরকের পথ 
ছিল অনেক দুর্গম, তাই তারা নানা অজুহাত দেখিয়ে যুদ্ধে যোগ দিলো না। কিনু 


ETO 
তাদের অঙ্গুহাতগ্ুলো ছিল মিথ্যা জজুহাত। 


“আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আপনি কেন তাদের অব্যাহতি দিলেন, যে 
পর্যন্ত না আপনার কাছে পরিষ্ার হয়ে যেতো সত্যবাদীরা এবং জেনে নিতেন 


মিথ্যাবাদীদের ৷” (আত-তাওবাহ ৯:৪৩) 


তাবুকেনম আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ছিল একটা পরীক্ষা এবং আল্লাহ 
অল রাসূলকে উদ্দেশ্য করে বলছেন যে মুনাফিকদের কোনোরকম ছাড় 
দেওয়াটা তাঁর উচিত হয়নি। 


আল্লাহ ও রোজ ক্ষিম্ামতের প্রতি যাদের ঈমান রয়েছে তারা মাল ও জান 
দ্বারা জিহাদ করা থেকে আপনার কাছে অব্যাহতি কামনা কল্মবে না, আর 
আল্লাহ সাবধানীদের ভাল জানেন। নিঃসন্দেহে তারাই আপনার কাছে 
অব্যাহতি চায়, যারা আল্লাহ ও রোজ কেয়ামতে ঈমান রাখে না এবং তাদের 
অন্তর সন্দেহগ্রস্থ হয়ে পড়েছে, সুতরাং সন্দেহের আবর্তে তারা ঘুরপাক খেয়ে 
চলেছে।” (সূরা আত-তাওবাহ, ৯: 88, ৪৫) 


অর্থাৎ, যারা সত্যিকারের মু'মিন তারা কোনো অজুহাত না খুঁজে স্বেচ্ছায় জিহাদে যোগ 
দিতে আসবে। অন্যদিকে ঈমানের দুর্বলতার কারণে যারা জিহাদের প্রকৃত ধারণাকে 
বিকৃতভাবে উপস্থাপন করতে চায় তারা সবসময়ই দ্রিধাদন্দ, অন্থচ্ছতা এবং স্ব- 
বিরোধিতার মাঝে ঘুরপাক খায়; একদিকে তারা দাবি করে যে তারা দ্বীনের খেদমত, 
করতে চায়, অন্যদিকে তারা তাদের দায়িত্বগুলো অস্বীকার করে তা থেকে দূরে থাকতে 
চায়, নানা অজুহাতে গা বাঁচানোর চেষ্টা করে। এদের সম্পর্কে আল্লাহ আযযা ওয়া জাল 
বলছেন, আল্লাহ ও কিয়ামত দিবসের ওপর আসলে এদের ঈমান নেই। যার আল্লাহর 
প্রতি ঈমান আছে, সে আল্লাহকে অন্য সবকিছুর চেয়ে বেশি ভয় করে তার দায়িতৃগুলো 
পালনে সচেষ্ট হবে। অন্যদিকে কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকার কারণে দুনিয়ার 
প্রতি তার বিশেষ আসক্তি থাকবে না। 


“আর যদি তারা বের হবার সংকল্প নিতো, তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত 
করতো। কিন্তু তাদের উত্থান আল্লাহর পছন্দ নয়, তাই তাদের নিবৃত রাখলেন 
এবং আদেশ হলো বসা লোকদের সাথে তোমরা বসে থাকো।” (সূরা আত- 
তাওবাহ, ১: ৪৬) 


হনে কাজের সংব্প খাকলে এয ডলা প্রতিও থাকা চাই। কেউ ডাক্তার হতে 
সেভাবে প্রস্তুত হতে হবে। কেউ ইঞ্জিনিয়ার হতে চাইলে তাকে 
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তে হবে, বছরের পর বছর এজন্য পরিশ্রম করতে 
হবে। দুনিয়ার যেকোনো কাজা বা পেশার জন্য যেমন প্রস্তুতি নিতে হয় ইসলামেও ঠিক 
তেমন। কেউ যদি বলে যে সে হিজরত করবে কিংবা যদি বলে সে জিহাদে যোগ দেবে, 


— আব্ুকের বুদ্ধ ৩৬৩ 


তবে তার সেইভাবেই নিজেকে প্রস্তুত করতে হবে। গুস্তুতি শ 
কনে ইবাদাতের জন্য ঘা যা দরকার, তার সবই এতে অন হক 


এরপর আল্লাহ মন্তব্য করছেন, এই লোকগুলো দিহালে না বাওয়ায় বরং ভালেই 
হয়েছে! এর কারণ হলো, 


“দি তোমাদের সাথে তারা বের হতো, তবে তোমাদের অনিষ্ট ছাড়া আর 
কিনু বৃদ্ধি করতো না, আর ঘোড়া ছোটাতো তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির 
উদ্দেশ্যে, আর তোমাদের মাঝে (উন্মুখ হয়ে) তাদের কথা শুনবার লোক 
রয়েছে। বস্তুতঃ আল্লাহ জালিমদের ভালোভাবেই জানেন।” (সূরা আত- 
তাওৰাহ, ৯:৪৭) 


অর্থাৎ তারা যুদ্ধে গেলে কোনো উপকার তো হতোই না, বরং অন্যদের মনে সন্দেহ 
আর অনৈকোর বীজ বপন করার মাধ্যমে আরও ক্ষতি করতো। তারা বিশ্বাসঘাতকতা 
করে মুমিনদের মাঝে বিভেদ সৃষ্টি করতো। এরপর আল্লাহ বলছেন -- তোমাদের 
মধ্যে কিছু লোক আছে যারা তাদের কথা উন্মুখ হয়ে শোনে! এখানে বলা হচ্ছে 
সাহাবিদের কথা, কিছু সাহাবি মুনাফিকদের প্রোপগান্ডায় কান দিতেন। এই 
আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মু'মিনদের সতর্ক করে দিচ্ছেন, কারণ কে মুনাফিক 
আর কে নয় -- এটা বোঝা সহজ নয়। হতে পারে তারা অনেক মিষ্টভাষী, জ্ঞানী, 
বাকপটু কিংবা আকৰ্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। যে কেউ তাদের কথায় আকৃষ্ট হয়ে 
গথতষ্ট হয়ে যেতে পারে। 


আল্লাহর রাসূলের যুগেই এই সমস্যা ছিল। সে তুলনায় এখনকার পরিস্থিতি আরও 
জটিল। এ কারণে জিহাদের মতো স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তি ও দ্বিধাদবন্দ অনেক 
বেশি। সে কারণে সূরা তাওবা পাঠ করা আমাদের সময়ে গুরুত্বের দাবি রাখে। কারণ 
হলে, প্রথমত, আমরা নিজেরা যেন মুনাফিকু না হয়ে পড়ি আর দ্বিতীয়ত, মুনাফিকদের 
প্রোগাগান্ডায় যেন বিভ্রান্তিতে না পড়ি। নিফাক এমনই একটি সপর্ণকাতর বিষয়, যা 
যে কাউকে স্পর্শ করতে গারে। একজন আলিম বা একজন মুজাহিদের মাবেও 
নিফাকী থাকতে পারে। উমারের & মতো সাহাবি নিজের ঈমানে নিফাকের আশঙ্কা 
ক্রভেন। হ্যায়ফার & কাছে রাসূল  মুনাফিরুদের পরিচয় প্রকাশ করতেন এবং 
তিনি সেই তথ্যগুলো গোপন রাখতেন। উমার হ্যায়ফার Fadel 
করেছিলেন যে ষুঁ মুনাফিক হিসেবে উমারের * নাম করেছেন 
হয়া এ তাকে জাৰ দিয়েছিলেন, নো? আপনি ছাড়া আর কাউকে আদি এই 
প্রশ্নের উত্তরও দিতাম না।' 


আল্লহ তাআলা চান মুনাফিকরা জিহাদের ময়দান থেকে দুরে থাকুক! কারণ তারা 
আল্লাহর সু্টিলাভের জন্য যুদ্ধে যেত না, তারা যেত নিজেদের স্বার্থোদ্ধারের জন্য, 
দের মাঝে সন্দেহ ও বত সৃষ্টি করে ফিতনা তৈরি করার জন্য। 


৩৬৪ |সীরাহ শেষ থও 


“ভারা এর আগেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং তোমার পরিকল্পনা 
নস্যাৎ করার চক্রান্ত করতে চেয়েছিলা। শেষ পর্যন্ত ন্যায় ও ইনসাফ তাদের 
কাছে হাজির হলো এবং আল্লাহর ফায়সালাই চূড়ান্তভাবে বিজয়ী হলো। যদিও 
তারা হচ্ছে (এ বিজয়ের) অগছন্দকারী। আর তাদের কেউ বলে, আমাকে 
অব্যাহতি দিন এবং পথভ্রষ্ট করবেন না। শুনে রাখো, তারা তো আগে থেকেই 
পদ্ভ্রষ্ট এবং নিঃসন্দেহে জাহান্নাম এই কাফিরদের পরিথেষ্টন করে নায়েছে।” 
(সূরা আত-তাওবাহ ৯: ৪৮, ৪৯) 


আবদুল্লাহ ইবন উবাই ছিল মুনাফিকদের নেতা। তাকে বলা হতো সায়্যিদুল খাযরাডা - 
- খাযরাজদের নেতা। জুমুআর দিনে সে উঠে দাঁড়াতো, সবার উদ্দেশ্যে বলতো, “ইনি 
হচ্ছেন আল্লাহর রাসূল । তোমরা তাঁর কথা শোনো, তাঁকে মানো।’ অথচ এই লোকটাই 
ছিল মুনাফিকদের নেতা, কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নেই। উমার % একবার 
রাসূলুল্লাহর পু কাছে ইবন উবাইকে হত্যা করার অনুমতি চেয়েছিলেন। কিন্তু 
রাসূলুল্লাহ ঞ্ষ অনুমতি দেননি। কারণ হিসেবে একটি বর্ণনায় এসেছে যে, ইবন 
উবাইকে হত্যা করা হলে ভার অনুসারীরা তার পক্ষে লড়াই করার জন্য দাঁড়িয়ে যেত। 
কিন্তু সময়ের সাথে সাথে এই লোকটির আসল চেহারা আল্লাহ তাআলা এমনভাবে 
উন্মোচন করে দিলেন যে, তার অনুসারীরাই তাকে পরিত্যাগ করতে লাগলো। 


মুনাফিকদের এক নেতা, নাম তার খাদ ইবন কাইস। তাবুকের সময়ে রাসূলুলাহ $ 
তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি রোমানদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত?’ যাদ ইবন 
কাইস জবাব দিলো, ‘হে আল্লাহর রাসূল, আমার ভয় হয় জিহাদে গেলে রোমান 
নারীদের ফিতনায় পড়ে যাবো।’ 


এটা ছিল মুনাফিকদের জিহাদে না যাওয়ার অজুহাতের নমুনা! তারা হারাম কাজ থেকে 
বেঁচে থাকার দোহাই দিয়ে জিহাদ পরিত্যাগ ক এই মুলেও আমা ভি 
পরিত্যাগ করে, তার শরীয়াহর কোনো যুক্তি দেখিয়েই তা পরিত্যাগ করে। ফিতনার 
দোহাই দিয়ে অনেকে জিহাদে যেতে চাইছিলো না, কিন্তু আল্লাহ বলছেন, জিহাদে না 
যাওয়টাই তাদের জন্য আসল ফিতনাহ। জিহাদ ফী সাবিলিল্লাহতে অংশ নিলেই বরং 
ফিতনা থেকে মুক্ত হওয়া যায়। তাই যারা বলে যে, আমি মানসিকভাবে প্রস্তুত না, 
আকারে খত না দখা যায় কখনোই তাদের এন নেওয়া হয়ে ওঠে া। 
সঠিক পথ যি শক থাকে কু সাহৰ বরে যুদ্ধে মগ দিলেই তার 
করে, আল্লাহ তাদের পথের দিকনির্দেশনা দিন ‘যারা আল্লাহর রাস্তায় লড়াই 


॥ আপনার কোনো কল্যাণ হলে তাদের খারাপ লাগে এবং কোনো বিপদ 
উপস্থিত হলে তারা বলে, আমরা আগে থেকেই নিজেনের আভা নাদলে 
নিয়েছি এবং ফিরে যায় তি মনে।” (সুরা আত-তাওবাহ ৯:৫০) 


ই অবুকের যুদ্ধ |৩৬৫ 


এটা মুনাফিকদের আরেকটা চারিত্রিক বৈশি্ঠ। মুসলিমদের ভালো কিছু দেখলে 
তাদের গা জ্বলে, মুসলিমদের বিপদে তারা আনন্দিত হয়। মুসলিমদের বিপদে তারা 
বলে, “বলেছিলাম না তোমাদেরকে? কেন তোমরা বের হয়েছিলে?' তারা মনে করে 
"ঝামেলা" থেকে দূরে থেকে তারা খুব বিচক্ষণের মতো কাজ করেছে, কিনতু বাস্তবে 
ব্যাপারটা উল্টো, তারা নিজেদের আরও ফিতনার মাঝে ফেলে দেয়। " 


“আপনি বলুন, তোমরা তো আমাদের জন্যে দুটি কল্যাণের একটি প্রত্যাশা 
করো; আর আমরা প্রত্যাশায় আছি তোমাদের জন্যে যে, আল্লাহ তোমাদের 
আযাব দান করুন নিজের পক্ষ থেকে অথবা আমাদের হাতে। সুতরাং তোমরা 
অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষমান।" (আত-তাওবাহ ৯: 
৫২) 


দুটি কল্যাণ বলতে বোঝানো হচ্ছে হয় শাহাদাত কিংবা বিজয়লাভ। মুসলিমরা 
মুনাফিকদের যেন এরকম বলে দেয় যে -- যদি আমরা হেরে যাই, আমাদের অনেক 
ক্ষয়ক্ষতি হয় আর জিহাদের ময়দান থেকে দূরে থেকেছো বলে আপাতদৃষ্টিতে 
তোমাদের কোনো ক্ষতি হয়নি বলে ভেবো না তোমরা বিচক্ষণের মতো কাজ করেছো। 
আমাদের কপালে আছে দুটো জিনিস, হয়তো বিজয়লাভ কিংবা শাহাদাত -- 
(কোনোটাতেই আমাদের ক্ষতি নেই। কিন্তু তোমাদের কপালে কী আছে? তোমাদের 
কপানেও আছে দুটো জিনিস - হয়তো আল্লাহর পক্ষ থেকে শাস্তি কিংবা আমাদের 
হাতেই তোমাদের কঠিন শাপ্তি। কাজেই তোমরা অপেক্ষা করো, আমরাও করছি। 


ভাবুক যুদ্ধে অংশ না নিয়ে পেছনে থেকে যাওয়া লোকদের সম্পর্কে এসব আয়াত 
নাধিল হয়েছিল। 


তাবুকের যুদ্ধের অর্থায়ন 


“একশো করে দানা থাকে।” ইবন হাজার রাহিমাহয্লাহ বলছেন, 
আল্লাহর বাতা কথাটি সাধারণত জিহাদের ক্ষেত্রেই বলা হয়।' এজন্য আল্লাহর বায় 
বায়ের মাহাত্য অনেক বেশি। 


৩৬৬[নীরাহ শেষ খন্ড 


ভাবুক যুদ্ধের জন্য রাসূলুল্লাহ ঞ অর্থ যোগাড় শুরু করলেন। কাজটা ছিল অনেক 
কঠিন, কেননা ফসল তোলার আগ মুহূর্তের এ সময়টায় মুসলিমদের হাতে তেমন কিছু 
ছিল লা। তারপরও সাহাবিরা যার যা সামর্থ্য আছে সে অনুযায়ী সম্পদ ঢেলে 
দিচ্ছিলেন। আবু বকর ও উমার && তাদের পক্ষে যতটুকু স্ব ছিল তা দিয়ে দিলেন। 
সেটা যথেষ্ট হলো না, তই উসমান ঞ লাগাম ও অন্যান্য সরঞ্জামসহ যুদ্ধে যাওয়ার 
জন্য প্রস্তুত একশোটি উট এনে দিলেন। এরপর রাসূলুল্লাহ & আরও অর্থায়ন 
চাইলেন। উসমান ৪ আরও একশোটি উট এনে দিলেন। রাসূলুল্লাহ পু আরও 
চাইলেন। উসমান এবারও একশো উট দান করলেন! এরপর রাসুলুল্লাহ & আবারও 
জিহাদের জন্য অর্থায়ন করার আহবান করলেন। এবারও এগিয়ে এলেন উসমান। কিছু 
স্বর্ণযুদ্রা এনে রাসূলুল্লাহর & কোলে ফেলে নিলেন। নবীজির পু আডুলগুলো তখন 
মুর মাঝে ডুবে ছিল। তিনি বললেন, “উসমান ভবিষ্যতে যা-ই করুক না কেন, 
তাঁর কোনো ক্ষতি হবে না!" তাবুকের সেই দিনে উসমান এত বেশি দান করেছিলেন 
বে পরবর্তী জীবনে তিনি যা-ই কিছু করুন না কেন, আল্লাহ তাআলার ক্ষমা তার জন্য 
নির্ধারিত হয়ে যায়! এতেই বোঝা যায় আল্লাহর রাস্তায় ব্যয় করার মাহাত্যা কত বেশি। 
আর উমার ইবন খাত্তাবের & ঘটনা তাঁর মুখেই শোনা যাক। তিনি বলেন, 


“ভাবুক অভিযানের একদিন আগের কথা । আল্লাহর রাসূল আমাদের আদেশ করলেন 
আমরা যেন জিহাদে সাদাকা করি। ভাগাকেছে সে সময়ে আমার কাছে ভালোই টাকা- 
পয়সা ছিল। আমি ভাবলাম, আবু বক্রকে যাদি কোনোদিন হারাতে পারি, তরে সেটা 
আজই! এরপর আমার যত আ্থ-সম্পদ তার অর্ক নিয়ে বেরিয়ে পড়লাম। আল্লাহর 
রাসুল আমাকে জিজ্ছেস করলেন, তুমি তোমার পরিবারের জনা কী রেখে এসেছো? 
আমি বললাম, যা এনেছি, তার সমপরিমাণ তাদের জন্য রেখে এসোহি। এরপর 
দেখলাম আবু বকর তার সমজ সম্পদ নিয়ে হাজির হয়েছে! আল্লাহর রাসূল তাকে 
জিজ্ঞেস করলেন, দামি কী রেখে এসেছো তোমার পরিবারের জন্য? আবু বকর উতর 
দিলেন, আমি আল্লাহ ও তার রাসূলকে & রেখে এসোছি। আবু বকরকে আমি বললাম, 


ভালো কাজে সাহাবিয়া একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন। তাবুকের অর্থীয়নে 
ভূমিকা রেখেছেন আবদুর রাহমান ইবন অউফ *। তিনি এই জিহাদে দুই হাজার 
দির দান করেন। এটা ছিন তার সম্পদের অর্থেক। এছাড়াও নিজোনের সদ নিয়ে 
এগিয়ে এসেছিলেন আব্বাস ইবন আবু মুত্তালিব, তালহা ইবন উবায়দুল্লাহ, মুহাম্মাদ 
ইবন মাসলামাহ এবং আসীম ইবন আদী। 


কিনু মানুষের কিছুই ছিল না, তরু তাদের যা আছে তা দিতে চেষ্টা করেছেন। এমন 
একজন ছিলেন আবু উকাইল ॥, তিনি হাজির হয়েছিলেন কেবল চারমুঠো খেজুর 
নিয়ে। মুনাফিরুরা তাকে নিয়ে বললো, “আরে! এই ক'টা খেজুর দিয়ে হবেটা কী! এই 
লোকের দান আল্লাহর কোনো দরকার নেই!’ আর অন্যদিকে আবদুর রাহমান ইবন 
আউফকে নিয়ে তারা বললো, “আরে সে তো লোক দেখানোর জন্য এত দান করে 


অনুকের মু [৩৬৭ 


হেড়াচ্ছে!' অন্যদিকে কিছু মানুষ ছিল যারা জিহাদে না যাওয়ার অজুহাত নু 

দের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সিল 
এপছনে থাকা লোকগুলো আল্লাহর রাসূনের বিপক্ষে বসে থাকতে পেকে খুলি 
হলো, আর তারা অপছন্দ করলো ভাদের মাল ও জান নিয়ে অল সা 
জিহাদ করতে এবং তারা বললো, তোমা গরমের মধ্যে বের হয়ো না। বলুন, 
জাহান্নামের আগুন অধিকতর গরম, যদি তারা বুঝতো! অতএব, তারা সামান্য 
হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের জন্য অনেক বেশি কাঁদবে ৷” সূ 
তাওবা, ৯: ৮১, ৮২) 


দ্বীন নিয়ে হাসি ঠাট্টা: মতপ্রকাশের স্বাধীনতা নাকি 
কুফরি করার স্বাধীনতা? 


জিহাদের উদ্দেশ্যে বের হওয়ার সময় আল্লাহর রাসূল গু মদীনার দায়িত্বভার কারো 
কাহে অৰ্পণ করে যেতেন। তাবুকের যুদ্ধে যাওয়ার সময় রাসূলুল্লাহ ঁ মদীনার আমীর 
হিনেবে মুহাম্মাদ ইবন মাসলামাহকে * নিয়োগ করে যান । আর আলী ইবন আবু 
তালিবকে &ঃ তাঁর নিজ পরিবারের দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। মুনাফিরুরা 
সবমময়ই সবকিছুর মাঝে দোম খুঁজে বেড়াত। এবার তারা বলাবলি করতে লাগলো, 
“মুহাম্মাদ আলীকে রেখে গেছে কারণ জিহাদের ময়দানে সে একটা বোবা।' অথচ 
আলী % ছিলেন একজন বীরযোদ্ধা। স্বাভাবিকভাবেই এই কথাগুলো তাঁর খুব গায়ে 
লাগলো। আলী & তাঁর অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিম বাহিনীতে যোগ দেওয়ার জন্য নবীজির 
কাছে চলে গেলেন। আল্লাহর রাসূল ইতিমধ্যে তাঁর বাহিনী নিয়ে আল-সুরফ ক্যাম্পে 
অবস্থান করছিলেন। 


আলী & নবীজিকে ক মুনাফিকদের মিথ্যাচারের কথা খুলে বললেন। রাসুলুল্লাহ স্উঁ 
আলীর * মানসিক অবস্থা বুঝতে পারলেন। তিনি বললেন, 


“তারা তো মিথ্যে বলছে, আলী! আমিই তো তোমাকে আমার তল্বধায়ক 
হিসেবে রেখে এসোছি। কাজেই তুমি ফিরে যাও, আমার এবং তোমার 
পরিবারের দেখাশোনা করো। তুমি কি এটা ভেবে খুশি হও না যে, হবার উর 
কাছে হারন এর যেমন, আমার কাছে তুমি তেমন? গারথকা তো ত! এতটুকুই 
বে আমার পরে আর কোনো নবী আসবেন না।' 


ফল মুনা চর আল্লহ আযযা ওয়া জালের সাথে কথা বলতে গিয়েছিলেন তখন বনী 


& তাঁর ও আলীর 
অলীর ৪ জন্য এক বিশাল সমাদনা। আল্লাহর রাস এই ঘটনাকে 


৩৬৮ |সীৱাহ শেষ খত 
বাড়াবাড়ি পর্যায়ে টেনে নেয়। তারা বলতে চায়, এই হাদীস দিয়ে শমানিত হয় 
so চিত পর আলীকে খিলাফতের দাত দিয়েছেন ্াতই এমন 


হাদীসের মনগড়া ব্যাখ্যা দেয় তাদের ভুল বিশ্বাসকে সঠিক 
আহলুল সুম্নাহ এই ঘটনা থেকে 
মর্যাদার ব্যাপারে শিক্ষা নেয়। 


পুরো সীরাত জুড়েই জিহাদের ব্যাপারে মনোবল ভেঙে দেওয়া বথাবার্ডা বলার অভ্যান 
মুনাফিকদের মধ্যে লেখা যায়। তাবুকের ক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম হয়নি। কিছু মুনাফিক 
বলাবলি করতে লাগলো, ‘তোমাদের কি মনে হয় রোমানদের সাথে যুদ্ধ করা আর 
আরবদের সাথে যুদ্ধ করা একই কথা? ওদের সাথে যুদ্ধ করতে গিয়ে তোমরা দড়িতে 


বাঁধা অবস্থায় ফিরে আসবে।' 


জিহাদে রওনা হওয়া সেনাবাহিনী সম্পর্কে এ ধরনের মন্তব্য করা কখনোই ভালো 
অভ্যাস নয়। এ ধরনের কথা সৈনিকদের হৃদয়ে শত্রুদের ব্যাপারে আতঙ্ক জন্ম দেয়। 
তাদের এই গোপন বথাবার্তাগুলো আল্লাহ আযযা ওয়া জাল নবীজিকে ঞঁ জানিয়ে 
দেন। নবীজি তখন সেই লোকগুলোর ব্যাপারে আম্মার ইবন ইয়াসিরকে, বললেন, 
“খানাও ওদের। ওরা যে কথা বলেছে, সেটা নিয়ে তাদের জিজ্ঞেস করো। তারা তো 
নিজেদের ধ্বংস ডেকে এনেছে। যদি তারা অস্বীকার করে, তাহলে বলবে, তোমরা 
এই-এই কথা বলেছো।' আমর তাদের কাছে গিয়ে বললেন, ‘তোমরা অমুক-তমুক 
কথা বলেছো, যাও আল্লাহর রাসূলের কাছে মাফ চেয়ে আসো।” তারা রাসূলুল্লাহর &ঁ 
কাছে এসে বললো, ‘আমরা তো ঠাট্রা মশকরা করছিলাম মাত্র।' আল্লাহ তখন 
কুরআনের একটি আয়াত নাযিল করলেন, 


“আর যদি আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন, তবে তারা বলবে, আমরা 
তো কথার কথা বলছিলাম এবং কৌডুক করছিলাম। আপনি বলুন, তোমরা কি 
আল্লাহর সাথে, তাঁর হুকুম আহকামের সাথে এবং তাঁর রাসূলের সাথে ঠাট্টা 
করছিলে? ছলনা করো না, তোমরা তো কাফির হয়ে গেছ ঈমান প্রকাশ করার 
বর যাদের মধ্যে ভোলে কোনে লোককে ঘি আদি কা করে নিই, 

(লোককে আযাবও দেবো। i 
দের তাওন, ৬৫-৮৪) কারণ, তারা ছিল গোনাহগার 


এই আয়াতের মাধ্যমে এটা স্পষ্ট হয় যে, দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা 
হুর পর গড়াতে পারে কেননা আল্লাহ্‌ আযহা ওয়া জাল বলেছেন, “ছলনা কোরো 
না, ঈমান আনার পর তোমরা কাফির হয়ে গেছো।” এই সুনাফিকরা বলাবলি করছিল 


বুকের খুন | ৩৬৯ 


মুসলিমরা রোমানদের সাথে লজ্জাজনকভাবে হেকে খাৰে। তারা স্লিম 
রা নিয়ে তামাশা করছিল। কুরআনের আয়াত বা হাদীস, আলা ss নন 

বা সাহাবি অথবা ইসলামের কোনো নিদর্শন নিয়ে ঠাা-বিং করা খুবই 
বিপজ্জনক এবং তা কুফরের দিকে নিয়ে যেতে পারে। এটা নিফাবেনা চি 


কালেই কথার ব্যাপারে সতক হওয়া জরুরি কিছু কৌতুক আছে যেগুলো সুজান 
আয়াত বা সূরা নিয়ে মগা করে, এগুলোকে আপাতদৃষ্টিতে নিরীহ কৌতুক মনে হলেও 
এণ্জালা এড়িয়ে চলা উচিত। কেননা এগুলো অনেকসময় ধর্মছোহিতার দিকে ধাবিত 
ব্ৰতে গারে। হীন ইসলাম একটি পবিত্র বিষয়। এই দ্বীনকে উচ্চ মর্যাদায় আসীন রাখা 
এবং এর প্রাপ্য সমান দেওয়া মুসলিমদের দায়িতৃব। নিজেরা যেমন নিজোদের দ্বীনকে 
হেয় করা যাবে না, তেমনি অন্য কাউকেও সেই সুযোগ দেওয়া যাবে না। 


এই আয়াতের শিক্ষা বর্তমান সময়েও প্রযোজ্য মুসলিমদের মানসিকভাবে দূর্বল করে 
দেয় এমন কিছু বলা বা প্রচার করা উচিত নয়। হতে পারে মুসলিমরা আসলেই দুর্বল, 
তাদের মাঝে অনৈক্য আছে, কিন্তু তা সত্তেও এমনভাবে কোনো কথা বলা ৰা রটানো 
উচিত নয় যা মুসলিমদের মনোবল ভেঙে দেয়। মুসলিমদের অন্তরে এই ধারণা প্রবেশ 
করানো উচিত নয় যে, তোমাদের শত্রুরা অজেয়, ওদের সাথে তোমরা কখনো পেরে 
উঠবে না, তোমাদের কোনো শক্তি নেই, তোমরা দুর্বল, তোমাদের কোনো আশা নেই, 
কোনে তবিষ্যত নেই, ইত্যাদি। দায়িত্ব হচ্ছে আশার বাণী সঞ্চার করা, উম্মাহকে 
উৎসাহ দেওয়া। উম্মাহকে মনে করিয়ে দিতে হবে তারা হলো মানবজাতির মাঝে শ্রেষ্ঠ 
জাতি। উম্মাহকে তাদের গৌরবময় অতীত এবং উচ্ছল ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে 
দেওয়া প্রয়োজন। কুফফারের সামর্থ্য, শক্তি ও ক্ষমতা নিয়ে এবং মুসলিমদের মধ্যকার 
অনৈকা নিয়ে এমনভাবে আলোচনা করা উচিত নয় যা মুসলিমদের মনোবলকে নষ্ট 
করে দেয়, তাদের হতোদ্যম করে দেয় এবং তাদের দুরবস্থাকে তাদের নিয়তি হিসেবে 
স্বীকার করিয়ে অলস বসিয়ে রাখে। কৌশলগত কারণে এই ব্যাপারগুলো নিয়ে 
আলোচনাৰ প্রয়োজন আছে, তবে ভা কখনোই যেন মুসলিমদের উদ্যমকে নষ্ট না 
করে। 


যুদ্ধের ময়দানে 


ভবের যুদ্ধ ছিল রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। কিন্তু কোনো রোমান ব্যাটালিয়ন বা 
টু আরব ইন্টার কোনো বাহিনীর চিহ্ই দেখা খেল না। কোনে বুদ্ধই হলোনা, 
চার & আগমনের খবর রোমানদের অন্তরে ভয় ঢুকিয়ে দেয়। তাই 
হা আধুনিক সমরান্্ আর বিরাট সেনাবাহিনী থাকা সত্বেও তারা যুদ্ধের জনয বের 
কর উপ সরে মুখোমুখি হতে তারা ভয় পেল। রাসূলুল্লাহ সেখানে অবস্থান 
শাম ও জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু কেউই এল না। সে সময়ে রাসূলুল্লাহ 
রাগ সবজী অঞ্চলে কয়েকটি শহর দখল করে তাদের সাথে চুক্তি করেন ও 


৩৭০|সীৱাহ শেব খন্ড 


রাসূলুল্লাহ & দাউমাতুল জান্দালের রাজা উকাইদকে বন্দী করে আনার জন্য খালিদ 
ইবন ওয়ালিদকে &৫ পাঠান। রাসূলুল্লাহ গর খালিদকে বলেই দিয়েছিলেন, "ভুমি 
দেখবে উকাইদ গাভী শিকারে ্যন্ত। হলোও তাই। সেদিন ছিল এক পূর্ণিনার রাত। 
উকাইদ দুর্গ থেকে বেরিয়ে এসেছিল গাভী শিকারের জন্য। খালিদ ইবন ওয়ালিদ / 
তাকে আক্রমণ করে বন্দী করলেন। উকাইদ জিষিয়া দিতে রাজি হলো। জারবা, 
আবরা, মাকনা - এই অঞ্চলের শ্রিপ্টানরা জিথিয়া দিতে রাজি হয় এবং ইসলামী 
শাসনের অধীনে চলে আসে। এই ছোট ছোট রাজ্যগুলো ইসলামের বশ্যতা স্বীকার 
করে নেওয়ায় ইসলামী সামাজ্যোর উত্তর সীমা সুরক্ষিত হয় এবং এই অঞ্চলটি রোমান 
ও মুসলিমদের মাঝে 'বাফার জোন' হিসেবে কাজ করে। এই রাজ্যগলো যদিও 
ইতিপূর্বে রোমানদের অধীনস্থ ছিল, কিন্তু রোমানদের প্রতি তারা খুশি ছিল না। যে 
কারণে তারা বেশ সহজেই ইসলামের অধীনে চলে আসে। পরবর্তীতে খুলাফায়ে 
রাশিদার সময়ে এই অঞ্চলগ্ুলো থেকে রোমান সাম্রাজ্যের ওপর সামরিক হামলাগুলো 
পরিচালনা করা হয়। 


তাবুকের যুদ্ধ ছিল আল্লাহয় রাসূলের & জীবনের সর্বশেষ বড় অভিযান। এই যুদ্ধ হিল 
মুসলিমদের জন্য একটি পরীক্মা। 


“নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন নবীর ওপর, অনুগ্রহ করেছেন 
মুহাজির ও আনসারদের ওপর, যারা কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিল। 
(এমনকি) যখন তাদের একটি দলের অন্তর বাঁকা পথে ঝুঁকে পড়ার উপক্রম 
হয়ে পড়েছিল, অতঃপর আল্লাহ এদের সবার ওপর দয়া করলেন। নিঃসন্দেহে 
তিনি তাদের প্রতি দয়াশীল ও করুণাময়।” (সূরা তাওবা, ৯: ১১৭) 


এই আয়াত আল্লাহর রাসূলের জীবনের সমাপ্তির ইঙ্গিত দেয়। কেননা ক্ষমা হলো এমন 
একটি ব্যাপার, যা সমাপ্তির দিকেই আসে। ইবাদাতের শেষ দিকেই আমরা সাধারণত 
ইঞ্িফার করি। তাই রাসূলুল্লাহ পু ও অন্যান্য যুসলিমদেরকে জানানো হচ্ছে যে, 
আল্লাহ রাসুণুল্লাহকে $ ক্ষমা করে দিয়েছেন, আরও ক্ষমা করে দিয়েছেন সেই সব 
আনার ও মুহাজিরদের যারা কঠিন সময়ে তাঁর সাথে ছিলেন। 


ধ্বংসপ্রাপ্ত কাফির জাতিগুলোর প্রতি মুগ্ধতা নয়, করুণা 


তারুকের অভিযানে যাওয়ার পথে মুসলিমরা সামূদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পায়। 
সামূদ জাতি ছিল স্থাপত্যবিদ্যায় পারদশী এক জাতি। পাথর কেটে তারা বাসা 

তে নবী সালিহকে পর্য্যান করার কারণে আল্লাহ তাদের ধংস করে দেন। 
তাদের রেখে যাওয়া সভ্যতার ধংসাবশেষগুলো দেখে শুধ হয়ে মুসলিমরা লে দিকে 
ছুটে যায়। সেখানের কুপগুলো থেকে পানি পান করতে থাকে। বিষয়টা জানতে পেরে 
আল্লাহর রাসূল গ মোটেই পছন্দ করলেন না, বললেন, 


"ভোমরা এ সকল আযাবহাও জাতির বাসহাল থেকে পানি গান 
এখানকার রদটি নিজেরা খেরে না, বর তা উটদের খাওয়াও কর 
করতেই চাও তবে কাদে 


তাদের: 
না। বেল তাদের মো তোমাদের উপরেও শাড়ি না পৌঁছে নে বেশ করো 


অবুকের যত্ন | ৩৭১ 


& দেই এলাকার পানি ফেলে দিতে আদেশ দিলেন। ও পানি দিয়ে প্রন 


তাদের ভূমি বা তাদের পানির সাথে সাহাবিদের কোযে টন যে সামা 


প্রশ্ন ভাগতে পারে, কেন রাসূলুল্লাহ কাদার কথা বলছেন। এর কারণ, এককালের 
প্রবল পরক্রেমশালী জাডিতুলোর নির্মম পরিণতি দেখে একজন মানে অন 
সুবহানাহু ওয়া তাআালার ভয় জেগে ওঠা উচিত। আল্লাহর গষবের ভয় এবং নিজের 
অনহায়ত্বের উপলব্ধি তাকে কাঁদতে উদব্ধ করবে। তাদের সভ্যতার ধংসাবশেষ দেখে 
যদি কেউ বিমোহিত হয়, তাহলে সেসব স্থানে যাওয়াই উচিত নয়। কাফির 

তুলোর এত প্রচূর্য আর শক্তিসামর্থয থাকা সত্ত্বেও তানের কী পরিণতি হয়েছে. 
শুধু সেই শিক্ষা আর উপলব্ধি নেওয়ার জন্যই এসব স্থানে যাওয়া যেতে পাবে, মুগ্ধ 
চোখে তাকিয়ে থাকবার জন্য নয়। ধ্বংসপ্রাপ্ত জাতির সভ্যতার ব্যাপারে আমাদের সে 
রীচিই অবলম্বন করা উচিত যা রাসূল $ শিখিয়ে দিয়েছেন, সেটি হলো তাদেরকে 
মতা নয়, করুণার চোখে দেখা। 


আদিকালের মুশরিকদের ও আল্লাহর গযবপ্রপ্ত লোকদের এসব তথাকথিত সভ্যতার 
গর্বিত হবার কোনো সুযোগ নেই। ব্যবিলন, ফিরআউন কিংবা 
অন্যান কাফির সভ্যতাগুলো ছিল আল্লাহর শক্র। মুসলিমরা এসব নিয়ে গর্ব করতে 
পার না। ইসলাম -পূর্ব জহিলিয়াতের ইতিহাস ও সভ্যতা নিয়ে ই 
খুবই দুঃখজনক একটি ব্যাপার। ইসলাম তাদের পরিচয়কে বদলে দিয়েছে এবং 
সমানিত করেছে। কাফিররা এটা অনেকক্ষেত্রে খোলাখুলিভাবেই উল্লেখ করেছে যে, 
ভর চায় মুসলিমদের মধ্যে ইললাম-পূরব ইতিহাস শুনজীবি যোক। এর ফনে 
ইলণামী ইতিহাসের সাথে তাদের দূরতৃ বৃদ্ধি পাবে আর সেটাই হচ্ছে। এখন সুলিমরা 
তরলের পাশে দাঁড়িয়ে হিমু ছবি তুলছে, পিকনিক করছে এবং পুরে 
বিটা উপভোগ করছে। কিন্তু বিষয়টা মোটেও হালকাভা পি, শেন 
আপ্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধ্রংদাবশেষগুলোকে রেখে যা 
মলির সতর্ক হতে পারে। এই বাবিক উপস্থাপনা এজনাই যেন পৰিত কুরসানে যা 
বৰ্ণ করা হয়েছে তার সচিত্র রূপ চাক্ষুষ সচেতন চোখ খুঁজে পায়। 


০১৯ এবং অন্তর 
হা অধ্যায় নবীদের কাহিনী, হাদীস ২৩। সহীহ মুসলিম, ধা ূহদ 
লিমার বিষয়, হাদীস ৪৭। 


৩৭২|মীরহ শেব ৰঙ 


তাবুকের যুদ্ধে কিছু টুকরো ঘটনা 


১) আবদুর রাহমান ইবন আউফের *ঃ ইমামতি 
এই অভিযানে কোনো একটি ওয়াক্ত সালাত আদায় করতে আল্লাহর রাসূল & দেরি 
করে ফেলেন। মুসলিমরা তাই সালাতের জনা ইকামাত দেন। আবদুর রহমান ইবন 
ইমামতিতে সালাত আদায় শুর" হয়। এরপর রাসূলুল্লাহ & সালাতে যোগ 
দিলেন, আবদুর রহমান চাইলেন সালাত থামিয়ে দিতে। কিনু রাসূলুল্লাহ উ তাঁকে 
চালিয়ে যাবার নির্দেশ দিলেন এবং তিনি আবদুর রহমান ইবন আওফের % পেছনেই 
সালাত আদায় শেষ করলেন। এর ফলে আব্দুর রহমান ইবন আউফ হলেন একমার 
সাহাবি যার পিছে দাঁড়িয়ে রাসূলুল্লাহ $ সালাত আদায় করেছেন। এটি আব্দুর রহমান 
ইবন আউফের *৪ একটি বিরাট মর্যাদা। 


২) আবদুল্লাহ যুল বিজাদাইনের * মৃত্যুতে রাসূণুযলাহর & সম্মাননা 
আবদুল্লাহ্‌ ইবন মাসউদ ৬ থেকে বর্ণিত, '্তারুকের যুদ্ধের সময় মাঝরাতে আমি 
একটি মশাল দেখতে পেলাম। তাই আমি সেটার পিছু নিলাম। কাছে গিয়ে আমি 
রাসূলুল্লাহ $, আবু বাকর ৬ ও উমারকে & দেখতে গেলাম। দেখলাম আবদুল্লাহ 
মুল বিজাদাইন আল মুজানী & মৃত্যুবরণ করেছেন। রসূলুল্লাহ $ অবু বকর এবং 
উমারকে বলছিলেন, তোমাদের ভাইকে কাহে নিয়ে আসো। এরপর আল্লাহ্র রাসূল $ 
তাঁকে কবরে শায়িত করে দুআ করলেন, 'হে আল্লাহ, এই রাতে আমি তাঁর প্রতি সন্তুষ্ট 
আপনিও তাঁর প্রতি সন্তুষ্ট হোন।" 


আবদুল্লাহ ৬ ছিলেন অত্যন্ত দরিদ্র, সহজ সরল ও অপরিচিত একজন সাহাবি। কিন্তু 
তার জানাযায় ছিলেন স্বয়ং আল্লাহর রাসূল পু, আবু বকর এবং উমার। আবদুল্লাহ 
ইবন মাসউদ & এই দৃশ্য দেখে বলেন, 'ইশ! এটা যদি আমার কব হতো” আল্লাহর 
রাসূল ষ্ঠ একজন শহীদকে এতটাই সম্মান দিয়েছিলেন যে অন্য সাহাবিরাও ঈর্ষান্বিত 
হতেন। 


অ নে ধরন 
সেনাবাহিনী সুনায়াতুল-ওয়াদা নামক স্থানে পৌঁছানোর পর আল্লাহর রাদূল উঁ 
বু বা বি কার হাতে নাল দুল 
॥ এই অভিযানে & 

[9 টা ইলকিমাহ ইবন আল-ফাঘওয়াহ। আববাস ইবন 


তাবুকের যুদ্ধে মুসলিমদের জিহাদের দিকে গণ-আহবান করা হয়েছিল। 'লা ইলাহা 
ইল্াল্লাহ'তে বিশ্বাস করে এমন প্রত্যেক মুসলিম এই আহবানে সাড়া দেয়। তবে অল্প 
কিছু লোক বাদে। সবার জন্য অপেক্ষা করাও যৌক্তিক ছিল না। যখনই রামূলুল্লাহকে 
বলা হতো, ‘অমুক যুদ্ধে আসেনি', তখন রাসুলুল্লাহ বলতেন, ‘তার কথা বাদ দাও। 


অমুকের ঝুম |৩৭৩ 


ভার মধ্যে নি ভালো কিছু থেকে থাকে, তাহলে আল্লা তাকে তোমাদের পথ অনুসরণ 
কসাবেল। আর ঘদি ভালো কিছু না থাকে, তাহলে আল্লাহ তার হাত থেকে তোমাদের 
রেহাই দিয়েছেন। রাশৃলুল্লাহকে যখন বলা হলো, ‘আবু যার আমাদের সানে 
আসেননি, তখনও তিন একই কথা বললেন। 


আৰু যার 4 হচ্ছেন আবু যার আল-দিফারী। তাঁর কথা এর আগেও আলোচনা 
হয়েছে। তিনি বেশ প্রথমদিকের একজন মুসলিম। ইসলাম গ্রহণ করে তিনি গিফার 
গোৱে ফিরে যান এবং তাঁর দাওয়াহর বদৌলতে গিফার গোর ইসলাম গ্রহণ করে। 
হিজরতের পর তিনি আর তাঁর গোত্র মদীনায় চলে আসেন। 


অগা দুলে আৰু মায় তাকে অনেকে এটাই ছিল কাম্য। কিন্তু 
তাকে । আসলে আবু যার মূল বাহিনীর পেছনেই ছিলেন, কিন্তু তাঁর উটটি 
ছিল ধীরগতির। তাই তিনি পিছিয়ে পড়েন। অনেকটা পিছিয়ে যাওয়ায় তিনি তাঁর 
জিনিসপত্র নিয়ে উট থেকে নেমে গিয়ে তপ্ত যরু্ুমির খুকে হেঁটেই রওনা দেন। 
মুলিমরা দেখতে পেল, দূর দিগন্তে একজন মানুষ, একা হেঁটে আসছে! ভারা 
রাসৃলুল্লাহকে $ জানালেন। রাসূলুল্লাহ $ বললেন, ‘এটা যেন আবু যার হয়" 
আসলেই তা-ই! সে মানুষটি কাছে এলে দেখা গেল তিনি আর কেউ নন, আবু যার 8৫। 
আবু যারের & আগমনের কথা স্াসূলুল্লাহকে $ জানালো হলো। রাস্লুপ্নাহ & 
বললেন, “আল্লাহ আবু যারের && উপর রহমত বর্মণ করুন। সে একা এসেছে, একাই 
চলে যাবে, আর কিয়ামতের দিনে তাঁকে একাই উদ্বিত করা হবে।' 


আল্লাহর রাসূলের $ এই ভবিষ্যতবাণী আক্ষরিক অর্থেই সত্য প্রমাণিত হয়েছিল বেশ 
কিছু বছর পর। তখন উসমান ইবন আফফানের ৬৫ খিলাফতকাল। মুসলিম সামাজায 
অঢেল বশত বৈভব অৰ্জন করেছে। আবু মার ছিলেন খুব সাদাসিধে একজন মানুষ। বড় 
হয়েছিলেন কঠিন মরু এলাকায়। স্বভাবে তিনি ছিলেন কিছুটা রাগী এবং কঠোর 
্রকৃতির। তিনি ছিলেন একজন যাহিদ-দুনিয়াবমুখ ব্যক্তি, কঠোরভাবে যুহদ করতেন। 
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, মুসলিমদের প্রয়োজনের বেশি সম্পদ জমা করা হালাল 
নয়। তিনি মনে করতেন যা কিছু প্রয়োজনের চাইতে বেশি তা দরিদ্রদের দান করা ও 
অন্যান্য ভালো কাজ ব্যয় করতে হবে। যদিও শক্তিশালী অভিমত হলো, একজন ব্যক্তি 
তার সম্পদের উপর যাকাত দেওয়ার পর বাকি সম্পদ তার জন্য হালাল হবে এবং সে 
চাইলে এটা জমা করতে ও রেখে যেতে পারে -- এটাই অধিকাংশ আলেমের মত। 
সম্পদ পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়ার অনুমোদন যদি ইসলামে নাই থাকতো, 
তাহলে মীরাস বা উত্তরাধিকারের বিখানগুলো থাকার কোনো অর্থই নেই। 


us শামের গতর্নর। রোমানদের সাথে তথন 
ই বা পে 


০৭৪|সারাহ শেষ খন্ড 


বরকতময় একটি জায়গা। প্রবল বিত্ত-বৈভবের প্রবাহে আবু যার 4 খুশি ছিলেন না। 
তিনি জনগণকে বকাঝকা করতেন। তারা সম্পদ জমা করতো, সে কারণে তাদের 
তিরস্কার করতেন। বিষয়টা জনমনে অসন্তোষের জন্ম দেয়। তাই গভর্নর মুআবিয়া * 
খলিফা উসমানকে চিঠি দিয়ে আরু যারের % ব্যাপারে অভিযোগ করে জানালেন তার 
জন্য শানের স্বাভাবিক জীবনে বিঘ্ন ঘটহে। 


উসমান তখন আৰু যারকে & মদীনায় ফিরে আসতে বলেন। কেননা শাম আসলে 
আৰু যারের জন্য উপযুক্ত জায়গা ছিল না। আবু যার শাম ত্যাগ করে মদীনায় ফিরে 
এলেন। উসমান ইবন আফফান বললেন তিনি চাইলে মদীনায় থাকতে পারেন। কিন্তু 
আৰু যার বললেন, “আপনাদের দুনিয়ার সাথে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না। 
আমাকে আমার মতো থাকতে দিন। আমাকে আর-রাবদাতে যেতে দিন।' 


আর-রাবদাহ মদীনার কাছেই মরুভূমিতে ছোট্ট একটি গ্রামের মতো। উসমান আবু 
যারকে ছেড়ে দিলেন, জোরাজুরি করলেন না। তিনি এতটাই দুনিয়াবিমুখ ছিলেন যে 
মুসলিমদের দুনিয়াবী সমৃদ্ধি হবে -- এই দৃশ্য তার একেবারেই ভালো লাগছিল না। 
উসমান তাকে বললেন, ‘আমি আপনাকে কিছু উট দিতে চাই।” আবু যার বললেন, "না 
আমি এসব চাই না। আমি নিজে নিজের মতো চলতে পারবো।" আবু যার &% আর- 
রাবদায় চলে গেলেন এবং সেখানেই বাস করতে লাগলেন। 


আবু যার একা একা জীবন কাটাতে লাগলেন, আল্লাহর ইবাদাতে ডুবে থাকলেন। 
একসময় তার মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এল। মৃত্যুশয্যায় তখন মরুভূমির মাঝখানে তাঁর 
সাধে ছিলেন শুধুমাত্র তাঁর স্ত্রী এবং সেবক। কোনো প্রতিবেশি বা বন্ধুবান্ধব ছিল না। 
যে মহান সাহাবি একসময়ে ছিলেন আল্লাহর রাসূলের & সঙ্গী, আবু বাকর, উমার ও 
উসমানের ঞ সময়ে তিনি ছিলেন একজন আলিম, একজন মুফতি -- অথচ দুনিয়া 
ত্যাগ করার সময় তিনি আজ সম্পূর্ণ একা। কোনো ছাত্র বা বন্ধু -- কেউই নেই। তাঁর 
স্ত্রী কাঁদতে লাগলেন। আবু যার জিজ্ঞেস করলেন, ‘তুমি কাঁদছো কেন?' স্ত্রী উত্তর 
দিলেন, ‘তুমি কীভাবে আশা করো আমি কাঁদবো না? তুমি মারা যাচ্ছো আর তোমাকে 
নিত সিজার ly তোমাকে একা দাফন করার মতো শক্তিও 
আমার নেই।' 


আবু যার তার স্ত্রীকে আশ্বস্ত করে বললেন, ‘কেঁদো লা, আমি এক জমায়েত 
রাসূুল্লাহকে ষ্ বলতে শুনেছি, তোমাদের মধ্যে একজন এক শূন্য ভূমিতে মৃত্যুবরণ 
করবে এবং তাঁর দাফন প্রত্যক্ষ করবে সু'মিনদের একটি দল। সেই জমায়েতের আমি 
ছাড়া সবাই মারা গেছে। তারা সকলেই দলবদ্ধ ছিলেন। কাজেই আমিই সেই ব্যক্তি যে 
একা একা মৃত্যুবরণ করে হাদীসটিকে সত্য প্রমাণ করবো। তুমি বরং বাইরে যাও আর 
গিয়ে রাস্তার দিকে চোখ রাখো। যখন আমি মারা যাবো, আমাকে গোসল দিও, কাফনে 
ঢেকে দিও। আর আমাকে রাস্তার ওপাশে রেখে এসো। যে মুসাফির দলের সাক্ষাৎ 
তুমি পাবে, তাদেরকে বলবে, এ হচ্ছে আবু যার...” 


অনুকের বু (৩৭৫ 


আবু যায় ৬ একদিন দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার স্ত্রী এবং সেবক তার কথামতো 
সবকিছু করলেন। তার সতী রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন একটি 
কাফেলা আসবে এবং তার স্বামীকে দাফন করবে। অবশেষে একটি কাফেলা এল। 
সেই কাফেলাটি আসছিল কুফা থেকে, সেখানে ছিলেন আবদুল্লাহ ইবন মাসউদ &: 
আবদুল্লাহ ইবন মাসউদ যখন জানলেন, এটা আনু যারের ৬ লাশ, তখনি তার মনে 
পড়ে গেল আল্লাহর রাসূলের $ মলে হাদীস। তিনি বাঁদতে কাঁদতে বললেন, 
“আল্লাহর রাসুল সত্যই বলেছিলেন: আবু যার * একা এসেছে, একাই যাবে আর 
একাই পুনরুখিত হবে।* এরপর আবদুল্লাহ ইবন মাসউদ আৰু যারের & জানাযায় 
ইমামতি করলেন। আবু যারের * দাফন সম্পন্ন হলো। 


অনু যার ৪ ক্ষমতা আর নেতৃতুকে ভীনরভাষে অপছন্দ করতেন। একবার আবু মুসা 
আল-আশতআরী ৬ তাঁর সাথে দেখা করতে এসেছিলেন। আবু যার ্: তখন ঘরের 
কাজ করছিলেন। ভাই হিসেবে তাকে সাহায্য করতে গেলে আবু যার এ তাকে বলেন, 
‘আমাকে আমার মতো থাকতে দাও।' আবু মূসা ৬ বললেন, ‘আমি তো তোমার 
ভাই!' আবু যায় * উত্তর দিয়েছিলেন, “না! নেতৃত্বের পদ গ্রহণ করার আগ পর্যন্ত তুমি 
আমার ভাই ছিলে!’ আমীর হিসেবে নিযুক্ত বা সরকারি কাজের সাথে জড়িত বাক্তি 
থেকে আবু যার = দূরত্ব বজায় রাখতেন। 


আৰু যারের & মতো জীবনযাপন করা হয়তো এখন সম্ভব নয়। কিন্তু নিজেদের 
অবস্থাকে আবু যারের জীবনের সাথে অন্তত তুলনা করে দেখা সম্ভব। এখন 
মুসলিমদের জীবনে প্রাচুর্য আছে, জীবনের নিরাপত্তা আছে, আছে সম্পদ আর 
স্াচ্ছনদ্য। আৰু যারের সেসব কিছুই ছিল না। কাফনের জন্য একটুকরো ভালো 
কাপড়ও ছিল না। কিন্তু ছিল তাওয়া, যা এখন দুর্লভ। তাই মুসলিমদের আজ সব 
থেকেও নেই। 


৪) আবু খাইসামার * কাহিনী 

পিছিয়ে থাকা সাহাবিদের মধ্যে আরও একজন ছিলেন আবু খাইসামা আল-জানদারী 
| রাসূলুল্লাহ ঁ ও অন্য মুসলিমরা যখন অভিযানে, আবু খাইসামা তখন বসে 
আছেন 'আরিশে।' আরিশ গাছের ডাল দিয়ে বানানো একধরনের বিশেষ কুঁড়েঘর। 
গরমকালে সেই ঘরের উপরে পানি ঢালা হলে তা শীতল ও আরামদায়ক হয়ে যেত। 
বলা যেতে পারে আরিশ ছিল প্রাকৃতিক এয়ারবন্ডিশনার। তাঁর দুই ঘরে ছিল দুইজন 
সী আবু খাইসামা * ঘরে ঢুকে দেখলেন তাঁর রা তাঁর জন্য খাবার পানীয় প্রস্তুত 
করে রেখেছেন। 


হঠাৎ তার মনে হলো আল্লাহর রাসূলের ষ্ঁ কথা। তিনি বললেন, 'আল্লাহর রাসূল তন্ত 
সূর্য আর গরম বাতাসে বসে আছেন আর আবু খাইসামা বসে আছে সুশীতল ছায়ায়, 
সুদ খাবার আর সুন্দরী সরীদের সাথে! এ হতে পারে না। আল্লাহর কসম, আমি এই 
দুই ঘরের একটিতেও প্রবেশ করবো না যতক্ষণ না আমি আল্লাহর রাসূলের অনুসরণ 
করি। কাজেই তোমার আমার জন্য আমার রসদ প্রস্তুত করো। 


৩৭৬|সীরাহ শেষ খন্ড 


তার রা তার জন্য সবকিছু প্রস্তুত করে দিলেন। আবু খাইসামা 9: উটের পিঠে চড়ে 
তাৰুকের উদ্দেশ্যে রওনা হয়ে যান । যাত্রাপথে উমায়ের ইবন ওয়াহাবকে এ সঙ্গী 
হিসাবে পেয়ে যান । উমায়ের ধর সম্ভবত মক্কা থেকে আসছিলেন বা অন্য কোনো 
কারণে তার দেরি হয়। তাবুক গিয়েই তারা রাসূলুল্লাহর $ কাফেলার দেখা পান। আনু 
খাইসামা উমায়েরকে & অনুরোধ করলেন যেন তিনি একা গিয়ে প্রথমে আল্লাহর 
রাসূলের সাথে কথা বলতে পারেন। উমায়ের ধর তার অনুরোধ রাখলেন। 


দূর থেকে সাহাবিরা দেখলেন, কেউ একজন আসছে! আল্লাহর রাসূল & বললেন, 
“এটা যেন আবু খাইসামাই হয়৷’ আবু খাইসামা & কাছে এলে আল্লাহর রাসূল 
তাঁকে বললেন, ‘তুমি তো নিজেকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলে, আবু 
খাইসামা!' আৰু খাইসামা &ঃ এরপর রাসূলুল্লাহকে ৬ পুরো ঘটনা খুলে বলেন এবং 
রাসুলুল্লাহ $ তার জন্য দুআ করলেন। একজন আদর্শ নেতা হিসেবে তাঁকে সাবধান 
করলেন এবং তাঁর প্রতি দয়াও করলেন। 


আবু খাইসামার ৬৪ কাহিনী থেকে শিক্ষা হলো, একজন মুসলিম হোঁচট খায়, কিন্তু 
হোচট খেয়ে আবার উঠে দাঁড়ায়। একজন মুসলিম ভুল করে, কিন্তু তার বিবেক তাকে 
শোধৱাতে বাধ্য করে। একজন মুসলিম দ্বীনের মধ্যে পিছিয়ে পড়ে, কিন্তু সে 
অনুশোচনা করে আর সেই অনুশোচনা তাকে দ্বিগুণ উৎসাহে এগিয়ে যাওয়ার প্রেরণা 
যোগায়। 


“আল্লাহ তাআলাকে যারা ভয় করে, যদি শয়তানের কুমন্ত্রণা কখনো তাদের 
স্পর্শ করে, তবে সাথে সাথে তারা আত্মসচেতন হয়ে আল্লাহকে স্মরণ করে 
এবং তাদের চোখ খুলে মায়” (সূরা আরাফ, ৭: ২০১) 


মাসজিদ আদ-দ্বিরার 
মুনাফিকদের মাসজিদ 


মদীনা থেকে রওনা হওয়ার সময় রাসূলুল্লাহকে $$ একটি নবনির্মিত মসজিদে সালাত 
পড়ার জন্য আহবান করা হয়েছিল। মদীনার পাশের কিছু লোক মসজিদটি নির্মাণ 
করেছিল। তারা নবীজিকে $$ বললো, ‘আমরা চাই এই মসজিদে সালাত আদায় করে 
আপনি একে বরকতময় করে তুলুন।' রাসূলুল্লাহ $ তাদের বললেন, 'এখন তো 


অমর সফরে আছি। যখন আমি ফিরে আসবো, ইনশাআল্লাহ তখন সালাত আদার 
* 


রহ কাহিনী সম্পর্কে জানার আগে আৰু আমীর সম্পর্কে জানা প্রযোজন। দে 
ছিল খাযরাজ গোত্রের এক বিশিষ্ট নেতা। জাহিলিয়াতের সময়ে তার নাম ছিল আবু 
আমীর আর-রাহীব। রাহীব মানে পাত্রী, কারণ সে ছিল আল্লাহর একনিষ্ঠ উপাসক। নে 


এবকের যুদ্ধ | ৩৭৭ 


নে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হিরাক্লিয়াসের সাথে দেখা করতে যায় এবং মদীনা দখল 
করার জন্য তাকে সেনাবাহিনী পাঠাতে আহবান করে। হিযাক্লিয়াস তাকে সাহায্য 
করার ব্যাপরে কথা দেয়। 


আবু আমীর প্রায়ই মদীনায় তার বন্ধু মুনাফিকদের চিঠি লিখে আশ্বাস দিতো যে 
ইসলামী ৱাক ধ্বংস করার জন্য সে সেনাবাহিনী নিয়ে হাজির হবে৷ সে তাদেরকে 
অনুরোধ করলো তারা যেন নিজস্ব একটি ঘাঁটি তৈরি করে যেখানে বসে তারা 
নিজেদের এজেন্ডা ছড়িয়ে দিতে পারবে, ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করবে, নিজেদের 
মধ্যে দেখানাক্ষাৎ ও যোগাযোগ রক্ষা করবে। তার চিঠির সূত্র ধরে মুনাফিকরা 
মসজিদে কুৰার পাশে নতুন একটি মলজিদ নির্মাণ করে। এই মসজিদে সালাত আদায় 
করতেই নবীজিকে উ আমন্ত্রণ জানানো হয়। তাদের যুক্তি ছিল শীতের দিনে দুর্বল ও 
অসুস্থ লোকেরা যেন ঘরের কাছে সালাত আদায় করতে পারে সেজন্য ভারা মসজিদটি 
নির্মাণ করেছে। এ মসজিদ নিয়ে যেন কোনো সন্দেহ সৃষ্টি না হয় এজন্য তারা আল্লাহর 
রাসূলকে সেখানে সালাত আদায় করতে অনুরোধ করে। কারণ আল্লাহর রাসূলের 
সালাত আদায় করার অর্থ সেই মসজিদকে বৈধতা দেওয়া। নতুন নির্মাণকৃত মসজিদটি 
ছিল মুনাফিকদের একটি ঘাঁটি। 


কিন্তু আল্লাহর রাসূল সেখানে কখনোই সালাত আদায় করেননি। তাবুক থেকে মদীনায় 
ফেরার পথে রাসূলুল্লাহর ৬ কাছে ওয়াহীর মাধ্যমে মুনাফিকদের এই পরিকল্পনা 
প্রকাশ করে দেওয়া হয়। 


“(মুনাফিকদের মধ্যে) যারা (তোমাদের ক্ষতি সাধন করার জন্য) মাসজিদ 
খরার নির্মাণ করেছে, তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার বিরোধিতা 
করা, মু’মিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং আগে যারা আল্লাহ ও তাঁর 
রাসূলের সাথে যুদ্ধ করে আসছে, তাদের জন্য ঘাঁটি প্রন্তত করা। তারা 
তোমাদের কাছে কসম খেরে বলবে যে, আমরা সৎ উদেশ্য ছাড় অনয কোনে 
উদেশ্যে (এটা) করিনি। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, এরা অব' 


(ইবাদাতের উদ্দেশ্যে) কখনো দেখানে দাঁড়াবে না। তোমার তো দাঁড়ানো 
উবে যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার ওপর প্রতিষ্ঠিত। 


পৰি লোকদের ভালবাদেন।” (সূরা তাওবা, ৯: ১০৭-১০৮) 


৩৭৮|সীৱাহ শেষ খন্ড 


আল্লাহ রাসৃলুল্লাহকে জঁ এই মসজিদে সালাত আদায় করতে নিষেধ করেছেন। বরং 
এমন মসজিদে সালাত আদায় করতে বলেছেন যেটা প্রথম থেকেই তাকওয়ার উপর 
প্রতিষ্ঠিত এবং যেখানে মু'মিনরা থাকে, যারা পবিত্র হতে চায়। রাস্লুল্লাহ & এরপর 
এই মলজিদকে আগুনে পুড়িয়ে মাটির সাথে সম্পূর্ণ মিশিয়ে দেওয়ার আদেশ দেন। 


“যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ও সন্তুষ্টির ওপর -- 
সে ব্যক্তি উত্তম, নাকি সেই ব্যক্তি, যে তার ঘরের ভিত্তি দাঁড়া করিয়েছে 
কোনো গহবরের কিনারায়, যা ধ্বসে পড়ার উপক্রম এবং যা তাকে সহ 
অচিরেই জাহঙ্ামের গিয়ে পড়বে? আর আল্লাহ জালিমদের পথ দেখান না। 
তাদের নির্মিত ঘরটি তাদের অন্তরে সদা সন্দেহের উদ্রেক করে যাবে যে 
পর্যন্ত না তাদের অন্তরগুলো চৌচির হয়ে যায়। আর আল্লাহ সর্বজ্ছ, প্রজ্ঞাময়” 
(বূরা তাওবা, ৯: ১০৯-১১০) 


মসজিদ আল-দ্বিরারের ঘটনা থেকে শিক্ষা 


১) মসজিদ আদ দ্বিরার প্রতিষ্ঠা করেছিল মুনাফিকরা। তাদের উদ্দেশ্য ছিল এই 
মসজিদের মাধ্যমে তাদের ইসলামবিদ্বেধী এজেন্ডা বাস্তবায়ন করা। তারা আল্লাহর 
রাসূলকে ও দিয়ে সেখানে সালাত আদায় করিয়ে তাদের এই কার্যক্রমের বৈধতা 
আদায় করতে চেয়েছিল। আল্লাহ তাআলা এই মসজিদের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন -- 
দুররান ওয়া কুফরান ওয়া তাফরিকান। অর্থাৎ এটা এমন এক মসজিদ যা ক্ষতিসাধন 
করে, কুফরি এজেন্ডা বান্তবায়ন করে এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। 


খোদ আল্লাহর রাসূলের ঞ যুগেই যদি মুনাফিরুরা এমন কাজ করার সাহস করে, 
তাহলে বর্তমান যুগে এই ফিতনার স্বরূপ কী হতে পারে তা অনুধাবন করা অতান্ত 
জরুরি। বর্তমানে মুসলিম বিশ্বে সরকার ও রাজনীতিবিদরা নিজেদের প্রভাব খাটানোর 
জন্য মসজিদগুলোকে ব্যবহার করছে। নিজেদের স্বার্থ হাসিল করার জন্য অলিমদের 
ব্যবহার করে ফতোয়া প্রদান করাচ্ছে। কাজেই, বর্তমান সময়ের কোনো মসজিদ যদি 
কাফিরদের এজেন্ডা প্রচার করে, তাহলে সেটিও মসজিদ আল-ছিয়ারের সমতুল্য 
দীনের শক্তদের এই ষড়যন্ত্রে ব্যাপারে মুসলিমদের সতর্ক হতে হবে। 


২) আল কচ মিন ওয়াহিদা -. অর্থাৎ, কাফিররা এক মিল্লাত বা এক জাতি। 
আৰু আমীর ছিল একজন শ্রিস্টান। আকীদার বিচারে খ্রিস্টধর্ম ইসলামের কাছাকাছি, 
কারণ খ্রিস্টধর্ম মূলত তাওহীদবাদী একটি ধর্ম যদিও খ্রিস্টানরা তাওহীদের বিশুদ্ধতা 
বজায় রাখেনি। নে তুলনায় মুশরিকদের আক্বীদা মৌলিকভাবে শিরকের ওপর 
প্রতিষ্ঠিত কিনতু একজন শ্রিস্টান হয়েও আবু আমীর মুসলিমদের সাথে শত্ততা করেছে 
এবং মুশরিকদের আপন করে নিয়েছে। আল্লাহর রাসূল তার নাম বদলে রেখেছিলেন 
আবু আমীর আল-ফাসিক, কারণ সে ছিল নীতিহীন, পথভ্রষ্ট একটি লোক। 


আনুকের সু | ০৭৯ 


তাবুকের অভিযান থেকে শিক্ষা 


যাদ আল মাআদ কিতাবে ইবনুল কায়্যিম রাহিমাহুল্লাহ 

সদ কিতা ই কা রাহিমাহন্মহ তাকে অভিযান থেকে কিছু 
১) যদি ইমাম (খলিফা) যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত করেন তাহলে ভাতে সাড়া 
দেওয়া প্রত্যেকের জন্য বাধ্যতামূলক । ইমাম অনুমতি দিলেই পেছনে বসে খকর 
অনুমতি আছে। যে তিনটি ক্ষেত্রে জিহাদ কলা ফরয হয়, এর মধ্যে এটি একটি। বাকি 
দুটো ক্ষেত্র হলো যখন শক্ররা মুসলিম ভূমি দখল করে আর যখন দুটি সৈন্যদল 
ময়দানে মুখোমুখি হয়। 


২ জিহাদ ফী সাবিশিয়াহর ক্ষেত্রে জান ও মাল দুটো দিয়েই সমর্থন করা 
বাধ্যতামূলক। কারণ, কুরআনে যখনই জিহাদের কথা এসেছে, জান ও মান দুটোর 
কথাই এসেছে এবং শুধুমাত্র একটি আয়াত ছাড়া প্রতিবারই মালের কথা জানের আগে 
এসেছে। রাসূনুল্লাহ ঞর বলেন, 'যে ব্যক্তি একজান যোদ্ধাকে অর্থায়ন করে, সে যেন 
নিজেই যুদ্ধ করলো।' যাদেরই আর্থিক সামর্থ্য রয়েছে তাদেরই জিহাদের পেছনে 
অরধায়ন করা বাধ্যতামূলক, যেভাবে জান দিয়ে জিহাদ করা বাধ্যতমূলক। কারণ 
জিহাদ তখনই সফল হয়, যখন যথেষ্ট পরিমাণে সৈন্যবাহিনী ও অর্থায়ন মজুদ থাকে। 
কেউ যদি যুদ্ধ করতে অসমর্থ হয়, তার জন্য সম্পদ দিয়ে জিহাদে অংশ নেওয়া 
বাধ্যতামূলক। তার কোনো অজুহাতই প্রযোজ্য হবে না যতক্ষণ না সে প্রমাণ করেছে 
সে সম্পদ দিয়ে জিহাদ করতে অসমর্থ। 


৩) সামুদের কূপের পানি পান করা, সে পানি ব্যবহার করে রান্না করা, রুটির মণ্ড তৈরি 
করা বা তাতে অযু করা জায়েজ নয়। কারণ হলো এদের ওপর আল্লাহ তাআলার গজব 
আপতিত হয়েছে। কেউ যখন আল্লাহর শান্তপ্রাণ্ত জনপনের স্থান বা বাসস্থানের পাশ 
দিয়ে যায় তখন তাতে প্রবেশ করা উচিৎ নয় বা সেখানে অবস্থান করা উচিৎ নয়। যত 
ভ্রু সম্ভব সেটা পার হয়ে যেতে হবে এবং যতক্ষণ না সেই স্থান পার হচ্ছে ততক্ষণ 
মুখ ঢেকে রাখা উচিৎ। মূল কথা হলো, এরকম স্থান যথাসম্ভব এড়িয়ে চলা উচিৎ, 
অথবা কাঁদতে কাঁদতে প্রবেশ করা উচিত। শিক্ষা গ্রহণের উদ্দেশ্য ছাড়া এ ধরনের 
হানে প্রবেশ করা উচিৎ নয়। 


পেছনে থেকে একজন যাওয়া মুমিন: কা’ব ইবন 
মালিকের ৬ ঘটনা 


বিশেষ বিবেচনার দাবি রাখে। কেননা এখানে রাসুলুরাহর $ একজন 


৩৮০|সীরাহ শেষ হন্ত 


সম্মানিত সাহাবির জীবনের এক বেদনাদায়ক পরিস্থিতির বর্ণনা করা হয়েছে। এই 
হাদীসে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাও রয়েছে। এখানে বর্ণনা কনা হযেছে একজন নিবেদিত 
সাহাবির ঘটনা। তিনি ছিলেন অল্লাহর রাস্তায় সদা প্রস্তুত এক অতন্দ্র প্রহরী। কিন্তু 
মানবিক ভুলের কারণে, নফসের ধোঁকায় গড়ে কেবল একবারই তিনি আল্লাহর রাস্তায় 
পিছিয়ে পড়েছিলেন। পরে অবশ্য তিনি তাঁর সৎকর্ম, তারবয়্যাহ আর ঈমানের জোরে 
এই দুরবস্থা থেকে মুক্তি পান। কা'ব ইবন মালিকের ৬৫ এই কাহিনী সবচেয়ে 
চমৎকারভাবে বর্ণিত আছে তাঁর নিজের ভাষ্যেই। তাঁর উদ্ধৃতিতেই ঘটনাটি জেনে 
নেওয়া যাক। 


“আল্লাহর রাসূল & মতওলো অভিযান পরিচালনা করেছেন, তার মধ্যে আরুক ছাড়া 
আর বোলো অভিযানে আমি পেহলে পড়ে খাকিনি। তবে হ্যা; বদরে আমি উপস্থিত 
থাকতে পারিনি সাত্যি, তবে বদরে যারা অংশ নেয়নি, তা ডিকে আল্লাহর রা 
& সমালোচনা বা নিন্দা করেননি। কারণ বদরের অভিযানে রামকুললাহ $ ঠিক 


রাসুলের হাতে বাইয়াত দিয়োছিলাম। সতি ব্লতে, আমাকে যদি আবগবার বিনিময়ে 
ব্দরে অংশ নেওয়ার সুঝোগ দেওয়া হতো, আমি রাজি হতাম না, যদিও জাকাবার রাত 
থেকে বদর বুদ্ধ মানুষের কাছে অনেক বোশি বিখ্যাত। 


আবুকের আডিযালে আমান সাম্যের বেচোনো কমতি ছিল না। অতীতের বেকোনো 
সময়ের চাইতে সেবারের অবস্থা ছিল ভালো। সেবার আমার মালিকানায় দৃ-দুটো 
সাওয়ারী উট ছিল। এর আগে কখনো এমন ছিল না। 


আল্লাহর রাসুল & যখন কোনো অভিযানে যেতেন, সাধারণত তিনি তাঁর আসল গভব্য 
একাশ করতেন না। ভান করতেন আনা কোথাও যাচ্ছেন। কিছু তারুকের অভিযানে 
ঘটনা ছিল চির। সেটা ছিল এচও গরমের মৌসুম। দীঘ পথ পাড়ি দিয়ে গভবো 
পৌঁছতে হবে আর হূখোমুি হতে হবে এক বিশাল সেনাবাহিনীর। তাই আল্লাহর রাসূল 
& সে আভিযানের গন্তব্য সম্পর্কে আগেভাগেই মুসলিমদের জানিয়ে দেন বেন তারা 
এয়োজনীয় পুজি নিতে পারে। তিনি অভিযানের গভবা পরিক্ষার করে জানিয়ে দেন । 


আল্লাহর রাসুলের সাথে সেইবার ছিল অনেক, অনেক মুসলিম। তখন কোনো দিওয়ান 
(রেজিস্ট্রি বাবস্থা) ছিল না। তাই কেউ যদি অভিযানে না গিয়ে নুয়ে থাকতে চাইত, 
সেটী হওয়ার মতো কোনো ভয় ছিল না। তবে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী 
এসে বিবরটা প্রকাশ করে দিলে সোটি ভিন কথা। 


তখন ফল পেকে এসেছে। গাছের মনোরম ছায়ার নিতে বসে উপভোগ করায় উপযুকত 
সময়। এমন সমরেই মুসলিমরা হৃ্ধের এস্ঞতি নিতে শুরু করলো। আমিও তাদের 
সাথে রওনা হওয়ার জন্য নতি নিতে উদ্যত ইলাম। কিছু কেন যেন কাজ এগোচ্ছিল 


__ অন্তুকেন যু | ৩৮১ 


না। আজ না কাল করতে করতে এতিদিনই নি:জাকে কঃ 
পারবো, এটা কোনো ব্যাপার না। গজন; আরে জানি তো 


এভাবে দিন যেতে থাকে আয আমি দেরি করতে থাকি ওদিকে বাকিরা 

এক্ত সম্প্ করে ফেলেছে। অতঃপর রাসুলুল্লাহ & এবং তার টি 
অভিযানের জন্য এডত হয়ে গেলেন। কিড আমি তখানো এন্ততির কিছুই করিনা 
নিজেকে পরবোধ দিলাম, দুই-একদিনের মধ্যেই সনক্ষি গোহগাছ করে রওনা হরে 


ভাবছিলাম আনি বের হরে পড়ব আর তাদের ধরে ফেলব। ইশ! আমি যদি তা-ই 
তরতাম! 


চি সেটা আমার তাক্দীরে ছিল না। রাসৃলুলাহ & চলে যাওয়ার পর তখন মদীনায় 
ছিল ও দুবৰ্ণ আর অক পুরদবের!। এদেরকে আল্লাহ আগেই অব্যাহতি দিয়েছিলেন। 
আর ছিল মুনাফিকের দল। রাজায় বের হলে এদের দেখে আমি দুঃখে শেষ হয়ে 
যেতাম 


জরুকে পৌঁছার আগ পর্ব আল্লাহর রাসৃল & আমার কথা স্ব করেননি। তাবুকে 
পৌঁছার পর হঠাৎ এক মজলিসে তিনি জিজ্ঞেস করলেন, কাবের কী হয়েছে? বনু 
সালমার (কাবের 4৫ গোর) এক লোক উতর দিল, ইয়া রাসুনুললাহ, দুনিয়ার মায়া 
তাকে আটকে দিয়েছে। সে বসে থেকে ডানে-বা়ে মধ হয়ে দেখছে। (অধর, সে মু 
নয়নে তার সম্পদের দিকে চেয়ে বসে আছে, ধনসম্পদ আর আত্মগরিমা তাকে আসতে 
দেয়নি) 


মুৰ ইবন জাবাল ৬ বললেন, কী বাজে কথা বলছো! ইয়া আল্লাহর রাসুল, আল্লাহ্র 
শপথ করে বলছি, আমরা তো কা'ব সম্পর্কে ভালো কথাই জানি। আল্লাহর রাসূল & 


কিছুই বললেন লা, চুপ করে রইলেন। 


পরে যখন জানতে পারলাম রাসুতুজাহ & মদীনার দিকে ফিরে আসছেন, তখন আমার 
অব খারাপ হয়ে গেল। ভাবলাম, কোনো একটা মিথ্যা অভুহাত দিয়ে পার পেয়ে 
ঝাবো। নিজেকে বললাম, কীভাবে আল্লাহর রাসূলের রাগ থেকে নিজেকে বাঁচানো 
যায়। পরিবারের জ্বনীতণী সদস্যদের সাথে পরামশর করলাম। কিছু যখনই শুনলাম, 
আহাতররানূল & পায় চলে এসেছেন, আমার মাখা থেকে মিথ্যা বলার চি দুর হয়ে 
গেল ভাবলাম বিদ্যা বলে এই অবস্থা থেকে নিতার পাওয়া অসতব। পিজা নিলাম 
ঝে সত্য কথাই বলব। 


৩৮২|সারাহ শেষ খন 


শেষ পতি আল্লাহর রাছুল $$ এসে পৌছলেন। সফর থেকে ফিরে এসে ভিনি সবসমর 
আগে মসজিদে গিয়ে দুই রাকাজাত সালাত জাদায় করতেন। তারপর সেখানে 
মানুষজন সাথে সান্লাৎ করতেন। এবারও তার ব্যতিরুন হলো না। যারা পেছনে 
পড়ে ছিল, তারা সবাই আসলো। আল্লাহর য়াহৃশের কাছে জিহাদে না যাওয়ার অতুহাত 
গড়ে দিলো তার আল্লাহর নামে কসম করা শুরু ক্রলো। সব মিলিয়ে এমন 
অজুহাতকারীর সংখ্যা ছিল ৮৩ থেকে ৮৯ জন। আল্লাহর রাসূল তাদের বাহ্যিক 
জাত এহণ করে নিয়ে তাদের জন্য মাফ চেয়ে আরাহর দুআ করলেন। আর তাদের 


অন্তরের অবস্থা আল্লাহর ওপর ছেড়ে দিলেন। 


জানি রসুদুর্াহর 8 দিকে এগিয়ে গেলাম। তাঁকে সালাম দিলাম। তিনি আমার দিকে 
তাকিয়ে ওক হাসি হাসলেন। কিছ সে হাসির মধ্যে রাগ ছিল। বললেন, এদিকে 
আসো। আমি এগিয়ে গিয়ে তাঁর সামলে বসলাম। তিনি জিজ্ঞেস করলেন, ডগি থেকে 
লিয়েছিলে কেন? তুমি কি সাওয়ারী কেনোনি? 


নাখোশ হবেন। কিছু আমি আশা করি আল্লাহ আমার সত্যবাদিতার জন্য আমার 
অপরাধ ক্ষমা করে দেবেন। নাহ্‌ এই জিহাদে না যাওয়ার পেছনে আমার এহগযোগ্য 
কোনো অজুহাত ছিল না। শক্তি আর সামধো্র কথা যদি বাণ, এই আডিযানের 
সময়টায় আমি যতটা শক্তিশালী জার সামধ্যবান ছিলাম, তা আর কখনোই ছিলাম না। 


আলাবর রাসুল $ বললেন, তুমি সত্য কথাই বলেছো। কাজেই তুমি উঠে দাঁড়াও 
এবং আল্লাহর ফায়সালা আসা পতি অপেক্ষা করো। 


জামি সেখান থেকে চলে আসলাম। বনু সালামার কিছু লোক বেশ উত্েজিত হয়ে গেল। 
ভারা আমাকে বললো, তোমাকে তো এর আগে কখনো আমরা ওলাহ করতে দোখিনি। 
ছি তো চাইলেই অন্যদের মতো একটা অভুহাত পেশ করতে পারতে। আল্লাহর 
রাসুল & তোমার জন্য জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে দুআ করলে তোমার হনাহ মাক 
কলত ই ধাল এক পারে আমি ভাবলাম _ 
দু (কোনো একটা অভুহাত পেশ কারি আর আগের 


কিছু আমি তার আগে তাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমার মতো আর কেউ আছে 
বরা জাজ করেছে? তায়া বলক, হ্যা, আরও দু'জন আছে তোমার মতো ।/ 
রাসৃনুল্লাহকে একই কথা বলেছে। আল্লাহর রাসূল & সেই দু'জনকেও একই 


আবুকের বুদ্ধ | ৩৮৩ 


উতর দিরেছেন। আমি জিজ্ঞেস করলাম, 
আরা ও ছিলাল ইবন উহা সেই ই অন কারা? তারা বললো সারাহ 


এই দুইজন ছিল আল্লাবর নেককার বান্দা। তারা বদরে 
তাদেরকে নিজের জন্য টা হিসেবে এহশ করলাম আমাল হিপ আমি 


যারা জিহাদে না গিয়ে পেছনে পড়ে ছিল, তাদের ওপর এইদিকে ছিল ৪ 


আনহা st ong 'য আর আমাদের এডি তাদের আচরণ কেমন 
যেন হয়ে গেল। নিজ ঢুমে হয়ে গেলাম পরবাসী। 
ভক্ত এই দেশ যেদ আর আমার নয়! সবাক্ছলিকে কেমন যেন অপরিচিত 


আমার অন্য দুই সাথী হাল ছেড়ে দিয়ে ঘরে বসে কারাকাটি করতো। আনি ছিলাম তিন 
জনের মধ্যে বয়সে সবচেয়ে ছোট আর শক্তনমনের। আদি (ঠিকই বের হতাম, মসজিদে 
জামাজতে সালাত আদায় করতাম, বাজারে ঘুর করতাম। কিনু কেউই আমার 
সাথে কথা বলতো না। এমনাকি আমি আল্লাহর: কাছেও বেভাম। 

গর যখন (তিনি অন্যদের সাথে বসতেন, আনি তাঁকে সালাম দিতাম। তাঁর 
দিকে তাকিয়ে বোঝার চেটা করতাম তিনি আমার সালামের জবাব দিচ্ছেন কি না। 
সালাতের সময় তাঁর কাছ ঘেঁষে দাঁড়াতাম আর তার দিকে আড়চোখে তাকাতাম। আ 
সালাতে দাঁড়ালে তিনি আমার দিকে তাকাতেন। কিছু চোখে চোখ গড়ামারে তিনি বৃ 
ফিরিয়ে নিতেন। 


মানুষের কঠোরতা আর এড়িয়ে চলা -- এই অবস্থা চললো দীঘার্দিন ধরে। এভাবে জার 
থাকতে না পেরে আমি একদিন মারিয়া হয়ে জার কাতাদাহর বাগানের দেওয়াল টপকে 
£কে পড়লাম। সে ছিল আমার ভাই আর খুব কাছের একজন মানুষ। আমি তাকে 
সালাম দিলাম। কিড়া সে জবাব দিল না। বললাম, আরু কাতাদাহ, আল্লাহর কসম করে 
বলো তো -- আমি কি আলাহ ও তাঁর রাসূলকে ভালোবাসি না? সে কোনো উতর 
দিল না। জামি আবার তাকে জিজ্ঞাসা করলাম। সে তরু চুপ করে রইল। আমি আবার 
মিনতি করে তাকে জিজ্ঞেস করলাম । সে ৬৫ এতই বললো, তাল্লাহ ও তাঁর রানুলই 
ভালো জানেন! আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি মৃখ ফিরিয়ে দেওয়াল 
টপকে ফিরে এলাম। 

কৃষক মদীনার 


আয়েক্দিনের ঘটনা, আমি মদীনার বাজারে হাটাহি। শামের এক 
বাজার খালার দিছি: করতে আসত। লে বললো, কে জানাবে কাব হন সা 
কাছে নিয়ে যাবে? মানুষজন আমাকে দেখিয়ে দিল। সে আমার জন্য A 
এসেছিল। চিটিট পাঠিয়েছিল গাসসানের রাজা। আমি পড়তে ও লিখতে জানতাম 
জনই চিঠিটা খুলে পড়লাম। সেখানে লেখা ছিল 


৩৮৪ সারাহ শেষ খঙ 


আহি জেনেছি যে আপনার সঙ্গী আপনাকে পরিত্যাগ করেছে। এভাবে গাইড হওয়ার 
জন্য আজাহ আপনাকে সি করেনানি। আপনি বরং আমাদের কাছে চলে আসুন। 
আমরা মুহামাদের চেয়েও ভালোভাবে আপনার দেখভাল করবো। 


চাটি পড়ে নিজেকে বললাম, এটা আরা পচ খেকে একটি পরীদণা। আদি চিঠিটি 
গুটিয়ে ফেললাম 


চরিশ রাত পার হরে গেল। এরপর আয়াহর রাূলের & পক্ষ থেকে একজন 
বাতাবাহক এল। সে এসে আমাকে বললো, জারা জাসুল তোমাকে তোমার জী থেকে 
আলাদা হতে আদেশ করেছেন। আমি জিজ্ঞেস করলাম, আমি কি তাকে তালাক 
দেবো? সে উতর দিলো, না, শু তার থেকে দুরে থাকবে, তার কাছে যাবে না। আমার 
অন্য দুই সাথীকেও একই আদেশ করা হলো। 


আছি আমার ভ্রীকে বললাম আল্লাহ তাআলা এই ব্যাপারে একটি ফায়সালা করা পতি 
তুমি তোমার পরিবারের কাছে গিয়ে কিছুদিন থাকো। হিলাল ইবন উমাইয়্যার ফ্রী 
রাসৃনুললাহর ৬ কাছে অনুরোধ করলো, আল্লাহর রাসৃল, হিলাল একজন গরীব, বৃদ্ধ 
মানুষ। তাঁর সেবা করার মতো কেউ নেই। আমি যাদি তার সেবা-শুশ্রচ্যা করি, তাতে 
কি আপনি অসকু হবেন? রাহলুলাহ & উত্তর দিলেন, ঠিক আছে, সেটা করতে 
পারো। কিছু তার কাছে যেও লা (অধার্ৎ তার সাধে শারীরিক সম্পবরণ থেকে দূরে 
থেকো) হিলালের ভ্ী তখন বললো, আল্লাহর কসম, এই ঘটনার পর থেকে সে সব 
কিছুর এডি জাগহ হারিয়ে ফেলেছে। তখন থেকে আজ পার্জ সে কেবল কেদেই 
বাচ্ছে। 


আমার পরিবারের কেউ কেউ আমাকে বললো, ডুমিও কেন আল্লাহর রাসূলকে অনুরোধ 
করছো না? হয়তো ভিনি তোমাকেও ভ্রীকে কাছে রাখার অনুমতি দিবেন। আমি 
বললাম, না আমি এমনটা করবো না। আমি জানি না তিনি আমাকে অনুমতি দেবেন 
কিনা, আমি তো একজন যুবক / 


এরপর কেটে গেল আরও দশাটি রাত। আমাদের সাথে লোকেদের কথাবাতা বলার 
ব্যাপারে আল্লাহর রাসুলের & আরোপিত নিষেধাজ্ঞার মোট পরণাশটি রাত পার হলো। 
পঞ্জাশ দিন পর আমি সক্গলে বাড়ির ছাদে ফজরের সালাত আদার করাহিলান। 
নিজেকে মনে হচ্ছিল বিধ্বত। বিভী পৃথিবীকে মনে হচ্ছিল সংকর -- যেমনটা 
কুরআনে আল্লাহ বলেছেন। হঠাৎ একটা চিৎকার শুনলাস। সালা পাহাড়ের উপরে উঠে 
কেউ জামাকে উদ্দেশ্য করে চিত্র করে বললো, কা'ব ইবন মালিক, বগি হও আমি 
সাথে সাথেই সিজদায় পড়ে গেলাম। অনুভব করলাম মুক্তি এসে গেছে! আল্লাহর 
টয়া? যক ত ত তায ও সালের মত 
মানুষজন আমাদেয়কে বাদ দেওয়ার 
৮৮ 


আনুকের বুজ|৩৮৫ 


জে আমাকে চিৎকার করে সুসংবাদ দিয়োছিল, আনি পাকার 

জাল ভাকে পরিয়ে দিলাম। মার কাকে নর সী খেলে 
আমি আরেকজনের কাছ খেকে দুটো জামা ধার করে রাহে ন! ভাই 
গান মান আসার সাং দলে দলে সা করতে এগিরে দেহে 


দেখতে পেলাম তাঁর চেহারা হগিতে ভল়ল করছে। তিনি আমাকে আনন্দিত 
হজ কাৰ। তোমার মা তোমাকে জনয দেওয়ার পর থেকে আজকের হত 
জীবনের হোষ্ দিন! কা'ব ইবন মালিক & জিজ্ঞাদা করলেন; আল্লাহর রাহুল এটা কি 
আপনার পক থেকে না কি আলাহর পক্ষ থেকে? রাসুলুল্লাহ ৫ বলবেন, এটা আরাহর 
পক্ষ থেকে! রাহুলুলাক & যখন এব এশি হতেন তথন তার মুখ বুশিতে ভুলহল 
ররতো, দেখে মনে হতো এক টুকরো চাঁদ 


আমি রামূনুলাহকে ৬ বললাম, তাওবার অংশ হিসেবে আমি চাই আমার সমন সম্পদ 
আল্লাহ ও তাঁর রাসুলের রাঙায় সাদাকাহ করে দিতে। রাসূনুলাহ & বললেন, তোমার 
নিজের জন্যেও কিছু রাখো, সেটাই বরং তোমার জন্য বোশ ভালো। আগি বললাম, 
ক আছে; তাহলে খাইবারের অংশ জানি আমার নিজের জন্য রাখলাম। হে আল্লাহর 
রাসূল, আমার সততা আর সত্যবাদিতার জন্য আল্লাহ আমাকে রক্ষা করেছেন। কাজেই 
ভাঙা ক্রলের নিদশনিভরুগ আমি যতদিন বেঁচে থাকবো, কেবল সত্য কথাই 
বলবো। আল্লাহর কসম, সেদিনের পর জাজ পথ্য আমার জানামতে কোনো 
ইসিকে সত্য কথার বিনিময়ে এমন নিয়ামত আল্লাহ দান করেছেন বলে জান না, 
যোনটা তিনি আমাকে দান করেছেন। যোদিন রাহুললাছর সামনে বলে সতা কথা 
বলেছি সোদিন থেকে আজ প্রতি অভরে নিখ্যা বলার ইচ্ছাও করিদি। আমি আশা 
রা বাকী জীবনও আল্লাহ তাআলা আমাকে মিথ্যা থেকে হেফাযত করবেন। এরপর 
যাহ তাজালা কুরআনের তায়াত নাযিল করেন। 


“অবশাই আল্লাক তাআলা তাঁর নবীর উপর অনুগ্রহ করেছেন, অনুগ্রহ 
করেছেন মুধাজিরদের উপর, আনসারদের উপর, বারা একাজ কর্ন সময়ে 
তার অনুসরণ করেছিল তাদের সবার উপর, এমনকি তাদের একটি (ছোট) 
দের চিতা (একু) বাকা পথে বুকে গড়ার উপর হয়েছিল, অতাগর 
যাহ এদের সবার উপর দয়া করলেন; দিক্ষরই চিনি ছিলেন তাঁদের সবার 


০৮৬|সীরহ শেব খণ্ড 


আল্লাহর কসম, আল্লাহর রাসুলের & সাথে সৎ হতে পারাটা ছিল আল্লাহর পক্ষ থেকে 
নেক বড় দিআসত। সত্যি বলতে, হিদায়াত লাভের পর এটাই ছিল আল্লাহর পক্ষ 
খেকে সবচেয়ে বড় নিআানত। আমি যদি তাঁর সাথে মিথ্যা বলতাম, তাহলে 
িখ্যাবাদীদের মতো আমিও ধ্বংস হয়ে যেতাম। মিধ্যাবাদীদের ব্যাপারে যখন ওর়াহী 
এল, তখন তাল্লাহ তাদের ব্যাপারে যতটা রঢ়ভাবে কথা বলেছেন, সেভাবে জার 
কারো ব্যাপারে বলেদানি। 


আল্লাহর নামে শপথ করবে, যাতে ভোমরা তাদেরকে উপেক্ষা করো। সুতরাং 
তোমরা তাদেরকে উপেক্ষা করো। নিশ্চয়ই তারা অপাবিত এবং জাহামাম হলো 
তাদের আশ্রয়হ্ল। তারা যা অজর্ন করতো, তার এতিফলররূপ। তারা শপথ 
করবে তোমাদের নিকট যাতে তোমরা তাদের এতি সু হও। অতএব 
তোনয়া বদিও তাদের প্রতি সত হও, তবে নিশ্চয়ই আল্লাহ বলিব কওমের 
এতি সন্তুষ্ট হন না।” (সুরা তাওবা, ৯: ৯৫-৯৬)’ 


কা’ব ইবন মালিকের ঘটনা থেকে শিক্ষা 


১) আল্লাহর সাথে সততা 

কাব ইবন মালিকের বর্ণনাই বলে দেয় যে, তাঁর বাচনভঙ্গি ছিল অসাধারণ। এক কথায় 

তার নর্ণনাটা চমৎকার, কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। তিনি নিজেও জানতেন আল্লাহ 

752 তিনি চাইলে এই গুণকে কাজে লাগিয়ে 
না যাওয়ার পেছনে সুন্দর একটা অজুহাত তৈরি করতে পারতেন। কিন্তু 

আল্লাহর এই নিআমতকে তিনি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেননি। 


কাব ইবন মালিক &ঃ ছিলেন একজন কবি। ইসলাম ও আল্লাহর রাসূলের $ খেদমতে 
যারা নিজেদের কাব্যপ্রতিভাকে কাজে লাগিয়েছিলেন, কা'ব ছিলেন তাদের মধ্য 
আলা পি হি নল ইবন সাবি, কাৰ হন বালিৰ 

আবদুল্লাহ ইবন রাওয়াহা ৷ এজন্য তিনি রাসূনু্াহকে $ বলেছিলেন, 
আমাকে তর্ক-বিতর্ক করার গুণ দেওয়া হয়েছে। মানে তিনি চাইলেই মানুষকে কিছু 
একটা বুঝ দিতে পারতেন। অন্য কথায়, তিনি বলছিলেন, হে আল্লাহর রাসূল! আমি 
খুব সহজেই এমন অজুহাত উপস্থাপন করতে পারতাম, যা শুনতে যৌক্তিক আর সঠিক 


কল অনুক্ষের সু 
মনে হবে। কিন্তু আমি অনুধাবন করতে পারলাম যে এমন 

পারবো লা। আপনি আল্লাহর নবী। আলা সাই আমি বেশি দর যেতে 
ফাঁস করে দিবেন। এজন্য আমি সত্যঢাই বলবো। মাধ্যমে আমার কুকর্ম 


নে ইসলাম ও মুসলিমরা কুফরি শক্তির 
লন সবক = লাব সি অক আও 


কা তা দিতে হয়া গাই কাচিন 
সক্ষমতা সবার 1 ত হয়, যখন Ke 
আতর কথা স্বীকার করতে চায় না। উল্টো তারা নিলে সস ই 
মণ করার জন্য অজুহাত পেশ করে। তারা কুরআন ও সুমাহ থেকেই দল Fs 
করে নিজেদের কাপুরুষতা, নিকিতা ও বসে-থাকাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো 
তাদের যুক্তি আকর্ষণীয়, তাদের উপস্থাপনা চমৎকার, ভাদের অজুহাতগ্লোও 
আপাতদৃষ্টিতে বেশ যৌক্তিক শোনায়। 


মুসলিমরা মনস্তাত্তিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে, উত্তরণের কোনো 

ভা করতে চায় না। নিজেদের এই দু ও লহ অবহাকে ভার লা চি 
হিসেবে স্বীকার করে নিয়েছে। একটি অজুহাত তাই মুসলিমদের মাঝে খুবই জনপ্রিয় - 
= আমরা এখন মাক্কী যুগে আছি, তাই কিছুই করার নেই। মুসলিমরা লাখে লাখে 
মরুক, মুসলিম নারীদের ইজ্জত ভুলুণ্ঠিত হোক, আমানের দ্বীনকে নিয়ে ইসলামের 
শত্ররা হানি-ঠাটটা করুক, আমাদের কিছুই করার নেই। 


ভাদের সমস্যা হচ্ছে তারা ত্যাগ-স্বীকার করতে চায় না। আর এই অনিচ্ছা ও 
অযোগাতাকে সরাসরি স্বীকার না করে তারা ইসলামের মোড়ক দিয়ে ঢেকে দেয়। হ্যা, 
এটা সত্য যে রাসূলুল্লাহ & ও মক্কার মুসলিমরা ইসলামের প্রথম দিকে দুর্বল অবস্থার 
দিয়ে গিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ মক্কা থেকে বের হওয়ার জন্য সমর্থনের 
দাশয় সব গ্রে দুয়ারে কড়া নেড়েছেন । প্রত্যেক হন্ধের মৌসুমে বিভিন্ন গোত্রের 
নিজদের সাথে বারবার সাক্ষাৎ করেছেন। সাধ্যে যতটুকু কুলায় তার সবটুকু দিয়েই 
ফিরা চেষ্টা করেছিন। তাই যারা মনে করে যে, তারা মা জীবনের মতে দুর্বল 
হায় আছে, তাদের উচিত এ অপমানজনক জীবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করা। 
ওই অহ রাসূলের & শিক্ষা। 

ই কা'ব ইবন মালিকের ঘটনা থেকে প্রথম শিক্ষা হলো, কথার পারদর্শিতা বা 
উল ডেলকিবাডিতে প্রবুক্ধ না হওয়া, কথার চাকচিকো নিজেদের অর 
উদ কার চেষ্টা না করা বরং আল্লাহর প্রতি সৎ থাকা এবং নিজেদের 

বরে যাওয়া। 


৩৮৮ |সীরাহ শেষ খন্ড 


২) সত্তার শত্রু: নফস 
এমন নয় যে, কা'ব ইবন মালিক & জিহাদে যেতে অনিচ্ছুক ছিলেন। প্রস্তুতি নেওয়ায় 
নিয়ত তাঁর মনে ছিল। কিন্তু আপসেমির কারণে কিছুই ফলা হয়ে ওঠেনি। পৃঢ়তার 
ভাবেই মানুষকে চিলেমি পেয়ে বসে। এটা চিরাচরিত মানব বৈশিষ্ট্য করাহি, করবো 
-- এই করতে করতে সেই কাজটি আর করা হয়ে উঠে না। কা'ব ইবন মালিকের এ 
ক্ষেত্রেও তা-ই হয়েছিল। 


মানুষের নফস ধোঁকা দেয়। লাগাম পরিয়ে না রাখলে নফস মানুষকে অনেক নিচে 

নামিয়ে আনতে পারে। নিজের খেয়াল-খুশিকে নিয়ন্ত্রণে রাখাটা খুবই জরুরি। নিজের 

“মুড” এর উপর সব কাজকে ছেড়ে দেওয়া ঠিক নয়। কা’ব ইবন মালিক & নফসের 

সাথে পেরে উঠেননি। যাচ্ছি-যাবো বলে তাঁর আর যাওয়া হয়নি। নফস হলো অলস, 

ভীতু, দুর্বল। সে দুনিয়াকেই ভালোবাসে। তাই নফসকে সার্বক্ষণিক নিয়ন্ত্রণে রাখাটা 
॥ 


কাব ইবন মালিক তাবুকের আগের বড় বড় প্রায় সব জিহাদে অংশ নিয়েছেন। কিন্তু 

সামান্য ছিলেমি দেওয়ার কারণে তিনি তাবুকের অভিযানে যোগ দিতে পারেননি। 

কাজেই নিজের ঈমানের ব্যাপারে কখনোই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে নিজের আমল- 

ইবাদাতে চিলেমি দেওয়া উচিত নয়। অতীতের আমল যতই ভালো আর ঈর্ষণীয় হোক 

না কেন। রাসূল & বাহিনী নিয়ে বেরিয়ে পড়ার পরও কাণ্ৰ ইবন মালিক = 

বদ আমি কই কাফেলা ধরে ফেলতে পা়বো। অঃ, তন তার পুতি 
1 


করা হয়, জিহাদে অংশ নেওয়া ততই কঠিন হয়ে লস তে থাকে। যতই দেরি 


কিছুই বলেননি। একজন আসনতে সেই এমন কথা বলা হয়েছিল। কিনতু 


আবুকেক দু | ৩৮৯ 


ভুর্মক মন্তব্য করার পরেও আল্লাহর রাসূল চুপ ছিলেন। অর্থাৎ তিনি তাতে সম্মতি 
দিয়েছিলেন। এ থেকে বোঝা মায় যে, জিহালে অংশ না নেওয়া কত বড় অপরাধ হতে 
পারে। শুধুমাত্র জিহাদে অংশ না নেওয়ার কারণে তিনজন সাহাবিকে পঞ্চাশ দিনের 
জন্য পুরো সমাজ বয়কট করেছিল। তাহলে তাদের অপরাধ কতটা ভয়াবহ যারা 
আজকে জিহাদে অংশ নেওয়া দূরে থাক, উল্টো জিহাদের বিরোধিতা করে? 


৪) কুনু মা’আস সাদিকীন: সত্যবাদীদের সাথে থাকো 

দহসঙ্গে থাকা খুবই জরুরি। ভালো কাজে সাথী পেলে মানুষের মাঝে সাহস সঞ্চার 
হয়, উৎসাহ সৃষ্টি হয়। মানুষের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে কা'ব *ঃ একটা মিথ্যা অজুহাত 
দাঁড় করাবার জন্য প্রায় উদ্যত হয়েছিলেন। কিন্তু যখনই জানলেন তার মতো আরও 
দু'জন আছে, তখন তিনি এ থেকে সরে আসেন। সৎ ও জানী মুসলিমদের সাথে 
উঠাবসা করা ছীনের পথে উন্নতির জন্য অপরিহার্য। এতে করে ভালো কাজে অংশ 
নেওয়া সহজ হয়, বন্ধুর পথে অনুপ্রেরণা পাওয়া যায়। এই সমাজের র্ধে রদ্ধে ভর 
করেছে ফিতনা আর অবিশ্বাস। তাই এই পচে যাওয়া এই সমাজ ব্যবস্থায় সৎসঙ্গের 
গুরুত্ব অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। সুতরাং নিজেদের অবস্থার ব্যাপারে 
অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। স্বভাবগতভাবেই মানুষ দুর্বল। আল্লাহ 
বলেছেন, “মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল অবস্থায়।” 


ফিতনার মোকাবেলায় মানুষ বরাবরই দূর্বল। তাই মুসলিমদের উচিত জামাতবদ্ধ 
থাকা। রাসূলুল্লাহ $ বলেছেন, “দ্বীন হলো নাসীহা।” অর্থাৎ চারপাশে এমন মানুষ 
থকা জরুরি, যারা সবসময় ভালো কাজের উপদেশ দিবে। খারাপ পরিবেশ ত্যাগ করে 
দ্রুত ভালো পরিবেশে চলে যাওয়া ঈমানের হেফাজতের জন্য খুবই জরুরি। আজকে 
ঈমান তেঙ্োদীপ্ত হলেও আগামীকাল অন্তরের অবস্থা একরকম না-ও থাকতে গারে। 
পারিপার্শিকতার প্রভাবকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। 


€) আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না 

পি হা বেন তুল কান বক 
পাবেই -- এটাই কা'ব ইবন মালিকের ঘটনার সবচেয়ে গু ॥ 

আবহে টাকাই রা আর বাকি দুইজন যদি ুলধিকদের 

মতো মিথ্যা অজুহাত দিতেন তাহলে তাদের বয়কট করা হতো না, কোনো সমস্যা 

হতো না। কিন্তু আল্লাহ্‌ ভালা মানুষের মনের খবর জালেন, তিনি ভালোকে মন্দের 

কাতার থেকে পৃথক করে দেন। 


৩৯০|সীরাহ শের খণ্ড 


ভর দুই সাহীকে * সরল পথে কায়েম রেখেছেন তাদের সততা ও সত্যবাদিতার 


কারণে। 


৬) আল্লাহর রাসূলের প্রতি আনুগত্য 

সাল আধবলী। এই মদীনায় তার জন্ম, তার বেড়ে ওঠা। কিনতু 
মুসলিমদের বয়কটে এই চিরচেনা মদীনা তার কাছে হয়ে গেছিল অচেনা, পর। একান্ত 
আপন লোকেরাই তাঁকে বয়কট করেছিল। যে আল্লাহর রাসূলের $ আদেশে সাহাবিরা 
কা'বকে ঞ বয়কট করেছিল, সেই আল্লাহর রাসূলের $ জন্মভূমি কিন্তু মদীনা ছিল 


বরং যে তিনজনকে বয়কট করা হয়েছিল, তারাও আল্লাহর রাসূলের $ আনুগত্য ত্যাগ 
করেনি! এই পঞ্চাশটি দিন তারা আল্লাহর রাসূলের আদেশ মেনে চলেছেন। 


৭) ইসলাম ও মুসলিমদের প্রতি বিশ্ততা 

গাসসানের রাজা ছিল চরম ইসলাম বিদ্ধেষী। সে রাসূলুল্লাহ & ও মুসলিমদের ঘৃণা 
করতো। সীরাহর বইগুলোতে এমন ঘটনা উল্লেখ আছে যে, সে সেনাবাহিনী নিয়ে 
মুসলিমদের আক্রমণ করতে চেয়েছিল আর এ ফাজে সে হিরাক্লিয়াসের সহায়তা 
চেয়েছিল। কিন্তু হিরাক্রিয়াস তাকে থামিয়ে দেয়। রাজা হলেও সে ছিল মূলত 
হিরাক্লিয়াসের প্রতিনিধি। গাসসানের রাজার মতো শাসকদের নামের সাথে অনেক লল্বা 
লঙ্বা উপাধি থাকলেও বাস্তবে তারা অন্যের হুকুমের লাস, বলা যেতে পারে দালাল 
শাসক। সে বোকা হলেও হিরাক্লিয়াস ছিল দূরদশী। সে জানতো রাসূলুল্লাহ ষ&ঁ 
আল্লাহর সত্য নবী। এজন্য সে তখন মুসলিমদের সাথে সংঘাত এড়িয়ে চলতে 
চেয়েছিল। এখানে লক্ষণীয় বিষয় বে, গাসসানের রাজা ছিল একজন আরব। সে 
হিসেবে আল্লাহর রাসূলের ফর প্রতি অপেক্ষাকৃত বেশি সহমর্্ী হওয়াটাই ছিল 
স্বাভাৰিক। কিন্তু নারব হিরাক্লিয়াসের থেকেও সে নিজেই ছিল আল্লাহর রাসূলের & 
প্রতি বেশি আক্রমণাভুক। মনিবের চেয়ে ভূতোর রাগ সাধারণত বেশি হয়। কথায় 
আছে, সূর্যের চেয়ে বালি গরম। 


কুফফাররা সবসময় মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করতে চায়। এটি কুফফারদের 
অতি প্রচীন কৌশল। তারা মুসলিমদের মধ্যে থেকে এমন কাউকে টার্গেট করে যারা 


আজকের দিনেও এই স্ট্রযাটেজি কার্যকর। অনেক মুসলিম সংস্থা বা মুসলিম দাঈদের 


আবুক্ের যুদ্ধ [৩৯১ 


সাথে কাফিরনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের বেশ দহরদ-মহয়ন। এই মুসলিমরা কাফির 
সরকারের মন জুগিয়ে চলে, ইসলামের যে বিষয়গুলো কাফিররা পছন্দ করে না, সে- 
সব কথা বলা থেকে বিরত থাকে অথবা সেসব বিষয়ে চিনি মিশিয়ে মানুষের সামনে 
উপহাপন করে। মূলত, তারা দাওয়াহর নামে কাফিরদের স্বার্থ সংরক্ষণ করে। তারা 
ততটুকুই বলে, যতটুকু কাফিররা অনুমোদন দেয়। 


কাফিররা আজকে সরাসরি ইসলামকে পরিবর্তন, সংস্করণ ও কাটছাঁট করার কথা 
বণছে। এজন্য তারা কোটি কোটি টাকা ব্যয় করছে। তারা এমন সব আলিম ও 
দাঈদের জন্ম দিতে কাজ কলহে, যারা এই নতুন ভার্সনের ইসলাম মানুষের কাছে 
প্রচার করবে। এই বিষয়গুলো তারা খোলাখুলিভাবেই উল্লেখ করেছে। আমেরিকা 
যুক্তরাষ্ট্রের ব্যান্ড কর্পোরেশন এমনই একটি প্রতিষ্ঠান। ব্যান্ড সমর্থিত এই আলিম ও 
দাদের শয়তান এই বলে ধোঁকা দেয় -- আমরা তো দাওয়াহ করছি, মসজিদ আর 
স্কুল নির্মাণ করছি, ইসলামকে ছড়িয়ে দিচ্ছি। আসলে কাফিরদের অর্থয়ন আর 
প্রযোজনায় কখনো ইসলামের দাওয়াহ হয় না। এটা দাওয়াহ্র নামে অন্য কিছু। 
কাফিররা যদি ইসলামী দাওয়াতের পেছনে অর্থ খরচ করে, সেটা নিজেদের স্বার্থে। 
মূলত তারা এভাবে ইসলামকে বদলে দিতে চায়। 


কাব ইবন মালিক * গালসানের রাজার চিঠি ছিড়ে আগুনে দ্বালিয়ে দিয়েছিলেন। 
গাসসানের রাজা বেশ সহানুভূতি আর দরদ নিয়ে চিঠি পাঠিয়েছিল। কিন্তু কা'ব ৬ 
জানতেন, এই সহানুভূতির ভাষা ধোঁকা ছাড়া কিছুই নয়। কা’ব ইবন মালিকের * 
মতো একজন মুসলিমকে নিজেদের পক্ষে টেনে বিভেদ তৈরি করাই ছিল তার লক্ষ্য। 
দরদ দেখানো তাদের উদ্দেশ্য ছিল না। কা’ব & চাইলে সেই চিঠিকে স্মারক হিসেবে 
রাখতে পারতেন, রাজার চিঠি বলে কথা! কিন্তু তিনি সেটা করেননি। বরং একেবারে 
নিশ্চিহ্ন করে ফেলেছেন, যেন এই প্রলোভন দ্বিতীয়বার তার মাথায় উকি দিতে না 
পারে। মুসলিমদের বয়কট সত্বেও কা'ব ৬ ইসলাম ও মুসলিমদের সাথে 
বিশ্বাসঘাতকতা করেননি। অন্যদিকে কাফিরদের থেকে পাওয়া নাগরিকত্বের অফার 
তিনি প্রত্যাখ্যান করেছেন। ইসলামের এই গুরুত্বপূর্ণ শিক্ষার নাম হলো আল ওয়ালা 
ওয়াল বারা। বিষরটি পৃথকভাবে বিশদ আলোচনার দাবি রাখে। প্রত্যেক মুসলিমের 
উচিত এই বিষয়টি গুরুত্বের সাথে শেখা ও অনুশীলন করা। 


৮) অপরাধবোধ ও অনুশোচনা 

তিনজন মুসলিম তাবুকের অভিযানে অংশ নেননি। কিন্তু এটা নিয়ে তাদের তীব্র 
অপরাধবোধ কাজ করেছে। কিন্তু মুনাফিকদের মনে এ নিয়ে কোনো উদ্ধো বা 
উৎকষ্ঠার উল্লেক হয়নি, কোনো ভাবান্তরও হয়নি। তারা একদম গায়ে হাওয়া লাগিয়ে 
ঘুরে বেড়চ্ছিল। তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। কিন মুমিনদের মনে তীর 
মনস্তাপের জন্ম হয়, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। একজন ঈমানদার যদি কোনো গুনাহ 
বা অপরাধ করে ফেলে, তার অন্তর আফসোসে ভরে ওঠে, অনুশোচনা হয়। এটা এমন 
একটা গুণ যা মুনাফিকদের থেকে নু'মিনদের আলাদা করে দেয়। 


৩৯২[সীরাহ শেষ খন্ড 


৯) ইবনুল কায়্যিম রাহিমাহুল্লাহর কিছু মন্তব্য 
পরিশেষে ইমাম ইবনুল কায়্যিমের রাহিমাহুল্লাহ যাদুল মাআদ গ্রন্থ থেকে তাবুকের 
অভিযান বিষয়ক কিছু শিক্ষা জেনে নেওয়া যাফ। 


3) নিজের দুর্বলতা বা অক্ষমতার কথা সাধারণত প্রকাশ করা জায়েয, বদি তাতে 
কোনো উপকার থাকে। সাধারণভাবে, নিজের গুনাহের কথা প্রকাশ করা উচিত নয় 
কিন্তু যদি এর মধ্যে শিক্ষণীয় কিছু খেকে থাকে, তবে সেটা প্রকাশ করায় বাধা নেই। 
যেমন এই ঘটনায় কা'ব ইবন মালিক ঞ নিজেই নিজের অপরাধের কথা বর্ণনা 
করছেন যেটা মুসলিমদের জন্য একটি অত্যন্ত শিক্ষণীয় ঘটনা। 


২) নিজ মুখে নিজের প্রশংসা করা ও নিজের কিছু ভালো কাজের কথা প্রকাশ করা 
ক্ষেত্রবিশেষে ঠিক আছে। তবে নিঃশর্তভাবে নিজের প্রশংসায় মেতে ওঠা ঠিক নয়। 


এই খটনায় কা'ব ইবন মালিক &ঃ বলেছেন তিনি বদর ছাড়া বাকি সব যুদ্ধে 
রাসূলুল্লাহর $ সাথে ছিলেন আর আকাবার ঘটনার সময়ও উপস্থিত ছিলেন। 
অহংকারের বশে কিংবা মানুষের চোখে নিজের মর্যাদা বাড়ানো যদি উদ্দেশ্য না হয়, 
তাহলে নিজের ব্যাপারে ভালো কথা বলা বৈধ। 


৩) আল্লাহ কোনো ভালো কাজের সুযোগ করে দিলে সেই সুযোগ কাজে লাগানোর 
জন্য সৰ্বাত্মক চেষ্টা করা উচিত। জীবনের বিভিন্ন সময়ে আল্লাহ আমাদের জন্য ভালো 
কাজের দরজা খুলে দেন। এই সুযোগগুলো হয়তো জীবনে একবারই আসে। একবার 
হাতছাড়া হয়ে গেলে তা চিরতরে হাতছাড়া হয়। ভাই ভালো কাজের সুযোগ “পরে 
করবো" ভেবে হাতছাড়া করা উচিত নয়। কা'ব ইবন মালিক ৬ তাবুকের অভিযানে 
অংশ নিতে না পেরে আফসোস করে বলেছেন, 'হায়! আমি যদি যেতে পারতাম!” 
সুযোগ অবহেলা করার পরিণাম কখনো খুব ভয়াবহ হতে পারে। 


“হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের সেই ডাকে সাড়া 
দাও যা তোমাদের মাঝে প্রাণের সঞ্চার করে। জেনে রেখো আল্লাহ তাআলা 
মানুষ ও তার অন্তরের মাঝখানে অবস্থান করেন, তোমাদের সবাইকে তাঁর 
কাছেই জড়ো করা হবে।” (সুরা আনফাল, ৮: ২৪) 


মহান আল্লাহই অন্তরসমূহের পরিবর্তনকারী। ক্ষণিকের অবহেলা আর নিফাকের কারণে 
তিনি মানুষের অন্তরকে অভিশপ্ত করে দিতে পারেন, পরবর্তীতে ভালো কাজ করার 
সুযোগ থেকে বঞ্চিত করতে পারেন। তাই আল্লাহর পক্ষ থেকে সুযোগের কোনো দরজা 
খোলা হলে তার সদ্ধাবহার করা উচিত। প্রথমবারেই মুখ ফিরিয়ে নিলে আল্লাহ অন্তর ও 
টিকে ঘুরিয়ে দিতে পারন। ফলে িভী় কোনো সুযোগ আর না-ও পাওয়া যেতে 


“আমি (শীয়ই| তাদের অন্তর ও দৃষ্টিকে (অন্যদিকে) 
তারা প্রথমবারেই এর (কোরআনের) hens ool ET 


আনুকের যুদ্ধ | ৩৯৩ 


তাদেরকে অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাওয়ার জন্য ছেড়ে দেবো।” (সূরা 
আনআম, ৬: ১১০) 


৪) আল্লাহর নাত লা গিয়ে ঘরে বসে খাকা নিফাকের লক্ষণ। কেট যদি আল্লাহর 
রায় আবশ্যিক জিহাদে অনুপস্থিত থাকে, তাহলে সমালোচনা করা বৈধ, এটা গীবত 
হিলেৰে গণ্য হবে না। যেমন হাদীসের আলিমরা হাদীস বর্ণনাকারীদের সমালোচনা 
করেন, যেন আল্লাহর রাসূলের কথা ও শিক্ষাকে বিশুদ্ধ রাখা যায়। এ কারণে বনু 
সালামার সেই ব্যক্তি যখন কা'ব ইবন মালিকের সমালোচনা করেন, তখন রাসূলুল্লাহ 
& নিক্ুপ ছিলেন। ঠিক তেমনিভাবে আমরা যদি কাউকে ভালো হিসেবে জানি, 
তাহলে ভার অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য, যেমনটা 
করেছিলেন মুআয ইবন ইবন জাবাল &। 


যদি কেউ অনেক বড় অপরাধ করে, তাহলে তার সালামের উত্তর না দেওয়া বৈধ, 
যাতে দে তার ভুল বুঝতে পারে। তবে তার মানে এই নয় যে, কারো সাথে মতপার্থকা 
হলেই খুঁজে খুঁজে তার ভুল বের করে তার সাথে সালাম বিনিময় ও কথাবার্তা বন্ধ করে 
দিতে হবে। এটা ইসলামের আদবের মধ্যে পাড়ে না। কোনো ব্যক্তিকে বয়কট করা 
জায়েয হতে পারে, যদি এই বয়কটের মাধ্যমে সেই ব্যক্তিকে কোনো গুনাহের কাজ 
ছেড়ে দেওয়ার ব্যাপারে নাসীহা দেওয়া সম্ভব হয়। বয়কটের উদ্দেশ হচ্ছে ব্যক্তির 
সংশোধন। 


৫) বন্ধুৰ ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা উচিত নয়। তবে যদি সে কিছু মনে না 
করে, তাহলে সমস্যা নেই। যেমন কা'ব && তাঁর ভাই ও বন্ধু আবু কাতাদাহর বাড়িতে 
দেয়াল টপকে প্রবেশ করেছিলেন। তবে যদি হারাম কিছু চোখে পড়ার সম্ভাবনা থাকে, 
বা মহিলাদের পর্দা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটা কোনোভাবেই জায়েম 
নয়। 


৬) সাহাবিরা & কোনো সুসংবাদ শুনলে শুকরিয়া স্বরূপ সিজদায় পড়ে যেতেন। এটা 
আলো একটি অভ্যাস। 


৭) কোনো কিছুর ব্যাপারে যদি এমন আশঙ্কা হয় যে, নিজের দ্বীনের ক্ষতির কারণ হতে 
পারে, তাহলে সেটা ধ্বংস বা নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। যেমন কা'ব * গাসসানের 
জার চিঠি আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। 


৮ ভাওবাহ করার সাথে সাথে আমাদের উচিত আল্লাহর রাস্তায় কিছু সানাকাহ করা! 
লানো চুল করে ফেললে, তাওবাহ করার সাথে কিছু সাদাকাহও করা উত্তম! কা'ৰ 
'মালিকও & এমনটা করেছিলেন। 


হিজরা ৯ম বর্ষের ঘটনাপ্রবাহ 
মুনাফিক নেতা আবদুল্লাহ ইবন উবাই এর মৃত্যু 


হিজরী ৯ম বর্ষ। সারাজীবন নিফারু মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত, গোপন বিরোধিতা ও 
শত্রুতা পোষণের পর আবদুল্লাহ ইবন উবাই তখল মৃত্যুমুশে। উসামাহ ইবন যাইনকে 
& সাথে নিয়ে আল্লাহর রাসূল & তার সাথে দেখা করতে গেলেন। আল্লাহর রাসূল 
তাকে বললেন, ‘আল্লাহর শপথ, আমি তোমাকে সবসময় সতর্ক করতাম, ইহুদিদের 
ভালোবেসো না।” ইৰন উবাই বললো, ‘সাদ ইবন যুরায়রা তো তাদের ঘৃণা করতো। 
কিন্তু কী লাভ হয়েছে? সে তো মারা গেছে।' 
ইবন উবাইয়ের চোখে মৃত্যুই ছিল গরাজয়। মৃত্যুর পরের জীবনই যে আসল জীবন- 
এই সত্য সে তার কুফরি আর একগুয়ৌমির কারণে বুঝতে পারেনি, বুঝতে চায়নি। 
মুসলিমদের প্রতি বাহ্যিক আনুগতা দেখালেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার বিশ্বস্ততা 
ছিল কাফিরদের প্রতি। এটা মুনাফিরুদের চরিত্রের একটা গুরুত্বপূর্ণ লিক। তারা 
কুফফারদের প্রতি অর্থাৎ ইহুদি -্রিস্টানদের প্রতি আনুগত্য পোষণ করে, অথাৎ, তারা 
তাদের সুখে সুখী হয়, তাদের দুঃখে দুখী হয়। 

শ্ৰস্তুতঃ যাদের অন্তরে রোগ রয়েছে, তাদেরকে আপনি দেখবেন, দৌড়ে গিয়ে 

তাদেরই মধ্যে প্রবেশ করে।” (৫: ৫২) 


মুনাফিকরা কাফিরদের নিজেদের আগন ভাবে, তাদের পক্ষ নেয়। তারা কখনোই মন 
খেকে মুসলিমদের মেনে নিতে পারে না, তাদের সাথে থেকে স্বস্তি পায় না। 


আবদুল্লাহ ইবন উবাই মারা গেলে রাসূলুল্লাহ $ তার জানাজার সালাত আদায় করতে 
যাচ্ছিলেন। সামনে এসে দাঁড়ালেন উমার ইবন খাত্তাব &£। আল্লাহ তাআলা এই 
দুনিয়াতে যাদেরকে সত্য-মিথ্যার ফারাক বোঝার ক্ষমতা দিয়েছেন, সেই মুষ্টিমেয়দের 
একজন ছিলেন তিনি। মুনাফিক আবদুল্লাহ ইবন উবাইয়ের জানাজা পড়বেন আল্লাহর 
রাসূল -- এটা তিনি কোনোভাবেই মানতে পারলেন না। আবদুল্লাহ ইবন উবাই 
অতীতে যত কুকর্ম করেছে, তার সমস্ত ইতিহাস এক এক করে বলতে বলতে উমার 
& প্রশ্ন করলেন, ‘এমন এমন কাজ করার পরও আপনি কীভাবে তার জানাজার 
সালাত পড়াতে পারেন?” কিন্তু রাসুলুল্লাহ $ বললেন, “আমার পথ হেড়ে দাও, উনার। 
আমি যদি জানতে পারি, আল্লাহর কাছে তার নাজাতের জন্য সত্তর বারের বেশি দুআ 
করলে আমার দুআ কবুল হবে, তবে আমি তা-ই করবো।' 


“(হে নবী) এমন লোকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন আর না-করেন 
দুটোই সমান), যদি আপনি তাদের জন্য সন্তর বারও ক্ষমাধরার্থনা করেন, 
তারপরেও তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। কেননা এরা 


CO হিরন »ম বর্ষের ঘট প্রবাহ[৩১৫ 


আল্লাহকে এবং তাঁর রাসূলকে অস্বীকার করেছে। বস্তুতঃ 
নাষরমানদেরক হিদায়াত করেনা (সরা ভাওবাহ, ৯:৮০) অয্লাহ 


কুরআনের এই আয়াতে আল্লাহ তাআলা ৭০ বারের কথা 

$এদন বলছেন যে ৭০ বারের বেশি ইজ্িফা যদি কাজ হতে তৰে উস 
করতেন। এই ঘটনাটি রাসূলুল্লাহর & চরিত্রের একটা অসাধারণ দিক তুলে ধরে। 
অাবদুল্াহ ইবন উবাইয়ের শত্রুতা দেখতে দেখতে উমার & পর্যন্ত প্রশ্ন করছিলে 
“আপনি কীভাবে তার জনা ক্ষমা চাইতে পারেন?' কিনতু আল্লাহর রাসূল & এর মনটা 
ছিল বিশাল। যে আবদুল্লাহ ইবন উবাই জীবনভর তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছে, শত, 
মিথ্যাচার, ছলচাতুরী কিছুই বাদ রাখেনি, তাকেও তিনি শেষ সুযোগ দিতে চেয়েছেন। 
তার জানাযা পড়িয়ে তার নাজাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। 
জাহানামের আগুনের যে সীমাহীন কষ্ট, সে কষ্ট তিনি তাঁর শত্রুর জন্যেও চাননি। এই 
জানাযা পড়ার আরেকটি উদ্দেশ্য হতে পারে ইবন উবাইয়ের অনুসারীদের মন জয় 
করার চেষ্টা করা। তিনি আল্লাহর রাসূল $ হয়তো আশা করেছিলেন তানের প্রতি 
নমনীয়তা দেখানো হলে তারা তাদের নিফাকু ছেড়ে তণ্ডবা করে ফিরে আসবে। এই 
সিদ্ধান্তটি তখনো শরীয়াহগতভাবে বৈধ এবং রাজনৈতিক বিবেচনায় অনুকূল। কিন্তু 
এই জানাজা পড়ার পরেই মুনাফিকদের ওপর জানাজার সালাত আদায়ের বৈধতা তুলে 
নেওয়া হয়। 


“আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনো নামায পড়বেন 
না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন 
করেছে এবং রাসূলের প্রতিও। বস্তুতঃ তারা লাফরমান অবস্থায় মৃত্যু বরণ 
করেছে।” (সূরা তাওবাহ ৯:৮৪) 


এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ফায়সালা করে দিলেন যে, মুনাফিকদের ওপর 
আর কোনো জানাজার সালাত পড়া হবে না। এটিই ছিল চূড়ান্ত হকুম। কুরআনে বেশ 
কিছু আয়াত আছে যেগুলো উমারের * মতের সমর্থনে নাধিল হয়েছিল, এটি তেমনই 
একটি আয়াত। 


য় লেন এ আওল ও বনিরজ্রনর নুর 
৷ রাসৃগৃল্লাহর সময়টাতে সে এবং 

থেকে টন তো সম লন করেছে, মাস্তরাহ $ ও তাঁর 
দের বিরুদ্ধে কাফিরদের সাথে সড়কে উৎখাতের হঠাৎ করে চলেও 


০৯৬ | সীৱাহ শের আত 


যাবে, মদীনা আগে যেমন ছিল তেমন হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি, বরং খুনাফিরুদের 
প্রভাব ধীরে মীরে স্নান হয়ে যায়। ইবন উবাইয়ের মৃত্যুর মাধ্যমে মদীনার মুনাফিকদের 


ক্রম ডিমিত হয়ে পড়ে। মুসলিমরা তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না গেলেও জ্ঞান 
ও যুক্তির মাধ্যমে তাদের সাথে লড়াই করে। চিহ্নিত সুনাফিকদেন ওপর জালা 


গড়তে অস্বীকৃতি জানায়। আল্লাহর রাসূল হ্যাইফাকে জানিয়ে যান কারা 
বরা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর মদীনায় 
ইসলাম আরও সুসংহত হয়। 


আল্লাহর রাসূল & ও তাঁর স্ত্রীদের মধ্যে একটি ঘটনা 


আর দশজন সহজ স্বাভাবিক দম্পতির মতই আল্লাহর রাসূলের ফু জীবনেও ছিল 
আনন্দ-বেদনার গল্প, ছিল বাদানুবাদ আর মান-অভিমানের উথথান-পতন। একবার 
এমন হয়েছিল, স্্ীদের সাথে অভিমান করে আল্লাহর রাসূল দীর্ঘ এক মাস বাড়ির 
বাইরে কাটান। পুরো সময়ে তিনি তাঁর কোনো স্ত্রীর কাছেই যান-নি। ঘটনাটা নবম 
হিজরির। 


একদিন আবু বকর & রাসূলুল্লাহর & সাথে দেখা করতে গিয়ে দেখলেন আরও 
অনেকেই রাসূলের ঘরের দরজায় অপেক্ষমান। কাউকেই ভেতরে প্রবেশের অনুমতি 
লেওয়া হচ্ছে না। আবু বকর গু ভেতরে প্রবেশের অনুমতি চাইলে তাকে অনুমতি 
দেওয়া হলো। এরপর উমার & এলেন, তাকেও অনুমতি দেওয়া হলো। আল্লাহর 
রাসূল ৬ নিচে বসে আছেন আর চারপাশ ছিরে দাঁড়িয়ে আছে উনার স্ত্ীরা। সবার 
মধ্যে বিষাদের ছাপ। পুরো পরিবেশ থমথমে হয়ে আছে। শুমোট ভাবটাকে হালকা 
করার জন্য উমার & মজা করে বললেন, ‘ইয়া রাসূলুল্লাহ! আমার টাকা-পয়সা নেই 
জেনেও যদি আমার বউ তার পেছনে খরচ করার জন্য আমাকে পীড়াপীড়ি করতো, 
তাহলে আমি তার ঘাড় ভেঙে দিতাম!’ উমারের কথ শুনে রাসূলুল্লাহ $ হেসে দিলেন, 
বললেন, “এখানেও তা-ই হয়েছে! আমার চারপাশে যাদের দেখতে পাচ্ছো তারাও 
আমার কাছে ধন-সম্পদ চাইতে শুরু করেছে!” 


এ কথা শুনেই আবু বকর & নিজ কন্যা আইশার & দিকে এগিয়ে গেলেন আর উমার 

* এগিয়ে গেলেন নিজ কন্যা হাফসার ৬ দিকে। দুজনেই আল্লাহর রাসূলের দুই স্ত্রীর 

বাবা! উমার * বললেন, ‘তোমরা নবীজির কাছে এমন কিছু দাবি করছো, যা তাঁর 

কাছে নেই!’ তারা উত্তর দিলেন, 'আমরা কখনো এমন কিছু দাবি করবো না যা 

আল্লাহর রাসূলের কাছে নেই।' এই ঘটনাকে কেন্দ্র করে রাসূল স্ত্রীদের থেকে এক 

মল আলাদা ছিলেন। আর সেই সময়ে আল্লাহ তাজালা কুরআনের এই আয়াত নাহিল 
I 


“হে নবী! আপনি আপনার স্ত্রীদের বলে দিন, তোমরা যদি পার্থিব জীবনের 
ভোগ ও এর বিলাসিতা কামনা করো, তাহলে এসো, অমি তোমাদের ভোগ- 


জরা ৯ম বর 


বিলালের ব্যবসা করে দিই এবং সৌজন্যে সাখে তোমাদের বিদায় করি। 
আর যদি তোমরা আল্লাহ, তাঁর রাসূল ও পরকালকে কামনা কলো ভর 
তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল, আল্লাহ তাদের জন্য মহা প্রতিদান পর্তু 
করে রেখেছেন।” (সূরা আহযাব, ৩৩: ২৮-২৯) 


বচন প্রবাহ | ৩৯৭ 


রাসূলের লাইফস্টাইল $ আর দশজনের মতো সহজ আর দরদাম 
শু পাম ক জিনিস ভিনি জানতেন না। তিনি ছিলেন আহ বাদাম হিল 
নেম, খ্যাতি, ধন-সম্পদ তাঁকে হাতছানি দিয়ে ডেকেছে। 


পাই দেননি, এমনভাবে জীবন কাটিয়েছেন নি সেই হাফ ডিন 


লা দের রি হয পের ছিল 
ধারণ। রাজা-বাদশাদের প্রাসাদের মতো প্রকাণ্ড কিছু তো ছিলই লা, বরং কাদামাটি 
আর পাধর দিয়ে তৈরি ছোট কয়েকটা মাথা গোঁজার ঠাই সই শা 
কুঁড়েঘর বলা চলে। আরবের মরুভূমিতে সবচেয়ে সহজলভ্য খেজুরের ডাল ছিল সেই 
ঘরের চালা। ঘরের ছাদণ্ডলো এত নিচু ছিল যে ছোটখাট লোকও নিমিষে হাত দিয়ে 
ছুঁতে পারতো। ইমাম হাসান আল বসরী বলেন, "আমি আল্লাহর রাসূলের পু ঘর 
দেখেছি। হাত বাড়ালেই এর ছাদ ধরা যায়।" 


আল্লাহর রাসূলের সেই ঘরে আলো জ্বালানোর মতো কুপিও ছিল না। মা আইশা ৬ 
বলেন, ‘আমি রাসূলুল্লাহর $$ সালাতের স্থানের সামনে ঘুমাতাম। রাতে যখন তিনি 
ভাহজ্জদে দাঁড়াতেন, ঘরে আলো না থাকায় সিজদার সময় তাঁর কপাল আমার মাথায় 
এসে লাগভে। সিজদায় যাওয়ার সময় আল্লাহর রাসূল আমার পায়ে খোঁচা দিতেন। 
তখন আমি পা ভাঁজ করে নিতাম, যখন তিনি সিজদা থেকে উঠতেন আমি আবারো পা 
বিছিয়ে দিতায়।' 


ঘরে কার্পেট বলে কিছু ছিল না। মেঝে বলতে ছিল বালি আর খেজুরের ছোবলা। 
আল্লাহর রাসূল সেখানেই ঘুমোতেন। তাঁর গায়ে এবড়ো-খেবড়ো ছোবলার দাগ পড়ে 
ঘেত। রকমারি আসবাবও ছিল না। মাথার নিচে দেওয়ার মতো একটা চামড়ার গদি 
ড়া আর কিছুই চোখে পড়তো না ঘরে। তাঁর জীবন দেখলে সনে হতো প্রাচ্য বলে 
এই পৃথিবীতে কোনোকিছু অসিত নেই। এই দৃশ্য দেখে একদিন উমার & নিজেকে 
ধরে রাখতে পারলেন না, কেঁদেই ফেললেন। কাঁদতে কাদতে বললেন, "ইয়া 
রাহা আল্লাহর কাছে দুআ করুন যেন তিনি এই উম্মতকে প্রাচ্য দান করেন। 
পা আর রোমের সয়াটদের দেখুন, তারা তো আল্লাহর ইবাদত করে না অথচ 
সই আজ ভোগৰিলাসে আছে" তিনি বললেন, ‘উমার! এটাই কি উত্তম নয় যে 
শুর ভোগবিলাস পেলো আর আমরা আখিরাতের অনন্ত জীবন পেলাম!” 


আমরা 


তার জীবনের দেখে দেখে আক্ষেপ করি কেন অন্য অনেকের সমান কিংবা 


“ও বেশি পরিমাণ নিআমত আমার হলো না, কিন্তু আল্লাহর রাসূলকে পু যেন 


৩৯৮|সীরাহ শেষ হও 

এসব কিছু স্পর্শই করত না। দুনিয়ার ভোগবিলাস, আরাম-আয়েশ আর প্রাচুরণ ছিল 
এবি হকির চেয়েও তুচ্ছ, কাছে আসলেই হাত নিয়ে তায়ে 
দেওয়ার মতোই তিনি বরাবর একে দূর দৃয় করে তাড়িয়ে দিয়েছেন। 


লারিছ্য ছিল আল্লাহর রাসূলের নিতাসসী। মা আইশা & বলেন, 'এমনও হয়েছে 
পরপর তিন চন্্রমাস অতিবাহিত হয়েছে, কিন্তু আল্লাহর রাসূলের ঘরে চুলায় আগুন 
ভ্বলেনি।' এ কথা শুনে তার তা উন্ওয়া ইবনে আয যুবাইর অবাক হয়ে জিজ্ছেস 
করলেন, ‘তাহলে সে সময় আগনারা কী খেতেন?” আইশা & জবাব দিলেন, "আমরা 
শুধু পানি আর খেজুর খেয়ে থাকতাম!’ আনাস ইবনে মালিক & বলেন, “মৃত্যুর আগ 
পর্ধত আল্লাহর রাসূলকে কোনোদিন ভুনা গোশত দিয়ে পেট ভরে এক টুকরো কুটি 
খেতে দেখি-নি।' 


এমন নয় যে, উম্মুল মুমিনীনরা আল্লাহর রাসূলের এই কঠোর আর অনাড়্বর জীবনের 
সাথে অত্যন্ত ছিলেন না। কিছু হিজরি ৯ম বর্ধে এসে আল্লাহ আযযা ওয়া জাল 
উম্মাহকে খায়বার, মক্কা বিজয়ের মতো কিছু গুরুত্বপূর্ণ বিজয় দান করেন। কুরআনের 
কিছু আয়াতও নাখিল হয়, যা সীমার মধ্যে থেকে দুনিয়ার নিয়ামত ভোগ করার 
অনুমতি প্রদান করে। আল্লাহ বলেন, 


“আপনি বলুন, আল্লাহর সাজ-সজ্জাকে, যা তিনি বান্দাদের জন্যে সৃষ্টি 
করেছেন এবং পবিত্র খাদাবস্তুসমূহকে কে হারাম করেছে? আপনি বলুন, 
এসব নিআমত আসলে পার্থিব জীবনে মু’মিনদের জন্যে এবং কিয়ামতের দিন 
খাঁটিভাবে তাদেরই জন্যে। এমনিভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা 
করি তাদের জন্যে যারা বোঝে ।” (সূরা আরাফ, ৭: ৩২) 


অয়াতগুলো নাযিল হওয়ার পর উম্মুল মুমিনীনরা মনে করলেন, আল্লাহর নির্ধারিত 
সীমার মধ্যে থেকে আল্লাহ দুনিয়ায় মু’মিনদের জন্য যা হালাল করেছেন, সেই নিয়ামত 
ভোগ করায় দোষের কিছু নেই। আদতে এই আয়াতগুলো ছিল মূলত সাধারণ 
মানুষদের জন্য। আল্লাহ তালা চেয়েছেন তাঁর রামূল দুনিয়ার উপকরণ থেকে 
নিজেকে বিরত রাখবেন, বাকিদের মতো তিনি দুনিয়া উপভোগ করবেন না। 


'আপনি (কাফিরদের) মাঝে কিছু লোককে ভোগ বিলাসের যে উপকরণ: 
দিয়েছি, তর প্রতি আপনি চোখ তুলে তাকাবে না। ভাদের ব্যাপারে চিন্তিত 


চর প্রতিই ঝুঁকে থাকবেন।” (মূরা আল হিজর, ১৫: 


অনন্ত আখিরাত জীবনের উল্টো পিঠে অতি তুচ্ছ এই নশ্বর পৃথিবীর মায়ায় জড়িয়ে 
যাওয়া আল্লাহর রাসূলের জন্য কোনোভাবেই শোভনীয় নয়। সূরা আহ্যাবের 
উপরোরিখিত আয়াত নাযিল হবার পর আল্লাহর রাসূল দে দুটো রাত খুলে দিলেন 


... হয় তারা দুনিয়ার ভোগবিলাস উপভোগ করবেন, 
নস হিসেবে থাকবেন। ভারা যদি আয়াত বাসা ও 
বিনিময়ে কট হলেও লাভ করবেন সবচেয়ে সহান ছি” 
আল্লাহর পক্ষ থেকে এক অসামান্য পুরা 

জন্য চাপাচাপি করতে কল্মতে ননী 


খুলাফায়ে রাশেদীনরাও এই ঘটনা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা 
ইল মূ জা রহ 
দের ভোগবিলাসের 


সুম্নাহর অনুসরণ করেছেন। দুনিয়ার ভোগবিলাসের সমস্ত উপকরণকে 
উদ আগলে রেখেছেন নিজেদের রহ দিয়ে। আল্লাহ তাল লা 
ঘেন। 


মুশরিকদের সাথে বারাহ ঘোষণা এবং জিহাদের 
চুড়ান্ত পর্যায় 

রাসূলুল্লাহ & হিজরী ৯ম সনে আবু বকর সিদদীককে ঞঃ হাজ্জের আমীর হিসেবে 
মনোনীত করলেন। সে সময় মন্ধার কর্তৃত্ব মুসলিমদের হাতে হিল। কিন্তু তখনও 
মূর্তিপূজারীরা তাওয়াফ করার জন্য কাবাঘরে আসতো। নগ্ন হয়ে কাবাঘর তাওয়াফ 
করার ধতিহ্য তারা তখনো বজায় রেখেছে। তারা বিশ্বাস করতো যে তাদের 
'অপবিতরতা ও পাপের কারণে তাদের পোশাক পরিধান করে তাওয়াফ করাটা অনুচিত। 
টুর শক ধার করে তাওয়াফ করতো। কুরাইশনের ব্যবহার 
পেশাককে পবিত্র মনে করা হতো। কিন্তু কাপড় ধার করার মতো সচ্ছলতাও 
ছিল না, তারা তাই নগ্ন হয়েই তাওয়াফ করতো। শিরক ও নগ্নতার এই পরিবেশে 
অনার রাসূল হাজ্জ করতে চাইলেন না। 


হলো প্রথম দিকের কিছু আয়াত। কিন্তু ততক্ষণে 
অ কল টা লজ ধা $ 
টুন এই আযাতগুলোকে আবু বকরের & কাছে পৌছে দিতে আলী ইবগ 
অক পঠান। তিনি আলীকে & বললেন, শূয়া তাওবার এই 


৪০০|সীরাহ শেষ খও 


নিয়ে যাও। সবাই মীনায় জড়ো হওয়ার পর এই আয়াতগুলো পড়ে শুলাবে। তাদের 


প্রবেশ করবে না। কোনো মুশরিক 
আর কোনো নগ্ন ব্যক্তি আল্লাহর ঘরের 
চুক্তিবদ্ধ আছে, 


বছরের পর হজ্জ পালন করতে পারবে না। 
চারপাশে তাওয়াফ করতে পারবে না। তবে যারা আল্লাহর রাসূলের উ 
তাদের চুক্তি নির্ধারিত সময়সীমা পর্মভ্ই বহাল থাববে। 


সম্পর্কচ্ছেদ করা হলো আল্লাহ ও তাঁ রাসুলের পক্ষ থেকে সেই মুশরিকদের 
সাথে, যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। অতঃপর তোমরা পরিভ্রমণ 
করো এ দেশে চার মাসকাল। আর জেনে রেখো, তোমরা আল্লাহকে গরাভূত 
করতে পারবে না, আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদের লাহছিত করে থাকেন। 
আর মহান হজ্জের দিনে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে লোকদের প্রতি 
ঘোষণা করে দেওয়া হচ্ছে যে, আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্ব মুক্ত এবং 
অর রাসূলও। অবশ্য যদি তোমরা তওবা করো, ভবে ডা, তোমাদের জন্যেও 
কল্যাণকর, আর বলি মুখ ফেরাও, তবে জেলে রেখো, আল্লাহকে তোমরা 
পরাভূত করতে গারবে না। 


আর কাফিরনেরকে মর্মান্তিক শান্তির সুসংবাদ দাও। ভবে যে মুশরিকদের 
সাথে তোমরা চুক্তি-বন্ধ, ভারা চুক্তিরক্ষায় কোনো ত্রুটি করেনি এবং 
তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি, তাদের সাথে কৃত চুক্তিকে 
তাদের দেওয়া মেয়াদ পর্যন্ত পূরণ করো। অবশ্যই আল্লাহ সাবধানীদের পছন্দ 
করেন। অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা করো 
যেখানে তাদের পাও, তাদের বন্দী করো এবং অবরোধ করো। আর প্রত্যেক 
ঘাঁটিতে তাদের সন্ধানে ওধ পেতে বসে থাকো। কিন্তু যদি তারা তওবা করে, 
নামায কায়েম করে, যাকাত আদায় করে, তবে তাদের পথ ছেড়ে দাও। 
নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা তাওবাহ ৯: ১-৫) 


এটা একমাত্র সূরা বেটা বিসমিল্লাহির রাহমানির রাহীম ছারা শুরু হয় না। কারণ এই 
সূরাট শুরু হয় সরাসরি কাফিরদের সাথে সম্পর্কছেদের ঘোষণার সাধ্যমে। অবশ্য এর 


হাজে বর্ণনা করেন। মনা মুশরিকদের বিভিন্ন আচার-প্রথা ও উপাসনা দেখা যাওয়ার 
এটাই ছিল শেষ বছর। এরপর মক্কায় সবরকম শিরক নিষিদ্ধ হয়ে যায়। 


এহ ঘোষণার মাধ্যমে আরব উপ্ীপের ইতিহাসে তাওহীদের অধ্যায় সূচিত হয়। এই 
১5 47 
ইল জন্য দুটো পথ খোলা থাকলো -- হয় তারা মুসলিম হবে, 
ইউ কে নহে বিমার সাথে মু হবে যা 

সাথে চুক্তিতে আবদ্ধ ছিল, তারা নিরাপদ থাকবে চুক্তির 


হিজরী ৯ম বর্ষের ঘট 


সময়সীমা পর্যন্ত, এক্সরে আর চুক্তি নবায়ন করা হবে লা। 
চুক্তি ছিল না, তাদের চারমাসের সময় দেওয়া হলো। এন 
কাবে হয় তাদের বরে জিহাদ করা হবে। এভাবে হার 
এবং মুশরিকদের সাথে সমস্ত সম্পর্ক ছি করা হলো। কের সমান্ি হলো 


আরব গোত্রগুলোর প্রতিনিধি প্রেরণ 


“যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। এবং আপনি মানুষকে 
অনার হনে পৰেশ করতে দেখবেন, তখন আপনি আপনার রত 
পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা নিশ্চই 
ক্ষমাকারী।” (সূরা নাসর ১১০: ১-৩) নং হি 


1 আর যাদের সাথে কোনো 


এই আয়াতটি বলছে, যখন আল্লাহ্‌র সাহায্য ও বিজয় আসবে তখন 

ইসলাম গ্রহণ করতে থকবে। ইসলাম বনাম শিরকের এই আন অ 
আরনগোত্র ছিল দর্শকের ভূমিকায়। তারা অপেক্ষা করছিল কন তারা কুরাইশ ও 
মুহামাদ ক এর মধ্যে চলমান এই সংঘাতের শেষ দেখতে পাবে ও একটি দলকে 
বিজয়ী হিসেবে দেখবে। যখন সংঘাত শেষ হলো এবং ইসলামের নিজয় হলো, তখন 
রা দলে দলে ইসলাম গ্রহণ করার জন্য ভিড় জমালো । 


আরবরা কুরাইশদের বিশেষ মর্যাদার চোখে দেখতো কারণ ধর্মীয় বিষয়ে তারাই ছিল 
কর্তৃত্বের অধিকারী। এতদিন পর্যন্ত তারাই ছিল আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকায়ী, হজ্জ 
ও উমরার নির্দেশনা ও দেখাশোনার দায়িত্ব তাদের ছিল। মুহাম্মাদ $ যখন নিজেকে 
রাসূল হিসেবে ঘোষণা করলেন এবং কুরাইশদের সাথে সংঘর্ষে লিপ্ত হলেন তখন 
আরবদের অনেকেই এই সংঘর্ষের শেষ না দেখে কোনো দলে যোগ না দেওয়াকেই 
হেয় মনে করলো। মক্কা বিজয়ের একদম পরপরই বেশ কিছু আরবগোত্র ইসলাম গ্রহণ 
করলো; যেমন: সাকীফ গোর রাসূলুল্লাহ  ভাদেরকে অবরোধ করে রেখেছিলেন, 
পরে তাদের ছেড়ে দেন। পরবর্তীতে তারাই আবার এসে হেচ্ছায় ইসলাম গ্রহণ করে। 
এভাবে আরবের সবচেয়ে বড় দুটি গোত্র - কুরাইশ ও সাক্কীফ ইসলাম গ্রহণ করার পর 
অন্য সব গোরও দলে দলে তাদের প্রতিনিধি পাঠাতে লাগলো ইসলাম গ্রহণের জন্য। 
এজন্য ঈম হিজরি সালকে বলা হয় “আম-আল উফ" অর্থাৎ প্রতিনিধিদলদের বছর। 


সুর তাওবার এই আয়াতগুলো নাঘিল হবার পর এই গোত্রুলো তাদের প্রতিনিধিদল 
পঠানো ওরু করলো। তারা ইসলাম সম্পর্কে জানলো ও ইসলাম গ্রহণ করলো, 
রাহ কাছে বাইয়াত দিত। এই বাইয়াত শুধু ইসলাম এহগের বাইয়াত হিল 
না. বরং ইসলামী রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য ও বিশ্বন্ততার অঙ্গীকার ছিল। তারা 
বিল দীন ইসলাম গ্রহণ করতো তা নয়, বরং তারা মদীনার ইসলামী রাষ্ট্রের একজন 
সদস্য হয়ে যেতো, বা এখনকার পরিভাষায় বলা মেতে পারে নাগরিক হিসেবে শপথ 
সতে ভার বাইয়াত ছিল ইসলাম রর প্রধান রাদুলুলাহর পরত এই 


৪০২|সীরাহ শেষ বড 


বাইয়াতের মাধ্যমে তারা তাঁর শাসন ও ভুকুম-আহকাম মেনে চলার ব্যাপারে অঙ্গীকার 
করতো। এই গোত্রগুলো মদীনা থেকে ইসলামের বেশ ইতিবাচক মানসিকতা নিয়ে 


নিজ নিজ গোত্রে ফিরে যায়। 


সীরাতের কিভাবগুলোতে ইবন কাসীর, ইবন ইসহাক, আল ওয়াকিদী প্রায় যাটটি 
প্রতিনিধিদলের কথা উল্লেখ করেছেন। তাদের মধ্যে কিছু দল নিয়ে এখানে আলোচনা 
করা হবে। কিন্তু মনে রাখা জরুরি, মন্তা বিজয়ের পরে ইসলামে গ্রহণ করা এই 

জাহাবির মর্যাদা দেওয়া হলেও, মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করা 
সাহাবিদের মর্যাদা তাদের চেয়ে বেশি। কারণ মরা বিজয়ের পর এই বিষয়টি খুবই 
সপ হয়ে যায় যে নুসলিমরা দুনিয়াতেও সফল হতে যাচ্ছে। এই গোরগুলো 
রাজনৈতিক অনুকূল পরিবেশে ইসলাম গ্রহণ করেছিল। বলা যেতে পারে, ইসলাম 
গ্রহণের সিদ্ধান্তের পেছনে তাদের দুনিয়াবি কিছু স্বার্থ থাকাটাই স্বাভাবিক। কিন্তু এর 
আগে মারা প্রতিকূল অবস্থায় ইসলাম গ্রহণ করেছিল, তারা জানতো যে ইসলাম 
গ্রহণের জন্য অনেক বড় ত্যাগ করতে হতে পারে। তাই যে যত আগে ইসলাম গ্রহণ 
করেছে, তার মর্যাদা তত বেশি। 


তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের আগে ব্যয় করেছে ও জিহাদ করেছে, 
সে সমান নয়। এরূপ লোকদের মর্ধাদা বড় তাদের অপেক্ষা, যারা পরে ব্যয় 
করেছে ও জিহাদ করেছে।...” (সূরা হাদীদ ৫৭: ১০) 


সাকীফ গোত্রের প্রতিনিধিদল 


সাক্কীফ গোত্র রাসূলুল্লাহর &ঁ কাছে এসে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেয়। প্রথমে তারা 
চেয়েছিল সমঝোতায় পৌঁছতে। তারা চাচ্ছিলো তারা ইসলাম গ্রহণ করবে ঠিকই কিন্তু 
তাদের প্রধান দেবতার মূর্তিকে যেন এক বছরের জন্য রাখার অনুমতি দেওয়া হয়। 
তাদের ধারণা ছিল হঠাৎ করে এত বছরের পুরোনো দেবতাকে মাটির সাথে মিশে 
যেতে দেখলে গোস্রের সাধারণ জনগণ একটা বড় রকমের ধাক্কা খাবে, বিষয়টা মেনে 
নিতে পারবে না। তারা এও চাচ্ছিল তাদের ওপর যেন ব্যভিচার, মদপান, সুদ 
খাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া না হয়। কিন্তু রাসূলুল্লাহ $ তাদের একটি দাবিও 
মানেন না। এরপর তারা চাইলো অন্তত এক মাসের জন্য হলেও যেন ছাড় দেওয়া 
হয়। তবু রাসূলুল্লাহ & রাজি হলেন না। যখন তারা বুঝলো আল্লাহর রাসূল এরকম 
কিছুর অনুমতি দেবেনই না, তখন ভারা শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে বললো, “ঠিক 
আছে, তবে আমরা আমাদের মূর্তি ভাঙবো না। আপনাদের মধ্যে কাউকে পাঠিয়ে এ 
কাজটি করতে হবে।" 


এরপর রাসূলুল্লাহ & আবু সুফিয়ান ও মুগীরাহ ইবন শু বাহকে & পাঠালেন। মুগীরাহ 
নিজেই হিলেন সাক্ীক গোত্রের। তারা যখন মূর্তি ভাঙতে গেলেন, তখন সাকীফরা 
তাকে অভিশাগ দিতে লাগলো এই বলে যে তাদের ওপর কুষ্ঠরোগসহ অনান্য 


Oo হিজরা ৯ম বর্ষ যঃনপ্রবাহ |৪০৩ 


রোগব্যাধি, বিভিন্ন দুঃখ দুর্দশা আপতিত হবে। ভারা 

ভে ফেললে তাদের ওপর গজব নেমে আবে তালের এই বি করতে নি 
করার জন্য মুগীরাহ একটি ফন্দি আটলেন। তিন মুক্তিতে আঘাত করার পর ভান 
করলেন তিনি জোরে একটা ধাকা খেয়েছেন আর সেই ধাক্কায় মাটিতে পড়ে গেলেন। 
সবাই এটা দেখে খুশি হয়ে গেল, ভাবলো, নিশ্চয়ই মুণীরাহর কর্মকাণ্ডে দেবতা জুদ্ধ 
হয়ে তাকে আঘাত করে ফেলে দিয়েছে। তারপর মুগীরাহ উঠে দাঁড়ালেন এবং 
বললেন, ‘ভারে বোকার দল! এটা এক টুকরো পাথর ছাড়া কিছুই না।' এরপর তিনি 
সেটা টুকরো টুকরো করে ভেঙে ফেললেন। 


বনু তামীম থেকে আগত প্রতিনিধিদল 


বনু তামীম থেকেও প্রতিনিধিদল আসে। রাসূলুল্লাহ $ তাদের বললেন, 'সুসংবাদ 
গ্রহণ করো, বনু তামীম!' তারা বললো, 'ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ তো দিয়েছেন, 
এখন আমাদের কিছু দিন।' বনু তামীম আসলে রাসূলুল্লাহর সুসংবাদের চেয়েও 
হাতেনাতে দুনিয়াবী ফল পেতে বেশি আগ্রহী ছিল। তাদের এই মনোভাব রাসূলুল্লাহর 
ষ্ঠ পছন্দ হলো না। এরপর ইয়েমেন থেকে একটা প্রতিনিধিদল এল। রাসূলুল্লাহ $ 
তাদের বললেন, 'সুসংবাদ গ্রহণ করো, কেননা বনু তামীম তা গ্রহণ করেনি।' তারা 
জবাব দিলো, ‘আমরা গ্রহণ করলাম, ইয়া রাসুলুল্লাহ ৷” 


যখন কোনো প্রতিনিধিদল আসতো, তখন রাসূলুল্লাহ ডু তাদের একজনের হাতে 
নেতৃতু অর্পণ করতেন। বনু তামীমের ছিল দুইজন শীরবসথাীয ব্যক্তি -- আকরা ইবন 
হাবিস ও কাকা ইবন মাবদ ইবন যুরারা। আৰু বকর %$ আল্লাহর রাসূলকে $$ বললেন 
যেন কাকা ইবন মাবদকে নেতৃত্ব দেওয়া হয়। আর উমার ইবন খাত্তাব * বললেন 
যেন আকরা ইবন হাবিসকে নেতৃতু দেওয়া হয়। আবু বকর শুনে রেগে গেলেন, 
বললেন, “আমার বিপরীতে তোমাকে কিছু একটা বলতেই হবে, তাই তুমি এমনটা 
করেছো উমার এই অভিযোগ অস্বীকার করলেন এবং তারা দু'জন তর্কে লিপ হলেন 
তাদের কণ্ঠস্বর জোরালো হতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আয়াত 


নাযিল করলেন, 


সমিনগণ! তোমরা আল্লাহ ও রাসূলের সামনে অগ্রণী হয়ো না এবং 
আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন ও ভানেন।” (সূরা 


হুজুরাত ৪৯:১) 


৪০৪।সরাহ শেষ ৰঙ 


স্থাপন করতে। ভোমরা কি জানো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা বলতে কি 
বোঝায়? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন বলতে বোঝায় এটা সাম্ব দেওয়া মে, আল্লাহ 
ছাড়া ইবাদতের যোগ্য কেট নেই, সালাত কায়েম করা, যাকাত প্রদান কলা, রামাদানে 
সাওম পালন করা এবং গনিমতের এক পঞ্চমাংশ দান করা।' জিহাদের ময়দানে যে 
গনিমত পাওয়া যায়, তার এক পঞ্চমাংশ আমীর অর্থাৎ, নেতাকে দান করে দেওয়াটা 
ছিল নিয়ম। এরপর তিনি চারটি জিনিস থেকে দুরে থাকতে বললেন। সেগুলি হিল চার 
রকমের পাত্র, যেগুলি দ্বারা মদ পান করা হতো। অর্থাৎ তিনি তাদের মদপান থেকেই 
শুধু নয়, বরং মদপানের জন্য ব্যবহৃত পাত্রগুলি ব্যবহার করা থেকেও দূরে থাকতে 


বললেন। 


বনু হানীফার প্রতিনিধিদল 

বনু হানীফা গোত্র থেকে একটা প্রতিনিধিদল এসেছিল। বনু হানীফা গোত্রের কথা 
আগে আলোচনা করা হয়েছে, যারা ছিল আরবের গোত্রগুলোর মধ্যে সবচাইতে 
শক্রভাবাপন এবং রূ। সেই গোত্রে ছিল মুসাইলামা। মুসাইলামা ইসলামের ইতিহাসে 
পরিচিত মুসাইলামা আল-কাযযাব বা মিথ্যাবাদী মুসাহলামা নামে। কারণ আল্লাহর 
রাসূলের দীবদ্দশাতেই নে নবুওয়াতের মিথ্যে দাবি করেছিল। 


মুসাইলামা আল কাযযাব এসে রাসূলুল্লাহর গর কাছে দাবি করলো যদি তাঁর মৃত্যুর পর 
মুসাইলামাকে নেতৃতৃ দেওয়া হয়, তবে সে রাসূলুল্লাহর $ অনুসারী হবে। রাসূলুল্লাহ 
৬ তাকে এক টুকরো খেজুরের ডাল দেখিয়ে বললেন, "তুই যদি আমার কাছে এই 
খেজুরের ডালটাও চাস, সেটাও পাবি না। আল্লাহ তোর জন্য যা রেখেছেন তার চাইতে 
এক বিন্দু বেশিও তুই পাবি না। তুই যদি ফিরে যাস, আল্লাহ তোকে ধ্বংস করবেন। 
আর আমার বিশ্বাস তুই-ই সে-ই, যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমার পক্ষ হয়ে 
সাবিত ইবন কাইস তোর সাথে কথা বলবে।" এই বলে আল্লাহর রাসূল ৬ চলে 
গেলেন। 


বে স্বপ্নের কথা তিনি বলছিলেন সেটা অন্য বর্ণনায় এসেছে স্বপ্নটা ছিল এমন: 

সৃলুল্লাহ স্বপ্নে তাঁর দুই হাতে দুটো বালা দেখেছেন। তাঁকে বলা হলো যেন তিনি 
সেগুলো কু দিয়ে উড়িয়ে দেন। রসনা ফু দিলেন আর সেগুলো উড়ে গেল। এই 
দুটো বালা হলো দুই মিথ্যা নবী আসওয়াদ আল আনসি এবং মুসাইলামা আল- 
কাষযাব। 


এই মুসাইলামা পরবর্তীতে বাসার & কাছে একটি চিঠি পাঠিয়েছিল। লিখেছিল 
হিজরি দশ বা এগারো সালে। সে লিখেছিল, “আল্লাহর রাসূল মুলাইলামা থেকে 

রসুল যানের পতি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আমি আপনার 
সাথে বিবাদে লিপ্ত ছিলাম। যাই হোক, গোটা রাজ্যের অর্ধেক ক্ষমতা আমাকে দেওয়া 
হয়েছে, আর বাকিটা কুরাইশদের। কিন্ত কুরাইশরা সীমালঙ্ঘনকায়ী জাতি।” 


হিজরী ৯ম বর্মের ফটনাগ্রবা হ| ৪০৫ 


লে আল্লাহর রাসূলের সাথে সমান-সমান ক্ষমতা ভাগাভাগি করতে চাচ্ছিলো 
রাসুলুল্লাহ $ চিঠির জবাবে লিখলেন, | 


“বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল্লাহর রাসূল মুহাম্মাদের 
অনুসরণ করে। এই জামিন আলাহর এবং তিনি এটা যাকে ইচ্ছা দাদ করেন। 


চূড়ান্ত সকলতা তাদের জন্য যারা ন্যায়নি্ঠ।” 


যে দু'জন মুসাইলামার এই চিঠি বহন করেছিল রাসূলুল্লাহ & তাদের জিজ্ঞাসা 
করণেন, “তোমরা কি সাক্ষ্য দাও যে আমিই আল্লাহর রাসূল?' তারা বললো, 'আমরা 
সাক্ষ্য দিচ্ছি যে মুসাইলামা আল্লাহর রাসূল।' রাসূলুল্লাহ & তখন বললেন, ‘আমি 
আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি বিশ্বাস করি। যদি আমি কখনো কোনো বার্তাবাহককে 
হত্যা করতাম, তবে আমি তোমাদের হত্যা করতাম।' অর্থাৎ, পত্রবাহককে হত্যা করা 
ইসলামে নিষিদ্ধ, যদিও তারা কাফির বা মুরতাদ বাহিনীর হয়। আল্লাহর রাসূল যতদিন 
বেঁচে ছিলেন ততদিন মুসাইলামা অনেক বাগাড়ম্বর করলেও সরাসরি বিদ্রোহ করার 
সাহস দেখায়নি। তাকে দমন করা হয় আবু বকরের ঞ& খিলাফতকালে। 


নাজরান থেকে প্রতিনিধিদল 


এরপর আসে নাজরানের প্রতিনিধিদল। এই দলটি ছিল গ্রিস্টান। আল্লাহর রাসূল $ 
এর একটি চিঠির জবাবে তারা দেখা করতে আসে। সে চিঠিতে আল্লাহর রাসূল 
তাদের ইসলাম গ্রহণের আহবান জানিয়েছিলেন। সেখানে বলা ছিল, যদি তারা ইসলাম 
গ্রহণ না করে, তাহলে তাদের হাতে দুটো রাস্তা খোলা থাকবে - হয় তারা জিষিয়া 
দেওয়ার মাধ্যমে ইসলামী রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবে, অথবা মুসলিমরা 
তাদের বিরুদ্ধে জিহাদ করবে। এই চিঠি পেয়ে নাজরানের রাজা ১৪ জন সম্নান্ত 
হিল্টান নেতাকে মদীনায় পাঠালো। 


তারা মদীনায় এল খুব জমকালো পোশাকে। আল্লাহর রাসূল ক তাদের এই 
সাজপোশাক দেখে তাদের সাথে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানালেন। পরদিন তারা 
সাধারণ বেশে এল। এরপর আল্লাহর রাসূল তাদের সাথে দেখা করলেন, তাদের 

গ্রহণের আহবান জানালেন। তারা প্রত্যাখ্যান করলো এবং দাবি করলো 
তারাই হকের ওপরে আছে। বিষয়টা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল। ঈসাকে ৪৫ তারা 
আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করতো। কিন্তু আল্লাহর রাসূল বললেন ঈসা ৪ ৪ 
নন, বরং তিনি আল্লাহর একজন রাসূল। তারা ঈসাকে আল্লাহর পুর হিসেবে যাগ 
করার জন্য বললো, “ঠিক আছে তাহলে এমন একজনের উদাহরণ দিন যাকে পিতা 
ছড়া সৃষ্টি করা হয়েছে।' তখন আল্লাহ তাআলা তাদের ভুল প্রমাণ করে আয়াত নাযিল 
করলেন, 


নাই আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মত, তিনি তাকে মাটি দারা 


৪০৬|সীরাহ শেষ খণ্ড 
তাকে বললেন, হও, ফলে সে হয়ে গেল। সত্য 


করেছেন। অতঃপর 
সু করছে ঘেকে, সুতরাং ছি সন্দেহ পোমণকারীদের অভি হয়ো 
না (সূরা আলে ইমরান, ৩: ৫৯-৬০) 


এই আয়াতটিই তাদের থেমে যাবার জন্য যথেষ্ট ছিল। কিছু এরপরেও তারা তর্ক 
লিয়ে গেল। তখন আল্লাহর রসূল তাদের মুবাযালার আমরণ জানালেন। 
মুবাহালা হলো দুই বিবাদমান পক্ষ কামনা করবে তাদের মধ্যে যে মিথ্যাবাদী, তার 
ওপর যেন আল্লাহ তাআলার গজব নেমে আমে। কুরআনে এই মুবাহালার কথা 
এসেছে। 
“অতঃপর তোমার নিকট জান আসার পর যে তোমার সাথে এ বিষয়ে ঝগড়া 
করে, তবে ডুমি তাকে বলো, এসো আমরা ডেকে নেই আমাদের 
সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আর আমাদের নারীদেরকে ও 
তোমাদের নারীদেরকে এবং অমাদের নিজদেরকে ও তোমাদের নিজদেরকে, 
তারপর আমরা বিনীত প্রার্থনা করি, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লা'নত 
করি।” (সূরা আলে-ইমরান, ৩:৬১) 


সূরা আলে ইমরানের প্রায় অশিটি আয়াত নাযিল হয়েছিল এই প্রেক্ষাপটে মুবাহালার 
শর্ত অনুযায়ী আল্লাহর রাসূল পরের দিন আলী ইবন আবি তালিব ৬, হাসান ৬, 
হুসাইন & এবং ফাতিমাকে ঞ নিয়ে হাজির হলেন মুবাহালায় মোকাবেলা করার 
জন্য। কিনতু খ্রিস্টানরা মুবাহালার চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হলো না। যদিও তারা 
অনেক তর্ক করছিল, কিন্তু ভারা মুবাহালায় গেল না এই ভেবে যে যদি সত্যিই 
মুহাম্মাদ আল্লাহর রাসূল হন ভবে তাদের ধ্বংস অনিবার্য। তাই তারা তর্কে না গিয়ে 
রাসূলুল্লাহর বিচার & মেনে নিতে রাজি হলো। রাসূলুল্লাহ & তাদের থেকে কিছু 
সম্পদের বিনিময়ে শান্তিচুক্তি করণেন। চলে যাওয়ার সময় তারা বললো, ‘আমাদের 
সাথে একজন বিশ্বস্ত ব্যক্তিকে প্রেরণ করুন।’ রাসূলুল্লাহ & বললেন, “সামি 
তোমাদের সাথে এমন একজনকে প্রেরণ করবো যে, পরিপূর্ণভাবে বিশ্বস্ত তারপর 
তিনি পাঠালেন আৰু উৰাইদা ইবন আল-যাররাহকে ৬। এই কারণেই আবু উবাইদা 
অমর ইবন আল-যাররাহকে বলা হয় এই উম্মাতের বিশ্বস্ত ব্যভি। 


বনু সাদ ইবন বাকর গোত্র থেকে প্রতিনিধি 


বনু সা'দ ইবন বাকর গোত্র থেকে একজনই প্রতিনিধি হিসেবে এসেছিলেন, তার নাম 

দ্যা ইবন সালাবা *। মুসনাদ আহমদের রায়, দিমাম আসলেন, উটকে বাইরে 
মসজিদে প্রবেশ 

এসেই লা বহত শর লন যা! ত 

- তোমাদের মধ্যে আবদুল মুত্তালিবের পুত্র কে? 


- আমিই আদল মুন্তালিবের পুর, রাস্লুল্লাহ উত্তর দিলেন। 


হিজরী ৯ম বর্মর যটনাপ্রবাহ |8০৭ 


যদিও রাসূলুল্লাহ ছিলেন আবদুল মুগ্তালিবের নাতি। কিন্তু আবপুল্লাহ মুত্তালিব ছিলেন 
অনেক বিখ্যাত, তাই তার নামেই তার পরিবারকে সবাই চিনতো। আর 


পূ্বপুরুষদেরকে আরবরা পিতৃতুলয মনে করতো। 

আচ্ছা, আপনিই কি মুহাম্মাদ? 

হাঁ। 

- আমি আপনাকে সোজাসাপ্টা কিছু প্রশ্ন করবো, আশা করি আপনি রেগে ঘাবেন না। 
-না, আমি রাগবো না। তোমার যা বলার আছে বলতে পারো। 

আপনার ও আপনার পূর্ববর্তীদের রবের নামে আমি আপনাকে প্রশ্ন করছি, তিনি কি 
আপনাকে একজন রাসূল হিসেবে প্রেরণ করেছেন? 

- হাঁ, আল্লাহর শপথ, তিনি আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। 

-আপনার ও আপনার পূর্ববর্তীদের রবের নামে আপনার কাছে জানতে চাই, তিনি কি 
আপনাকে আদেশ করেছেন আমরা যেন শুধু তারই ইবাদাত করি এবং এই দেবতাদের 
উপাসনা করা ছেড়ে দেই? 

- হাঁ, আল্লাহর শপথ, তিনি বলেছেন। 

= আপনার ও আপনার পূর্ববনতীদের রবের নামে প্রশ্ন করছি, তিনি কি আপনাকে 
আদেশ করেছেন যেন আমরা এই দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি? 

- হ্যাঁ, আল্লাহর শপথ, তিনি তাই আদেশ করেছেল। 


এভাবে দিমাম তাঁকে ইসলামের পাঁচটি স্তম্ভ নিয়েই একই প্রশ্ন করলেন ও রাসূলুল্লাহ 
জর একই উত্তর দিলেন। তারপর সে বললেন, “আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া 
উপাসনার যোগ্য আর কেউই নেই এবং মুহাম্মাদ আল্লাহর রামূল। আমি সেসবের 
অনুসরণ করবো যা আপনি আদেশ করেছেন এবং সেসব থেকে বিরত থাকবো যেদৰ 
থেকে আপনি বিরত থাকতে বলেছেন। এর সাথে কিছুই যোগ করবো না বাদ দেবো 
না।' 


দিমাম তার গোত্রের কাছে ফিরে গিয়ে তাদের ইসলামের দাওয়াত দিলেন। তার 
বরকতময় দাওয়াতে সেই দিনেই তার গোত্রের সবাই ইসলাম গ্রহণ করেন। ইবন 
আব্বাস && তার ব্যাপারে মন্তব্য করেছেন, ‘আমরা আর কোনো প্রতিনিধিদলের কথা 
জানি না যেটা কিনা দিমাম ইবন সালাবার চাইতে চেয়ে বেশি বরকতময় ছিল” 


আদী ইবন হাতিমের & কাহিনী 


আদ ইরন হাতিম ছিলেন বিখ্যাত দানবীর হাতিম তাঈয়ের সত্তান। তিনি ছিলেন 
খিস্টান। আরবের ইসলামবিবেষী মিডিয়ার বদৌলতে রাসূলুল্লাহ ৬ সম্পর্কে তার 


এ০৮|সীরাহ শেষ খত 
তেমন মোটেও উচ্চ ধারণা ছিল না। আদী ইবন হাতিমের সূল বর্ণনাকে কিছুটা সি 
ও অনুলিখিত আকারে জানা যাক, 


তটা যশা করতাম; আরবের কেউ তাকে এতটা ঘৃণা করতো : 
৮2772 


লেগ হে টাকে কাছাকাছি বেধে রাখি তো। মৃবাম্রাদেয় বাহিনী যদ 
আক্রমণ করে, আমাকে খবর দিস। একদিন সকালে সে এসে আমাকে জানালো, 
মৃহামাদের বাহিলী এসে পড়েছে কী করতে চান করে ফেলুন! বললাম, উউগলো নিয়ে 
আর! 


জামি আমার পরিবার আর সম্ভানদের নিয়ে শামে খ্রিশ্টীনদের কাছে চলে এলাহ, 
ফেলে আসলাম আমার বোনকে। রাসূনুরাবর বাহিনীর হাতে অনেকের সাথে আমার 
বোনও বন্দী হলো। তাকে রাখা হলো মসজিদের সামনে খোয়াড়ের মতো একটি 
হানে। বন্দীদের সেখানেই রাখা হতো। আমার বোন বেশ বৃ্ধিমতী, স্পইভাহী ছিল। 
সে আল্লাহর রাদূলকে অনুরোধ করলো, ইয়া রাসুলুলাহ, আমার বাবা মারা গেছেন। 
আর জামাকে হিনি দেখাশোনা করতেন, তিনি আমাকে ফেলে গেছেন। আপান আমার 
প্রতি সদয় হোন। 


এভাবে ভিন দিন সে অনুরোধ করলো। রাসুনুললাহ & তাকে বললেন, তোমার এডি 
সদয় হয়েছি। ভুমি তাড়াহুড়া কোরো না। যাদি তোমার গোত্রের নিতরিযোগা এমন 
কাউকে পাও যে তোমাকে দেশে পৌঁছে দেবে, আমাকে জানিও। 


এরপরে আমার বোন একটি কাফেলার সন্ধান পেল। রাসুলুল্লাহ তখন তাকে 
কাগড়চোগড় বাহন আর পথখরচ দিলেন। আমার বোন সেই কাফেলার সাথে করে 
শামে চলে এল। আমি আমার পরিবারের সাথে বসে আছি, এমন মুতুর্তে আমার বোন 
কাফেলা থেকে নামলো। আমাকে দেখেই তিরফার করতে লাগলো, জালিম! 
সম্পদনা কীঙাবে পারলে তুমি নিজের বৌ-বাছাকে নয় যেতে আর নিজের 
বাবার মেয়েকে ফেলে আসতে? 


আছি নিজের জপরাধ কীকার করে মাফ চাইলাম। আমার বোনের কাহে জানতে 
৮৮৮ সম্পকে সে বললো, তোমার উচিত তার সাথে দেখা করা। 
ভিন হে বাবে; তালে তার সাথে রা আগে দেখা করবে তাদের প্রতি 

/ রাজা হয়ে থাকেন, তবে তার মহড়ের সামনে তোমার 
ছোট হবার কিছু লেই, ছি ভুমি থাকবে। 


আসি মদীনার লে গেলাম, রাবার & নিকট 

/ পৌঁফলাম। ভিনি তখন মসজিদে 
বসা। আম তাঁকে সালাম টিলাম। তিনি জিজেস করালেন আমি কে। আমি বলাম, 
ভিনি তখন আমাকে তাঁর ঘরে নিয়ে গেলেন। পথিমধ্যে এক 


[হজরা নম বধের যচ না বহ | ৪০৯ 


জীগশীগ বৃদ্ধার সাথে তাঁর দেখা। বৃদ্ধা তাঁকে দাঁড়াতে বললো, দীঘর্ষণ ধরে তার 
রাজনের কথা খুলে বললো। এই মৃপ্য দেখে মনে মনে বললাম, জা এই 
মানুষটা কিছুতেই রাজা হতে পারে লা। 


এরপর তিনি আমাকে নিয়ে সামনের দিকে এগোলেন। ঘরে ডুকে আমাকে একটা 
বালিশ দিয়ে বললেন, এর উপরে বসো। সেই বালিশের বাহিরে চামড়া; ভেতরে 
বেঙুরের বাকল। ভিনি দিজে বললেন মাটিতে। আমি মনে মনে ভাবলাম, দাহ 
আল্লাহর কসম, কোনো রাজা এমন আচরণ করে না। 


এরপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা দমি কি রাকৃসি উপদলের? আমি 

বললাম, জ্বী। তিনি জিজ্েস করলেন, ভুমি তোমার গোত্রের গনিমতের চার ভাগের 

এক ভাগ ভোগ করো, তাই না? আমি বললাম, হ্যাঁ। এরপর তিনি বললেন, কিছু 

নি হি নসর ক তাই না? আমি জীকার করলাম, 
এ 


আমার আর বুঝতে বাকি থাকলো না, তিনি আল্লাহর নবী । যা বলা হয় না, 
তাও / এরপর তিনি আমাকে বললেন, আদী, চারপাশের অভাব- 
পীড়িত মানুষদের দেখে হয়তো ভুমি এই দীন এহণের ব্যাপারে দ্বিধাৱন্দে ভুগছো, কিছু 
আল্লাহর কসম, সেই দিন বব দূরে নয়, যেদিন ধন দৌলত এসে উপচে গড়বে আর 
জেঙুলো নেওয়ার মতো লোক বুজে পাওয়া যাবে না। হয়তো শক্ের সংখ্যাধিকা আর 
এই মানুবলোর দৃবর্লতা তোমাকে এই দীন এহণ থেকে পিছপা করে রেখেছে। কিছু 
আল্লাহর কসম, সেই দিন খুব দুরে নয় যোদিন দেখবে একজন নারী সুদূর কাদিসিয়া 
থেকে উটের পিঠে সওয়ার হয়ে বায়তুল্লাহ খিয়ারত করবে। আদী, হয়তো এই জিনিস 
দেবে তোমাকে ইসলাম এহণ থেকে দুরে সারিয়ে রাখছে যে তুমি দেখছো রাজড় আর 
বাদশাহী অন্যদের মাঝে কিন্তু আল্লাহর কসম, সেই দিন খুব দূরে নয়, যখন শুনতে 
পাবে বাবেলের হোত পাথরগুলো মুসািমাদের হাতে বিজিত হয়েছে। 


আল্লাহর রাসুলের এ কথাগুলো শোনার পর আনি ইসলাম এহশ ক্রলাম।' 


আলী ইবন হাতিমের & ঘটনা থেকে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। 


প্রথমত, জনপ্রিয় মিডিয়া বা লোকের কথায় কান না দিয়ে নিজে যাচাই করা। আরবের 
মুশরিকরা রাসূলুল্লাহর ব্যাপারে অনেক মিথ্যা গুজব শুনে ইসলাম থেকে মুখ 
ফিরিয়ে নিতো। কিন্তু তাদেরই পরিচিত ও বিশৃস্ত কারো থেকে যখন রাসূপুল্লাহর & 
ব্যাপারে জানতো, তখন তাঁর সাথে দেখা করার সাহস ও আগ্রহ পেত। আদী ইবন 
হাতিমের ক্ষেত্রেও আমরা তা দেখতে গাই। 


দ্বিতীয়ত, আল্লাহর রাসূল $ আর দশটা রাজা-বাদশার মতো ছিলেন না। তিনি ছিলেন 
মদীনার শাসক, এক বিশাল রাজ্যের অধিপতি। কিন্তু ক্ষমতার মানুষটি 


৪১০ |সীৱাহ শেষ খণ্ড 


দীর্ঘক্ষণ ধরে জীর্ণ শীর্ণ, দির বৃদ্ধ মানুষদের সাথে দাঁড়িয়ে কথা বলতেন, মন দিয়ে 
তাদের কষ্ট আর অভিযোগের কথা শুনতেন। অতিথিকে ভালো বালিশ দিয়ে নিজে 
মাটিতে বসে কথা বলতে দ্বিধা করতেন না। এ দুটো দৃশ্য আদী ইবন হাতিমের মলে 
লাগ কাটে। তিনি বুঝতে পারেন, একজন রাজা কখনো এতটা মাটির মানুষ হতে 
পারেন না। 


তৃতীয়ত, আল্লাহর রাসূল & মানুষের মনের কথা পড়তে পারতেন। তিনি আদী 
সম্পর্কে জানতেন। মদীনার সাদামাটা পরিস্থিতি দেখে রাজার হালে বড় হওয়া আদী 
ইবন হাতিম যে কিছুটা অস্বস্তি আর সংকোচবোধ করছিলেন সেটা রাসূলুল্লাহ ৬ 
বুঝতে পেরেছিলেন। ভাই তাকে অভয় দিয়েই বললেন, এই অবস্থা সাময়িক, শীঘ্রই 
পরিস্থিতি বদলে যাবে। একজন দাঈর মধ্যে এই গুণ থাকা খুব জকরি। মানুষের বন- 
মানসিকতা ভেদে দাওয়াহর ভাষা ও ধরন উপযোগী হওয়া জরুরি। 


চ্ততি আদী ইবন হাতিমের গলায় কৃশ দেখে রাসূলুল্লাহ তাকে বলেছিলেন, 
“তারা তাদের যাজকদের আল্লাহর পাশে শরীক করেছে।' আদী তখন বললেন, 
‘আমরা আমাদের যাজকদের আল্লাহর পাশে উপাস্য হিসেবে শরীক করি না” 
রাসূলুল্লাহ $$ জিজেস করলেন, “কেন? তারা কি হালালকে হারাম ও হারামকে হালাল 
করেনি" আদী জবাব দিলেন, বাঁ রা্ুগ্লাহ তখন বললেন, "এটাই তাদের 
উপাসনা করর শামিন।" রাসূলুল্লাহ $ এখানে শিরকের একটি প্রকার নিয়ে শিক্ষা 
'দিচ্ছেন। যখন কোনো সরকার বা কর্তৃপক্ষ হালালকে হারাম ঘোষণা করে বা হারামকে 
হালাল করে, তখন সেই কর্তৃপক্ষের আনুগত্য কটা শিরক হয়ে যায়, কারণ এর 
এখতিয়ার শুধুমাত্র আল্লাহর। আইন প্রণয়ন বা বিধান দেওয়ার মালিক একমাত্র 
আল্লাহর। আর কারো এই অধিকার নেই, 


সহায়-সম্বল নেই, ভালো ঘরবাড়ি, উন্নত রাস্তাঘাট ৰা যাতায়াতব্যবহ্থা নেই, 
আবনযাত্ার উন্নত মান নেই, যেটা রোমানদের ছিল। কিন্তু তার মানে এই নয়, যে 
ইলদাম ছুল আর রোমানরাই সঠিক! রাস্লুর্াহ তখন তাকে বললেন, 

অবস্থাও একসময় বদলে যাবে, উন্নত হয়ে যাবে। শ্ার সেটাই হয়েছিল। আদী ইবন 
হাতিম নিজের চোখে মুসলিমদের অবস্থা বদলে যেতে দেখেছিলেন। 


ইয়েমেনের আজদ থেকে আগত প্রতিনিধিদল 


আরবের দক্ষিণে ইয়েমেনের আভল খেকে সাতজনের একটি প্রতিনিধিদল আলে। 
পরিজ থে মদীনার আনসারদের আত্মীয়তার সম্পর্ক ছিল। তাদের পোশাক- 

', চরিত্র, আচার-বাবহারে রাসূলুল্লাহ বেশ মুগ্ধ হরেছিলেন। তিনি জিজ্ঞেস 
করলেন, ‘তোমরা কারা?’ তারা বললো, "আমরা বিশ্বাসী" রাসূলুল্লাহ $ হেসে 


হিজরা ৯ম বার যটনাপ্রাহ [৪১১ 


বললেন, “সব কথার পেছনে একটা বাস্তবতা থাকে। তোমাদের 

আপনার দূতনের মাধ্যমে আরা আদি হয়েছি পাব আহে দের পিটি 
আদেশ দিয়েছেন এবং পাঁচটি আমরা জাহেলিয়াত থেকে আমা পাপন করে আসছি, 
যদি না সেগুলিকে আপনি ছেড়ে দেওয়ার আদেশ দেন।' রাসূলুল্লাহ বললেন: 
“আমার দূতরা যে আদেশ দিয়েছেন সেগুলি কী কী?" তারা জবাব দিলো, 'আমরা 
আল্লাহ, তীর ফেরেশতাসমূহ, তাঁর নবী-রাদূলগণ, তাঁর কিতাবসমূহ ও মৃত্যুর পরে 
পুনরুখানে বিশ্বাস স্থাপন করতে আদিষ্ট হয়েছি।' রাসূলুরাহ ক জিচ্ছেস করলেন, 
'আমি যে আদেশগুলো দিয়েছি সেগুলো কী কী?’ তারা বললো, "আপনি আদেশ 
দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সাক্ষ্য দিতে, সালাত কায়েম করতে, 
যাকাত প্রদান করতে, রামাদানে সাওম পালন করতে ও যাদের পক্ষে সম্ভব তাদের 
হজ্জ সম্পাদন করতে।' রাসুলুল্লাহ ৬ এরপর জিজ্ঞেস করলেন, “আর জাহিলিয়াতের 
যে পাঁচটি চারিত্রিক বৈশিষ্ট্য তোমরা ধরে রেখেছ সেগুলো কী?’ তারা বললো, 
বান্দর সময় কৃতজ্ঞ থাকা, কঠিন সময়ে ধৈর্যশীল থাকা, ভাগ্যে যা আছে তা মেনে 
নেয়া, যখন পরস্পর প্রতিপক্ষরা একত্র হয় তখন সত্যবাদী থাকা এবং প্রতিপক্ষের 
বিপনে তাদের বিরুদ্ধে বি্বেষপূর্ণ উদযাপন না করা।" 


পু বললেন, 'ভোমরা জ্ঞানী ও বিচক্ষণ এবং তোমাদের জ্ঞানের বদৌলতে 
তে প্রায় নবীদের সাত অর্জন করেছো তাদের কথায় রাহ উ 

মুগ্ধ হয়েছিলেন। তিনি বললেন, ‘তোমরা যা কিছু বললে তা যদি পছন্দ 
কিউ নিজ আৱ কে তকমা দিনটি 
বৈশিষ্ট্য লাভ করবে। সেগুলো হলো -- যা তোমরা খাবে না তা জমা কোরো না, 
যেখানে তোমরা বাস করবে না সেখানে কিছু নির্মাণ করবে না, এমন কিছু নিয়ে 
প্রতিযোগিতা করবে না যা তোমরা আগামীকাল পরিতাগ করবে, আলা ভয় করবে 
যার প্রতি তোমাদের প্রত্যাবর্তন হবে ও যার সামনে তোমাদের ৯ 
এবং তোমাদের সামনে যা আছে যেখানে তোমাদে পা 
আখিরাত) তার জন্য সংগ্রাম করো। এ শুনে তারা ফিরে গেল এবং রাসুদুল্লাহ & এর 
(উপদেশ মেনে চলল। 


ইয়েমেনের অধিবাসীদের প্রতি দাওয়াহ 


আরবের গো্ুলো এক এক করে ইসলামের ছায়াতলে প্রবেশ করতে লাগলো 
এই গোত্গুলোকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য রি 


৪১২] লীরাহ শেষ খন 


আলিম সাহাবিদেরকে তাদের কাছে পাঠালেন। মুআয ইবন জাবাল ৬: এবং আবু মূসা 
আল আশআরী «ছিলেন সাহাবিদের মধ্যে বিশেষভাবে তাদের ইলম এবং দাওয়ার 
জন্য পরিচিত। তাদেরকে পাঠানো হলো ইয়েমেনের দুটো ভিন্ন প্রদেশে 


মুআ্ঞায ইবন জাবালকে & পাঠানো হয়েছিল ইয়েমেনের উত্তরভাগে। তিনি ছিলেন 
একাধারে তাদের শাসক, বিচারক, শিক্ষক এবং যাকাত সংগ্রাহক। মুআযকে & যখন 
ইয়েমেনের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল, আল্লাহর রাসূল ক তাকে বিদায় দেওয়ার জন্য 
এগিয়ে এলেন। মুআয & বসে আছেন সওয়ারীর পিঠে, আর আর আল্লাহর রাসূল $& 
তাঁর সাথে হেঁটে হেঁটে কথা বলছেন। সুআযকে তিনি বললেন, 


"তরি আহলে কিতাবদের একটি রুওমের কাছে যাচ্ছো। তাদের এতি তোমার 
এখন আহবান হবে, ভারা যেন আল্লাহর একড়বাদকে মেনে নেয়। তারা তা 
মেনে নিলে তাদেরকে জানিয়ে দাও যে, আল্লাহ দিনে রাতে তাদের প্রাতি পাঁচ 
বার সালাত ফরজ করে দিয়েছেন। তারা সালাত আদায় করা শুরু করলে 
ডাদেরকে জানিয়ে দিও যে, তাদের ধন-সম্পদে আল্লাহ তাদের এডি যাকাত 
ফরজ করেছেন। এই যাকাত গ্রহণ করা হবে তাদের ধনী লোকদের থেকে, 
আর এই যাকাত বণ্টন করা হবে তাদেরই গরীবদের মাধ তারা যদি 
মেনে নেয়, তাহলে তাদের থেকে যাকাত এহণ করো। তবে লোকজনের খন- 
সম্পদের উত্তম অংশ এহণ করা থেকে বিরত থাকো। সাবধান! মযনুমের 
দুআকে ভয় করবে। কারণ তার দুআ তার আল্লাহর মাঝে কোনো পদা থাকে 
না 


রাসূলুল্লাহ উ্ মুআযকে আরও বললেন, “মুআয, এর পর হয়তো তোমার সাথে আর 
দেখা হবে না। তুমি হয়তো কেবল আমার মসজিদ এবং কবরটাই দেখবে।' এ কথা 
শুনে মুআয কেঁদে ওঠেন। তিনি বুঝতে পারছিলেন এটা ছিল আল্লাহর রাসূলের সাথে 
তার শেষ সাক্ষাৎ। 


আল্লাহর রাসূল $ আবু মুসা আল-আশআরীকে & পাঠালেন ইয়েমেনের দক্ষিণে। 
তার ভূমিকা ছিল মুআয ইবন জাবালের % মতোই -- শাসক, বিচারক, শিক্ষক এবং 
যাকাত সংগ্রাহক। তাদের দু'জনকেই আল্লাহর রাসূল ৬ উপদেশ দিলেন, 


“(লোকেদের কাছে দীনকে) সহজ করে দাও, কঠিন কোরো না। সুসংবাদ 
দাও মানুষকে তাড়িয়ে দিও না।" 


আবু মূসা আল-আশজারী ৬ এবং মুয়ায় ইবন জাবালের &৯ প্রতি আল্লাহর রাসূলের 
দেওয়া উপদেশ থেকে বেশ কয়েকটি শিক্ষণীয় বিষয় রয়েছে। 


"সহীহ বুখারি, অধ্যায় ভাহী, হাদীস ২। সুনান ইবন মাজাহ, অধ্যায় যাফত, হাদীস ১। 


হিজর ৯ম হর্দের যটনাল বাক |৪১৩ 


3) সাধারণভাবে যে অঞ্চল থেকে যাকাত আদায় করা হয়, সেটা সেই অঞ্চলেই খরচ 
করা হবে। তবে যদি অন্য কোনো অঞ্চলে প্রয়োজন থাকে, সেক্ষেত্রে সেই অঞ্চলে 
যাকাত খরচ করা যাবে। 


২) যাকাতের সম্পদ গ্রহণ করার সময় ভালো বা খারাপ মানের সম্পদ লা নিয়ে মাঝারি 
বা গড়পড়তা মানের সম্পদ যাকাত হিসেবে নেওয়া উচিত। 


ও) আল্লাহর রাসূল & মুআযকে সাবধান করছেন যেন তার দ্বারা মানুষের ওপর জুলুম 
না হয়। শাসকের হাতে ক্ষমতা থাকে, আর তার দারা জুলুম সংঘটিত হওয়া সবচেয়ে 
সহজ। কিনু মানুষের প্রতি জুলুম করার ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। কারণ 
মজনুমের দুআ এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। 


৪) জিহাদে প্রয়োজন কঠোরতা, আর দাওয়াতে প্রয়োজন বিনয়। আল্লাহর রাসূল 
মুআঘ এবং আবু মূনাকে ৬ উপদেশ দিচ্ছেন, তারা যেন মানুষের সাথে বিনয়ী হন, 
দ্বীনকে সহজভাবে তাদের সামনে তুলে ধরেন। অপ্রয়োজনীয় কঠোরতা অবলম্বন থেকে 
দূরে থাকেন এবং মানুষের সাথে রূঢ় আচরণ না করেন। 


এরপর রাসূলুল্লাহ ষ& মদীনার দিকে তাকিয়ে বললেন, "মুত্তাকী ব্যক্তিরাই আমার 
আপনজন, তারা যে-ই হোক, তারা যেখানেই থাকৃক।' এর মানে হলো, রাসূলুল্লাহর 
পু আপন মানুষ হলো তাকওয়ায় অগ্রগামী মানুষেরা। তারা কোথা থেকে এসেছে, 
তাদের পরিচয় কী সেটা মুখ্য নয়। রাসূলুল্লাহ ষ্ মুআায ইবন জাবালকে &ঃ আরও 
বলেন, বিলাসিতা সম্পর্কে সাবধান হও, কারণ আল্লাহর বান্দারা বিলাসিতায় লিপ্ত হয় 
না" 


পরিয়ে তার বদলে আলীকে & পাঠালেন। আলীকে বলে দিলেন, সৈনিকদের মথো 
কেউ চাইলে খালিদের সাথে ফেরত আসতে পারে অথবা আলীর সাথেও থেকে যেতে 
পারে! সেখানে পৌছে আলী ঞ তার অধীনহ সব মুসলিমদের কাতারবন্দী করে 
জামাতে সলাত আদায় করলেন। 


এরর ভিনি হামদাল গৌকে একর করে তাদের সামনে দাঁড়িয়ে রাস্লুরাহর ও চিঠি 
পে দেন। সেই চিঠি পড়ে পুরো বাপ গোজ সি য় গনী 
রাসূমল্লাহকে & এই সুসংবাদ চিঠি লিখে জানালেন। এ 
সিজদায় পড়ে গেলেন আর বললেন, 'হামদানের ওপর শান্তি বর্ষিত হোক! হামদানের 
উপর শান্তি বর্ধিত হোকা” 


৪১৪|সীরাহ শেষ খণ্ড 


আলী ৬ এই শুরু দায়িত্ব পালন করতে গারবেন কি না সেটা নিয়ে বেশ চিন্তায় 
ছিলেন। তিনি আল্লাহর রাসূলকে $ বলেন, “হে আল্লাহর রাসূল, আপনি আমাকে 
এমন লোকদের উপর আসীন করে পাঠাচ্ছেন যারা আমার চেয়ে বড়। আমার বয়স 
কম এবং বিচারক হিসেবে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই" রাসূলুল্লাহ $ তখন 
আলীর বুকে হাতে রেখে বললেন, 


“হে আল্লাহ তার জবানকে দু করে দিন, তার অন্তরকে হিদায়েতের উপর 
রাহুন। আলী, যখন দুই ব্যজি বিবাদ করবে এবং তোমার কাছে এসে উপস্থিত 
হবে তখন তাদের উভয়ের সাম্য আগে ওনবে। তারপর রায় দেবে। যাদি তুমি 
এভাবে চল, তাহলে বিচার ফায়সালা করা তোমার জন্য সহজ হবে।' 


লক “এরপর থেকে আমি আর কখনোই বিচার করতে গিয়ে দ্বিধাগ্রস্ত 
je 


বিচারক হিসেবে আলী & কতটা বিচক্ষণ ছিলেন ইতিহাসই সেটার সাক্ষী। তিনি উমার 
& এবং উসমানের 4 সময় বিচারক ছিলেন। তারা দু'জনেই আলীর * বিচারের 
ওপর খুব আস্থাশীল ছিলেন, ইসলামী রাষ্ট্রের সুক্ষ ও নাজুক বিষয়ের ফায়সালার ভার 
তার উপর অর্পণ করতেন। 


আরবে স্থিতিশীলতা অর্জন 


যে মিশন নিয়ে আল্লাহর রাসূলকে ঞ্ঁ পাঠানো হয়েছিল, সেই মিশন এখন সফলতা 
প্রাপ্তির পথে। সমগ্র আরবে ইসলামকে তাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছে, 
ইসলামী রাষ্ট্রের অধীনে এক্যবন্ধ হয়েছে। গোত্রভিত্তিক এক্য ছেড়ে আরবরা গ্রহণ 
করলো আদর্শভিত্তিক একটি জীবনব্যবস্থা। ইসলাম আরবদের ইতিহাসকে সম্পূর্ণভাবে 
বদলে দিতে সক্ষম হলো। যে লোকগুলো বিশ বছর আগেও মূর্তিপূজা করতো, তারাই 
এখন মূর্তি ভেঙে ফেলছে, এক আল্লাহর ইবাদাত করছে এবং মানুষকে এক আল্লাহর 
ইবাদাতের দিকে আহবান করছে। আরবের বুক থেকে নৈরাজ্য, গোত্রীয় বৈষম্য, 
অত্যাচার আর অনাজবন্তান অবসান ঘটলো। সূচনা হলো এমন এক সভ্যতার যারা 
নিজেরা ক্ষমা, মহত ন্যায়বিচার, নিরাপত্তা, আইনের শাসন, সমতা আর গব্যের চর্চা 
করেছে এবং গোটা বিশ্বকে সেই শিক্ষা দিয়েছে। পৃথিবীর ইতিহাসে যে কোনো বিচারে 
সপ্তম শতান্দীর এই প্রজন্ম ছিল শ্রেষ্ঠ প্রজন্ম। 


এটা সত্য যে সবগুলো গোত্র তাওহীদের আকীদাকে আলিঙ্গন করে ইসলাম গ্রহণ 
করেনি। অনেকেই রাজনৈতিক কারণে ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু এর মাধ্যমে 
তাদের অন্তরের দরজা ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত হয়। প্রতিটি মানুষ ইসলামকে 
ভালোবেসে ইসলাম গ্রহণ করে না। কেউ দুনিয়াবী কারণে, কেউ রাজনৈতিক স্বার্থেও 
ইসলামের কর্তৃত্ব মেনে নেয়। তবে এই কর্তৃত্ব মেনে নেওয়ার মাধ্যমে তারা ইসলামকে 


ES হিজর ৮ম বার ঘচনাগবাহ ৪১৫ 


কাছ থেকে দেখতে পায়। জাহিলিয়াতের কর্তৃত্ব থেকে মুক্ত করা হলে মানুষ ইসলামের 
সৌন্দর্য উপলব্ধি করতে সক্ষম হয়, ইসলাম গ্রহনে কোনো বাধা বা চাপ থাকে না। 
আর এ কারপেই ইসলাম মানুষকে জোর করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না, 
কিন্তু ইসলামের রাজনৈতিক কর্তৃত্ব মেনে নিতে বাধ্য করে। 


আরবের এই স্থিতিশীলতা ধনে রাখার জন্য আল্লাহর রাসূল ধ্রু অভিজ্ঞ এবং বিচক্ষণ 
সাহাবিদের গভর্নর হিসেবে নিয়োগ দিলেন। মক্কার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া 
হলো আত্তাব ইবন উসাইদকে ৬, আর তাইফের গভর্নর হিলেন উসমান ইবন আল- 
আস | বাযানকে 3% ইয়েমেনের গভর্নর হিসেবে বহাল রাখা হয়েছিল। তার 
মৃত্যুর পর ইয়েমেনকে কয়েকভাগে ভাগ করা হয়। সানার গভর্নর হয় বাযানের ছেলে 
শামার, মা'রিব শহরের গভর্নর ছিলেন আবু মূসা আল-আশআরী ৬৫, আপ-জুনদে 
ইয়ালা ইবন উযাইয়্যা, হামদানে আমীর ইবন শামর আল-হামদানী। নাজরান, যামাআ 
এবং যাবীদ অঞ্চলে গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয় খালিদ ইবন সাইদ, আমীর 
ইবন হিযাম (নাভারান), যিয়াদ ইবন লাবীদ (হাদরামাউত্), উকাশ ইবন সাউর এঃ 
(আস-দাকাসিক এবং আস-সুকুন)। 


বিদায় হজ্জ 


নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছিল তা মক্কায়, 
বরকতময় ও বিশ্ববাসীর হিদায়াতের দিশারী বানানো হয়েছিল (এ ঘরকে) । 
এখানে রয়েছে আল্লাহর স্পষ্ট নির্দশলসমূহ, (আরও রয়েছে) সাকামে 
ইবরাহীম। আর এ ঘরে যে প্রবেশ করবে, সে নিরাপদ হয়ে যাবে। 
মানবজাতির ওপর আল্লাহর জন্য এই দায়িত্‌ দেওয়া হয়েছে যে, যে ব্যক্তির 
এই ঘর পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য থাকবে, সে যেন এই ঘরের হজ্জ আদায় 
করে...” (সূরা আলে-ইমরান, ৩: ৯৬-৯৭) 


রাসূলুল্লাহর ৬ হজ্জ 

রাসূলুল্লাহ ক হিজরতের দশম বছরে হজ্জ করেছিলেন। এই হজ্জকেই বলা হয় বিদায় 
হজ্জ। এই হাজ্জেই রাসূলুল্লাহ &ঁ মুসলিম উমততের উদ্দেশ্যে চূড়ান্ত ভাষণ প্রদান 
করেন। সকল মুসলিম সম্মিলিতভাবে শেষবারের মতো রাসূলুল্লাহকে $$ দেখার ও 
শোনার সুযোগ পায়। মদীনা থেকে তিনি এই একবারই হজ করেছিলেন। 


রাসূলুল্লাহ $ উটে চড়ে হজ্জ করেছিলেন। তাঁর এই হাজ্জে কোনো বিলাসিতা ছিল না, 
নিতান্তই সাদাসিধেতাবে তিনি হজ্জ সম্পন্ন করেছিলেন। সেই হজ্জ এখনকার মতো 
ভিআইপি হজ্জ ছিল না। আল্লাহর রাসূল $ মুসলিমদের হজ্জের নিয়মকানুন ব্যাখ্যা 
করলেন, এরপর যখন তিনি আরাফাতের ময়দানে তখন আল্লাহ তাআলা আয়াত 
নাখিল করলেন, 


“আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করলাম এবং তোমাদের 
উপর আমার নিআমত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দ্বীন হিসেবে 
পছন্দ করলাম ইসলামকে ৷” (সূরা মায়িদা, ৫: ৩) 


এই আয়াত নাধিল হলে সাহাবিরা কাঁদতে শুরু করেন। তারা বুঝতে পারলেন আল্লাহর 
রাসূল & আর বেশিদিন তাদের মাঝে থাকবেন না। উমারকে * জিজ্ঞেস করা 
হয়েছিল তিনি কেন কাঁদছেন। তিনি উত্তর দেন, “যখন কোনো কিছুর উত্থান ঘটে আর 
সেটা পরিপূর্ণতা লাভ করে, এরপর তার কেবল পতনই সম্ভব।' উমার বলতে 
চাচ্ছিলেন, ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। মুসলিমরা এই শ্রেষ্ঠত্ব কিছুকাল ধরে 
রাখবে, এরপর আস্তে আন্তে তাদের পতন হুবে। এজন্যই আমরা বিশ্বাস করি, 
সাহাবিদের যুগ ছিল শ্রেষ্ঠ সময়, সেই স্বর্ণযুগ আর কখনো ফিরে আসবে না। 


মাসজিদ আল-হারামে এসেই আল্লাহর রাসূল $ কালো পাথর স্পর্শ করে চুমু খেলেন। 
এরপর তাওয়াফ শুরু করলেন। প্রথম তিনবারের তাওয়াফ ছিল দ্রুতগতির তাওয়াফ, 


বিদায় হজ 18১৭ 


আর পরের চারবার ছিল সাধারণ গতিতে। এরপর তিনি কুরআনের একটি আয়াত পাঠ 
করলেন, 


আর স্মরণ করো, যখন আমি কাবাকে মানুষের জন্য সিলনকেন্দ্ ও নিরাপদ 
স্থান বানালাম এবং (আদেশ দিলাম যে,) তোমরা মাকামে ইবরাহীমকে 
সালাতের স্থানরূপে গ্রহণ করো। আর আমি ইবরাহীম ও ইসমাঈলকে দায়িত্ব 
দিয়েছিলাম যে, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও 
রুকৃকারী-সিজদাকারীদের জন্য পবিত্র করো।”' (সূরা বাকারাহ, ২: ১২৫) 


এরপর তিনি মাকামে ইব্রাহীমকে তাঁর আর কাবার মাঝে রেখে দুই রাকাত সালাত 
আদায় করলেন। এরপর তিনি আবার কালো পাথর স্পর্শ করলেন, চুমু খেলেন। এরপর 
পাঠ করলেন সূরা বাকারাহ অন্য একটি আয়াত। 


“নিশ্চয়ই সাফা ও সারওয়া আল্লাহর নিদরশনসমূহের অন্তর্ভূক্ত। সুতরাং যে 
বাইতুল্লাহর হজ্জ করবে কিংবা উমরা করবে তার কোনো অপরাধ হৰে না মে, 
সে এগুলোর তাওয়াফ করবে। আর যে স্বতাস্কূর্ততাবে কল্যাণ করবে, তবে 
নিশ্চয়ই আল্লাহ শোকরকারী, সর্বজ্ঞ ৷” (সূরা বাকারাহ, ২. ১৫৮) 


এরপর আল্লাহর রাসূল & সাফা ও মারওয়ার মাঝে 'সাঈ' করলেন সাতবার। আল্লাহর 
রাসূল $ উরানাহ উপত্যকায় এসে সবার উদেশ্যে ভাষণ দিলেন, যেটা বিদায় হজ্জের 
ভাষণ নানে পরিচিত। তিনি বললেন, 


'লোকেরা, তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো! হয়তো আজকের গর 
জানি জার কখনো এখানে তোমাদের সঙ্গে একয্রিত হতে পারবো লা। 


আজকের এই দিন; এই মাস ও এই শহর যেমন গবির; তোমাদের জান, 
মাল, ইজ্জত কিয়ামত পরত তেমনই পব্বি। কারো কাছে যদি কোনো 
আখানত রক্ষিত থাকে, তাহলে সে যেন তা আমানতকারীর কাছে পৌছে দেয়। 
তোমরা অন্যের ওপর অত্যাচার করবে না, নিজেরাও অত্যাচারিত হবে না। 


সকল রকপশের দাবি বাভিল করা হলো। এম যে রজপণের দাবি বাতিল 
করছি তা হলো রাবিয়া ইবন হারিস ইবন আবদুল মৃতালিবের রক্। সে শি 
অবস্থায় বনু সাদের দুগোষা ছিল, তখন ভ্যায়ল গোত্রের লোকেরা তাকে 
হত্যা করে। 


জাহেলী য়গের সুদের প্রথা লু করা হলো। তোনাদেয় কেবল মূলধনের 
ওপর অধিকার থাকলো। সবর্থথম যে সুদ বাতিল করছি, তা হলো আমাদের 


৪১৮|গীরাহ শেষ এজ 


বংশের আবাস ইবন আবদুল মুভাদিবের সুদ। তার সনত সুদ বাতিল করা 
হলো। 


নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। নারীদের উপর যেমন 
পুরুষদের আধিকার রয়েছে তেমনি পুরদ্ষধের উপর রয়েছে নারীদের 
আগিকার। তোমরা তাদের আল্লাহর আমানত হিসেবে এহণ করেছ এবং 
আয়াহয নিধা্রিত কালিসা বাক্যের সাধামে তাদের লক্জাহান নিজেদের জন্য 
হালাল করেছো। তাদের উপরে তোমাদের আধিকার এই যে, তোমরা অপছন্দ 
করো এমন কাউকে ঘরে প্রবেশের অনুমতি দেবে না। যাদি তারা এরূগ করে, 
তবে হালকাভাবে প্রহার কর। আর তোমাদের উপর তাদের অধিকার হলো, 
তোমরা তাদের ডরগ-পোষণ ও গোশাক-গারিচ্ছেদের ভার বহন করবে 
ন্যাযসঙ্গতভাবে। 


আমার পর তোমরা পরস্পর খুনোগুনিতে জড়িয়ে কুঝরে পতিত হয়ো না। যারা 
সালাত আদায় করবে, তারা (পুনরায় শয়তানের ইবাদাত করবে, এটা 
শয়তান আশা করে না। কিছু সে তোমাদের মধ্যে বিবাদ করতে থাকবে। 


তোমরা আল্লাহকে ভয় করবে। যাদি বিকলাঙ্গ কোনো দাসও তোমাদের উপর 
নেতা নিৰুক্ত হয় এবং সে তোমাদের আল্লাহর কিতাব অনুযায়ী নেতৃড় দেয়, 
তাহলে তাঁকে শুনবে ও মানবে। 


সাবধান! অপরাধী তার অপরাধের জন্য নিজেই দায়ী। সাবধান! পিতার 
অপরাধ সড়ানের ওপর বতর্য় না, না বতার্য সভানের অপরাধ দিতার ওপরে। 
জেনে রেখো, এ নগরে আর কখনো শয়তানের ইবাদাত হবে না, এ থেকে সে 
নিরাশ হয়ে গেছে। তবে ছুচ্ছ ভেবে এমন অনেক কাজ তোমরা করবে, যা 
করলে সে খুশি হবে। 


তোমরা আল্লাহর ইবাদাত করবে, দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করবে, 
রামাদান মাসে সিয়াম পালন করবে, যাকাত আদায় করবে ও তোমাদের 
নেতার আদেশ মেনে চলবে, তবে তোমরা জামাত লাভ করবে। 


তোমাদের গোলাম ও অধীনহদের বিষয়ে আল্লাহ তাজালাকে ভয় করো। 
তোমরা যা খাবে, তাদেরকে তা খেতে দেবে। তোমরা যা পরবে তাদেরকেও 
সেভাবে পরতে দেবে। 


জেনে রেখো, এক মুসলিম আরেক মৃসগিমের ভাই। তোমাদের একের সম্পদ 
আরেকজানের জন্য বৈধ নয়। তবে কেউ কেচ্ছা, স্রশি মনে তার সম্পদ 
কাউকে দিয়ে দিলে সেটা ডিম কথা। কাজেই নিজেরা নিজেদের ওপর জুলুম 
কোরো না। 


বিদায় হজ্দ1৪১৯ 


আলা তাজালা তোমাদের সম্পদের মিযাস নিদিউভাবে 
তার খেকে কম বেশি করবে না। সম্পদের তিন ভাগে, বত রি 


বে সভান আপন পিতা ব্যতীত অনাকে পিতা এবং 
বাতীত অন্য কাউকে মালিক বলে স্বীকার করে, 
ক্েরেশতারুল এবং সমগ্র মানব জাতির অভিশাগ। 


নিশ্চয়ই তোমাদের রব এক, তোমাদের পিতা এক। আরবের ওপর অনারবের 
এবং অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠ নেই, সাদার উপর কালোর আর 


কালোর উপর সাদার কোনো শেতড় নেই। শ্োষড় নিা্রিত 
ডাকওয়ার সাপকাঠিতে। লিন ব্রি 


মনে রেখে, সকলকে একদিন আল্লাহ তাআলার সামনে হবে।সে 
ল তিনি এতিটি কাজের হিসাব করবেন। তোমরা আমার পরে 
গোমরাহিতে লিও হবে না, পরস্পর হানাহানিতে মেতে উঠবে না। আমি শেষ 
নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার মাধ্যমে ওয়াহীর 
পরিসমাতি হতে যাচ্ছে। আমি তোমাদের জন্য দুটি বত রেখে যাচ্ছি । যতদিন 
তোমরা এই দুটি বত্ত আকড়ে থাকবে, ততদিন তোমরা নিঃসন্দেহে গথভ্ 
হবে না। একটি আলাহর কিতাব ও অপরটি রাসুলের & সুন্াহ। 


শুত্যেক উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে আমার কথাঙলো 
শৌঁছিয়ে দেয়। হতে পারে, যাদের কাছে শোঁছানো হবে তাদের মধ্যে এমন 
অনেকে থাকবে যারা উপস্থিত শ্রোতার চাইতে আমার কখাজলো ভালোভাবে 
অনুধাবন করতে পারবে।' 


খুতবা শেষে আল্লাহর রাসূল $$ সাহাবিদের জিজ্ঞেস করলেন, 
“তোমাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তোমরা তখন কী বলবে? 
সাহাবিরা উত্তর দিলেন, “আমরা সপ দেবো নিশচাই আপনি আপনার বার্তা পৌছে 
, দায়িত্ব পালন করেছেন এবং আমাদের চি 
এরপর আল্লাহর রাসূল $ আকাশের দিকে আডুল তুললেন, এরপর 
দিকে আঙুল দেখালেন, এরকম কয়েকবার করলেন আর বলতে থাকলেন, 


“ক আলাহ। ছুটি সান্মী থেকো! হে আরা ঢু সাদী থেকো! বে আলা! 
মি সাক্ষী খেকো!" 


৪২০|সারাহ শেষ বন্ড 


বিদায় হজ্জের ভাষণ থেকে শিক্ষা 


১) রাদূলুললাহ $ সকল জাহিলিয়াতের শেকড় আনুষ্ঠানিকভাবে উপড়ে ফেলছেন। এটা 
ছিল নতুন যুগের শুরু এবং আগের যুগের সমাঙডি। রাসূলুল্লাহ & সর্বপ্রথম নিজের ও 
নিজের পরিবারের হাতে জাহিলিয়াতের নিয়মগুলো বাতিল করছেন। এ কারণে 
জাহিলিয়াতের যুগে ঘটা রবিয়া ইবন হানিসের হত্যাকাণ্ডের জন্য রক্তপণের দাবি ছেড়ে 
দিচ্ছেন। তিনি ছিলেন আবদুল মুস্তালিবের রক্তসম্পরকীয় আত্মীয়। রাসূপুগ্লাহ & যখন 
সুদকে নিষিদ্ধ করেছেন, তখন সর্প্রথমে আব্বাস ইবন মুত্তালিবের && সুদ বাতিল 
করছেন। আব্বাস & জাহিলিয়াতের যুগে লোকজনকে ধার দিতেন এবং এর ওপর সুদ 
ধার্য করছিলেন। নিজ চাচার সুদের দাবি বাতিল করে আল্লাহর রাসূল & শুধু মূলধন 
ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। যে কোনো ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করার জন্য সবচেয়ে 
উত্তম হলো নিজের বা নিজের পরিবারের মাধ্যমে বিষয়টি শুরু করা। 


২) আল্লাহর রাসূল ষ্ঁ মুসলিমদের সতর্ক করছেন নিজেদের মধ্যকার অনৈক্যের 
ব্যাপারে। শয়তান কুফফারদের মধ্যে ঝগড়া-ফাসাদ বাঁধানোর ব্যাপারে তেমন পরোয়া 
করে না। কারণ তারা ইতিমধ্যেই কাফির হয়ে গেছে এবং তারা জাহামামের আগুনে 
যাবেই। কিন্তু সে মুসলিমদের ব্যাপারে উদ্বিগ্ন, কারণ মুসলিমদের সে কাফির বানাতে 
পারে না, তাই সে তাদের মধ্যে বিভেদ আর অনৈক্য তৈরি করে, মুসলিমদের অন্তরে 
ওয়াসওয়াসা দিয়ে তাদের প্ররোচিত করে এবং ফিতনা বাঁধায়। 


৩) আল্লাহর রাসূল ৬ বলছেন, কোনো বিকলাঙ্গ কৃষ্ণাঙ্গ দাসকে যদি আমাদের ওপর 

নেতা হিসেবে নিযুক্ত করা হয় এবং সে আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করে তাহলে 

তার আনুগত্য করা বাধ্যতামূলক। এ কথা থেকে আমরা বুঝাতে পারি, শাসক যেই 

হোক, যেমনই হোক, তাদের চরিত্র যা-ই হোক, তাদের বংশপরিচয় যা-ই হোক, সে 

যদি আল্লাহর কিতাব দিয়ে শাসন করে, তাহলে তাকে মেনে চলা বাধ্যতামূলক। 

হর কিতাব ও সুমাহ দিয়ে শাসন করা একজন শাসকের বৈধ শাসক হবার মূল 
॥ 


৪) আল্লাহর রাসূল ষ্ঠ দুসলিমদের বুক থেকে বর্ণ বা গোত্রভিত্তিক শ্রেষ্ঠত্বের বোধকে 
মুছে ফেলতে চেয়েছেন। ইসলাম একটি সর্বজনীন দ্বীন, কোনো জাতি বা গোত্র 
বিশেষের দ্বীন নয়। এই দ্বীন যারা পালন করে তাদের শেঠ নির্ধারিত হবে তারুওয়ার 
মাধ্যমে, জাতি, বর্ণ অথবা গোত্রের মাধ্যমে নয়। 


৫) আল্লাহর রাসূল & মুসলিমদের গুনাহের ব্যাপানে সতর্ক করে গেছেন। 
বলেছেন, শরভান হয়তো মুসলিমদের রা কুফরি করাতে পারবে অ, উন 
মুসলিমদের গুনাহে লিপ্ত করার জন্য প্রণান্ত চেষ্টা চালাবে। আজকে আমরা 
মুসলিমদের মধ্যে এটাই দেখছি, তারা ইসলাম হয়তো ত্যাগ করছে না, কিন্তু গুনাহ 
এবং পাপ কাজের কারণে তারা নিজেদের ধ্বংস এবং অবমাননা ডেকে এনেছে। 


৬) এই খুতবায় আল্লাহর রাসূল ও একটি বিষয় স্পষ্ট করে 

মিম ঘি দুটো জিনিসকে আঁফড়ে খর, তা হলে তার কখনো ভে তাহলো! 
এ দুটো হলো কুরআন এবং সুন্াহ। এই আদেশ শুধু সেই যুগের ৪ 
প্রযোজ্য নয়, বরং সকল যুগের সকল মানুষের জন্য প্রযোজ্য। মানুষদের এ 
হেদিকেই গড়াক, প্রযুক্তি যতই উৎকর্ষ লাভ বর, বিশ্বব্যবস্থা যা-ই হোক, 
মুসলিমদের জন্য চিয়ন্তন জীবনব্যবস্থা হলো ইসলাম, যার উৎন হলো ক, 
লা আর কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন হবে না। রন 
সু নর যেকোনো সমসার সমাধান কুনঅন ও বুনহ এর 
এর কোনো নড়চড় হবে লা। 


আল্লাহর রাসূলের ষ্ দুআ 

বিদায় হজ্জের আলোচনার উপসংহার হিসাবে যোগ্য আল্লাহর রাসূলের & এই 

হু সই আবুল হাসান আদ উর জী লব এটি 
করেছেন, 


নিলয় হআ্|৪২১ 


“হে আলাহ! ভা নিশ্চয়ই আমার কথাঙলো শুনেছো, দেখেছো আমি কোথায় 
আছি। ভুনি আমার অন্তরের খবর জানো, ভুমি আমার বাহক অবস্থাও জালো, 
আমার কিছুই তোমার কাছে গোপন নয়। আমি অসহায় দুর্। আমি তোমার 
কাছে সাহায্য চাই, তোমার কাছে আশয় চাই। আমি তোমার শান্তির আশঙ্া 
কারি, ভয় কাছি। আমি নিজের সম দোষ তোমার কাহে জীকার করে নিচ্ছি। 
এক অসহায় বান্দা হিসেবে আমি তোমার কাছে সাহায্য চাই, জুনাহগার 
হিসেবে আমি তোমার কাছে তাওবা করি। একজন ভীতসন্ত মানুষ হয়ে আহি 
তোমার কাছে মিনতি করছি নিজেকে সপে দিয়ে তোমার কাছে মিনতি করছি 
অঝোরে কেঁদে তোমার কাছে মিনতি করছি, বিনয় হয়ে তোমায় কাছে মিনাডি 
করছি। ও আল্লাহ! ও আমার রব! ভুমি আমার এই মিনাতি কবুল করে আমাকে 
সু করো। আমার প্রতি দয়া করো; করুণা করো! তুমিই তো শ্রেষ্ট দুআ 
শ্রবণকারী; তুমিই তো শ্রেষ্ঠ দাতা 


‘আমি যার মাওলা, আলী ৬ তার মাওলা” 


আলী ইবন আবি তালিব && তখন ইয়েমেনের আমীর সে সময তার কর্তৃত্ব নিয়ে কিছু 
শুন ওঠে। আলীর গাও সাদাকার কিছু উট ছিল, তার সৈন্যরা উটগুলোকে 
ব্যবহার করতে চাচ্ছিল। কিন্তু আলী & রাজি হলেন না। তার অনর্তমাশে নৈনিকরা 
সেই উটগলো ব্যবহার করা শুরু করে। বিষয়টা জানতে পেরে আলী *্ খুব রেগে 
গেলেন। 


৪২২] সরহ শেখ খণ্ড 


লোকের কাছে আলীর ৬ এই আচরণ পছন্দ হলো না। ফলে তার বিরুদ্ধে শুজরব 
বু মেদ অভিযোগজলো কলম আল্লাহ রাসুলের ও কান পরত লৌহ 
একজন সাহাবি এই অভিযোগগুলোকে সমর্থন দিচ্ছিলেন। তার হাঁটুতে হাত রেখে 
আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, “আচ্ছা, বলো তো, তুমি কি আলীকে অপছন্দ 
করো?" সাহাবির সোজাসাপ্টা উত্তর, ‘হ্যাঁ, করি।” রাসূলুল্লাহ $ তাকে বললেন, 
“তোমার উচিত তাকে ভালোবাসা ।' সেই সাহাবি বলেন, 'এরগর থেকে আলী ইবন 
আবি তালিব হয়ে গেলেন আমার সবচেয়ে প্রিয় মানুষদের একজন।" 


বিদায় হজ থেকে ফিরে আসার সময় আল্লাহর রাসূল পু গাদিরখুম নামক এক 
জায়গায় এসে মানুষদের জড়ো করেন। আলীর * ব্যাপারে সেই বিখ্যাত উক্তিটি তিনি 
সেখানেই করেন। কথাটা ছিল, “মান কুনতু মাওলা, ফা “আলীউ মাওলা -- আমি যদি 
কারো মাওলা হই, তবে আলীও তার মাওলা। মাওলা মানে বন্ধু। রক্ষাকারী। ঘনিষ্ঠ 
সহচর। 


এই সবগুলো অর্থই আলীর * ক্ষেত্রে প্রযোজ্য। কিনু শিয়ারা এই ঘটনা আর এই 
উক্তিকে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করে। তারা এই উক্তিটি দেখিয়ে 
দাবি করে, আল্লাহর রাসূল & এ কথার মাধ্যমে তাঁর মৃত্যুর পর আলীকে খলিফা 
হিসেবে নিয়োগ দেওয়ার দিকে ইঙ্গিত করেছেন। 


আসলে আল্লাহর রাসূল ঞ কেন গাদিরখুমে এই কথাটি বলেছিলেন? আলীর ৮ 
বিরুদ্ধে মানুষের ভুল ধারণা আর বিজ্ান্তি নিরসনের জন্য। আলীর & নামে গুজব সৃষ্টি 
হয়েছিল, তাই রাসূলুল্লাহ্‌ & সবার সামনে আলীকে ৬ সম্মানিত করলেন যেন সবাই 
বুঝতে পারে আলীর &৫ মর্ধাদা কত ওপরে। আলী & ছিলেন রাসূলুল্লাহর চাচাতো 
ভাই, তাঁর মেয়ে ফাতিমার ৬ স্বামী, তাঁর রেখে যাওয়া একমাত্র বংশধরদের বাবা। 
আমরা জানি, নাতি হাসান & এবং হুসাইন & ছাড়া রাসূলুল্লাহর $ আর কোনো 
বংশধর ছিল না। তাই রামূলুললাহ & সবাইকে বলছিলেন, আমি যদি তোমাদের বন্ধু 
হই তবে আলীও তোমাদের বন্ধু। তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে 
আলীকেও ভালোবাসতে হবে। এ কথা থেকে সাহাবি হিসেবে আলীর উচ্চ মর্যাদা 
সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে প্রথম খলিফা হওয়ার কোনো নির্দেশ বা ইঙ্গিত 
এখানে নেই। 


উসামা ইবন যায়িদের & নেতৃত্বে অভিযান 


হিজরতের একাদশ বছর। রাসুলুল্লাহ & হজ শেষে মদীনায় ফিরে এসেছেন। মুহাররম 
মাস সেখানেই থাকলেন। সফর মাসে রাসূলুলাহ ক উসামা ইবন যায়িদ ইবন 
হারিসাকে একটি বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করলেন। এই সেনাবাহিনী যাবে আশ 
শামে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এর আগে রোমানদের বিরুদ্ধে মুতার যুদ্ধ 
হয়েছিল, তখন আমীর ছিলেন উসামার& বাবা--আল্লাহর রাসূলের ইসলাম পূ্বমূগের 


বিদায় হজ্জ | ৪২৩ 


পালকপুর-- যাইদ ইবন হায়িসা *:। সে যুদ্ধেই তিনি শহীদ হয়ে যান। এ 
পর 
তুকের যুদ্ধে আল্লাহর রাসুল & নিজে অংশ নেন কিনু রোমানা সেবার যুদ্ধ ফরতে 


সেই একই রোমানদের বিরুদ্ধে তৃতীয় বারের মতো বাহিনী পাঠানো 
জালের ন রত ঘটনা। তারই আশী নির্ধারিত হলেন ওর 
সাহাবি উসামা ঞ। এই অভিযানে উসামাকে আল্লাহর রাসূল বাবার শহীদ 
হওয়ার স্থানে যেতে নির্দেশ দেন। dl 


উসামার * বয়স তখন মোটে আঠারো কি বিশ। মুহাজির এবং আনসারদের মধে 

তখন প্রবীণ অনেক সাহাবিই ছিলেন, যারা কেবল নেই বড় ন বহ দহন 
নেতৃত্ব আর সেনাবাহিনীর বিভিন্ন বিষয় ব্যবস্থাপনায়ও অভিজ্ঞ। সেখানে নাসূলনলাহ 
কি না এমন একজন তরুণ সাহাবিকে আমীর হিসেবে নিয়োগ দিলেন, যার অধীনে 
আবু বকর & ও উমারের & মতো সাহাবিরা যুদ্ধ করবেন! 


ফলে এটা নিয়ে কিছুটা কানাঘুষা শুরু হয়। মুসলিম সমাজের আকার তখন আগের 
চাইতে অনেক বড়, তাই অপ্রয়োজনীয় কথাবার্তা আর কানাঘুষার মাও বেড়ে 
গিয়েছিল। আর মুনাফিকুরা তো ছিলই, যারা িদ্রান্বেণ আর সমালোচনার সুযোগ 
হাতছাড়া করতো না। 


কানাঘুষা হলো দুটো বিষয়কে ঘিরে। প্রথম অভিযোগ ছিল, উসামার & বয়স কম, 
আর দ্বিতীয় অভিযোগ তিনি দাস শ্রেণির। উসামার বাবা যাইদ * এক সময় দাস 
ছিলেন, তার মা উম্ম আয়মানও দাসী ছিলেন, দাসের সন্তান হয়ে উসামা কীভাবে 
স্বাধীন মানুষের ওপর নেতৃত্ব পেতে পারে - কেউ কেউ এটা মানতেই পারছিল না। 
রাসূলুল্লাহর ভু কানে সে সব কথা এলে তিনি বললেন, 'তোমরা উসামার নিয়োগ নিয়ে 
বিতর্ক করছো? এর আগে তোমরা তার বাবার নিয়োগ পাওয়া নিয়েও বিতর্ক 
করেছিলে আল্লাহর কসম করে বলছি, তার বাবা নেতা হিসেবে যোগ্য বাতি ছিল, সে 
হিল আমার সবচেয়ে প্রিয় মানুষদের একজন। আর তার ছেলে তার পরে আমার কাছে 
সবচেয়ে প্রিয় মানুষ৷" 


জীবনসায়া্ছে রাসুলুল্লাহ & 


আল্লাহর রাসুলের $ সীরাতের সফলতম সময় চলছিল। আল্লাহর রাসূলকে % 
নবুওয়াতের যে মিশন দিয়ে পাঠানো হয়েছিল, সে মিশনের পূর্ণতাপ্রাপ্তি হয়েছে। আজ 
থেকে তেইশ বছর আগে যে তাওহীদের বার্তা নিয়ে তিনি এসেছিলেন, সেই বার্তাকে 
(লোকেরা এখন সাদরে গ্রহণ করেছে। আরব উপদ্বীপ থেকে শিরক বিতাড়িত হয়েছে, 
আল্লাহর ঘর কাবায় তাওহীদ প্রত্যাবর্তন করেছে। সমগ্র আরব ইসলামের শ্রষ্ঠতু মেনে 
নিয়েছে, আরবের চারপাশে ইসলাম কড়া নাড়তে শুরু করেছে। আর আল্লাহর ইচ্ছায় 
রাসূল গর এমন এক প্রজন্মকে তৈরি করতে সক্ষম হয়েছেন যারা ইসলামের এই বিজয় 
মশাল পুরো বিশ্বে বহন করে নেওয়ার যোগ্যতা রাখেন। দুনিয়ার বুকে মুসলিমদের 
জীবন কীভাবে পরিচালিত হবে তার বাস্তব উদাহরণ মদীনার ইসলামী রাষ্ট্রের মাধ্যমে 
দেখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল & তাঁর ওপর আরোপিত গুরুদায়িত্ব সম্পন্ন 
করেছেন, তাঁর বিদায় নেওয়ার সময়ও তাই ঘনিয়ে এসেছে। 


আল্লাহর রাসূল যে দুনিয়া ছেড়ে চলে যাবেন, সে ব্যাপারে আল্লাহ আযযা ওয়া জাল 
আগে থেকেই বেশ কিছু আয়াত নাযিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 
বলেছেন, 


"আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। আপনার রব শীয়হ 
আপনাকে এমন কিছু দেবেন যে আপনি খুশি হবেন।” (সূরা আদ দুহা, ৯৩: 
৪-৫) 


“নিশ্চয়ই আপনারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। অতঃপর কিয়ামতের 
দিন তোমরা সবাই তোমাদের রবের সামনে বাকবিতপ্তা করবে।” (সূরা 
যুমার, ৩৯: ৩০-৩১) 


“আপনার আগেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি। সুতরাং 
আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে? প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন 
করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং 
আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।” (সূরা আদ্বিয়া, ২১: ৩৪-৩৫) 


“আর মুহাম্মাদ কেবল একজন রাসূল। তার আগে নিশ্চয়ই অনেক 
বিগত হয়েছে। যদি তিনি মারা যান অথবা তাকে হত্যা করা হয় অৰ জোস 
লি লোন গা আল হল চিতে যয, সে কখনো 
আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। আর আল্লাহ অচিরেই কৃতজদের 
প্রতিদান দেবেন।” (সূরা আলে-ইমরান, ৩: ১৪৪) 


প্ডৃপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু নশ্বর, অবিনশ্বর শুধু তোমার রবের মুখমণ্ডল 
যিনি মহিমাময়, মহানুভব।” (সূরা আর-রাহমান ৫৫: ২৬, ২৭) 


আসনে অহন ৬1৩২ 


“আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে রি 
তোমাদের পতি আমার অনগাপ সপ করে নিলা বিল, 
তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম।” (সূরা মায়েদা, ৫: “ 


এখানে রাসুলু্াহর $ মৃত্যুর সরাসরি কোনো ই্িত না থাকলেও রসল্লহর 
মিশনের পূর্ণতা পরাতির ঘোষণা দেওয়া হয়েছে। আল্লহ আযযা ওয়া দন আৰ 
বলেন, 


“্যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, এবং আপনি মানুষকে দলে দলে 
আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার 
পবিত্রতা বৰ্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি 
ক্ষমাকারী।” (সূরা আন-নাসর, ১১০) 


সূরা নাসরে আল্লাহর রাসূলের জঁ জীবনাবসানের ইঙ্গিত থাকার প্রসঙ্গে একটি কাহিনী 
আছে। আবদুল্লাহ ইবন আব্বাস ৪ ছিলেন একজন তরুণ সাহাবি, কিন্তু তিনি বয়স্ক 
মুহাজির ও আনসারদের সাথে উমার ইবন খাত্তাৰের & দরবারে ৰসতেন। এত 
কমবয়ঙ্ক একজন সাহাবির উপস্থিতিতে প্রবীণ মুহাজির এবং আনসাররা কিছুটা অন্বস্তি 
বোধ করতেন, তারা একদিন বললেন, ‘এই যুবক আমাদের সাথে কেন বসছে? 


উমার & তাদের প্রশ্নের জবাবটা একটু ঘুরিয়ে দিলেন, বললেন, “আচ্ছা, সূরা নাসর 
থেকে আপনারা কে কী বোঝেন?’ সবাই নিজ নিজ ব্যাখ্যা দিল। উমার & এরপর 
ইবন আব্বাসকে & জিজ্ঞেস করলেন, ‘তুমি এই সূরা থেকে কী বোঝো?" ইবন 
আব্বাস ৬ বললেন, “আমি এই সূরা থেকে রাসূলুল্লাহর & মৃত্যুর ব্যাপারে ইঙ্গিত 
গাই।' উমার 4 বললেন, ‘আর আমিও তা-ই বুঝি।' এর মাধ্যমে উমার & উপস্থিত 
সাহবিদের বুঝিয়ে দিলেন যে, ইবন আব্দাসের ঞ্ বয়স কম হতে গারে, কিন্তু 
কুরআনের বিষয়ে তার জ্ঞান ও প্রজ্ঞার কারণে তিনি উমারের দরবারে অন প্রবীণ 
সাহাবিদের সাথে স্থান পেয়েছেন। সাধারণত কোনো কাজ শেষ করার পর আল্লাহ 
আযযা ওয়া জালের কাছে ইসতিগফার করা হয়। এই সূরায় আল্লাহ বলছেন, যখন 
আল্লাহর দ্বীনের বিজয় আসবে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করের 
আল্লাহর রাসূল যেন ইসতিগফার করেন। এই ইসতিগফার তাঁর দাওয়াহ মিশনের 
সমাপ্তির দিকে ইঙ্গিত করে। 


রয়েছে। 
আল্লাহর রাসূলের দিকে ইঙ্গিত করে এমন বেশ কিছু হদীন র 

রস উ সব জাবালকে ৬ ইয়েমেনে পাঠানোর সময় বলেন, তেন 
সাধে হয়তো আমার আর দেখা হবে না।' এ কথা গে সু বাদ এ সি নিও 
একটি হাদীনে রাস্ুরাহ বলেছেন, ‘আমার কাছ থেকে ভরবে না।' আরও 
কেননা এই বারের পর হয়ত আমি আর কখনো হজ কর ঃ। তিনি বলেন, 


একটি হাদীস আছে সহীহ বুখারিতে, সেটি বর্ণনা করেছেন 


৪২৬|সরাহ শেষ বন্ড 


“একবার আমরা নবীজির &। সব রী একসাথে বসে আছি এমন সমর ফাতিমা পায়ে 
হেটে আসাহিলেন। আল্লাহর কসম! তাঁর হাটা যেন অবিক্ন রাসুলুলাহর & হাটার 
মতো ছিল! মেয়েকে দেখে নবীজি কাগত জানালেন, কং ৷, 'আমার । র আগমন 
শুভ হোক! তারপর তাঁকে নিজের গাশে বসালেন! এরপর ফাতিযাকে কানে-ানে 
কিছু একটা বললেন, আর কাতিমা বুব করে বগদতে লাগলেল। তাঁর অহিরতা দেখে 
দ্বিতীয়বার তাঁর কানে-কানে কিছু একটা বললেন। তখন ফাতিমা হাসতে লাগলেন! 


নবীজির & এ্রীদের মধ্য খেকে আমি বলে উঠলাম, আমাদের উপাছীতিতে আল্লাহর 
রাসুল & সবার মাঝে আলাদা করে তোমাকে গোপনে একটা কথা বলেছেন, আর 
ডুলি কাঁদহো! এরপর যখন নবীজি & উঠে চলে গেলেন, তখন আমি ফাতিমাকে 
জিজ্ঞেস করলাম যে, আচ্ছা, উনি তোমাকে কানে-কানে কী বলেছিলেন? ফাতিমা 
বললেন, আমি রাসূলুল্লাহর & গোপন কথা ফাঁস করবো না। এরপর যখন রাসূলুল্লাহর 
৬ মৃত্যু হলো, আগি তাঁকে বললাম, তোমার ওপর আমার দাবি থেকে জানতে চাই, 
ডুমি কি আমাকে তাঁর গোপন কথাটি বলবে না? ফাতিমা বললেন, হ্যা, এখন 
তোমাকে জানাবো। এখমবার তিনি আমাকে গোপনে বলেছিলেন, জিবরীল & প্রতি 
বছর এসে পৃণর্কুরআন একবার আমার নিকট পেশ করতেন। কিছু এ বছর তিনি এসে 
তা আমার কাছে দু'বার পেশ করেছেন। এতে আমি ধারণা করছি যে, আমার চির 
বিদায়ের সময় চলে এসেছে। সুতরাং ঢুমি আল্লাহকে ভয় করে চলবে আর বিপদে 
ববৈবৰ্ধারণ করবে। নিশ্চয়ই আদি তোমার জন্য উত্তম অথগানী। তখন আমি কাদতে 
থাকি, যা ডুমি নিজেই দেখেছো। আর এরপর আইরতা দেখে আমাকে দ্বিতীয়বার 
কানে-কানে বললেন, ফাতিমা; ঢুমি কি এটা পছন্দ করো না যে ডুমি মু'মিন নারীদের 
সদার্র হবে অথবা এই উম্মতের নারীদের সদার্র হবে? তখন আনি হেলে দিণান, 
সেটাও তুমি দেখেছো 1416 


সে বছর সফর মাসের ঘটনা। রাসূলুল্লাহ $ একদিন মাঝরাতে আবু মুওয়াইহিবাকে 
$ ডেকে বললেন, “আবু মুওয়াইহিবা, আমাকে বারী'র অধিবাসীদের জনা ক্ষমা 
প্রার্থনা করার জন্য আদেশ করা হয়েছে। চলো আমার সাথে।" আবু মুওয়াইহিবা 
ছিলেন আল্লাহর রাসূলের $$ আযাদকৃত দাস। আল বাকী" হলো মদীনার কবরহান। 
সেখানে সমাহিত করা হয়েছে সেইসব সাহাবিদের যারা রাসূলুল্লাহর &ঁ সাথে কষ্ট 
করেছেন, যুদ্ধ করেছেন, ইসলামের জন্য জান দিয়েছেন। গভীর রাত। রাসূলুল্লাহ $ 
বারীতে গেলেন, 


“হে কব্রবাসী; তোমাদের এভি সালাম। তোমরা যে অবস্থায় আছো, সেটা 
জীবিতদের চাইতে ভালো। ভোনরা সুখী হও। আঁধার রাতের মতো ধেয়ে 
আসছে ফিতনা-ফাসাদ -- একটার পেছনে আরেকটা, আর এখমটার চাইতে 


পরেরটা ভয়াবহ।' 


হবার অর সুতি রথ নী ৫ 


আবম অনুনুমহ ও 1৪২৭ 


আৰু মুওয়াইহিবা ৬ বললেন, ‘আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হোক। 
আপনি দুনিয়ার রজার, শেষপরন্ত দুনিয়াতে থেকে তারপর আমাত এই 
বুঝেগটাই বেছে নিন’ রাসূলুল্লাহ উ বললেন, 


“না, আল্লাহর কসম, আমি আসার রবের সাথে মিলিত হওয়া এবং জারাতকেই 
বেছে নিরোহি। 


বিশাল এক নেতা অথচ কত নির্মোহ। দুনিয়া, সম্পদ, বাড়িগাড়ি এসবের প্রতি 

(কখনোই ৬ কোনো আকর্ষণ ছিল না, লোভ তো দূরেরই কথা। তার উদ্বেগ 
ছিল উমাহকে ঘিরে। ইবন কাসিরের 35 ভাষায়, ‘দুনিয়া ছিল রাসূলুল্লাহর % চোখে 
সু অর আল্লাহর কাছেও অতি তুচ্ছ, এতটাই তুচ্ছ যে দুনিয়া ছেড়ে যাবার সময় 
রমুণল্লাহ $ কিছুই রেখে বাননি।' রাসূলুল্লাহ $ এই উম্মাহর জন্য জীবনভর কষ্ট 
করেছেন। আজকে সমগ্র আরব তাঁর পদানত, কিন্তু এই বিশাল অর্জন কোনো 
নিরাপদ, ঝুঁকিহীন, নির্বধাট পথে হয়নি। আরাম-আয়েশ বলে কোনো বস্তু আল্লাহর 
রমূলের জীবনে ছিল না। এমনকি ঘুমের মধ্যেও তাঁর অন্তর জাগ্রত থাকতো। 
নবুওয়াতের সেই প্রথম দিন থেকেই বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে, প্রতিকূলতার 
মুখোমুখি হতে হয়েছে। দারিদ্র্য, কষ্ট আর দুর্দশা ছিল তাঁর নিত্যসঙ্গী। আর তাঁর এই 
আগ-তিতিষ্ষার সুফল ভোগ করে আজ আমরা মুসলিম। তাঁর এই কষ্ট, তাঁর এই ত্যাগ 
ছিল আমাদের জন্য, আমার-আপনার কাছে দ্বীন ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য। 
নিঃসন্দেহে আমরা রাসূলুগ্লাহ $ কাছে খাণী। রাসূলুল্লাহ & বাকী’বাসীর জন্য ক্ষমা 
রা করে সেখান থেকে চলে এলেন। এর পরপরই রাসূলুল্লাহ & অসুহ হয়ে 

॥ 


বিদায়বেলা 


হর রাসূল $ মৃত্যুশব্যায় শায়িত। আইশা ভ পাশেই ছিলেন পচণ্ড মাথব্যথায় 
জয়ে আইশা বলছিলেন, "উহ! ব্যথায় মারা যাচ্ছি” রূহ তখন রসিকতা 
শোবার ভা গদি তাই হয়, আমি তোমার জন্য ক্ষমা প্রর্থনা করতে গারো? 
বললে জনয হুম করতে পারবো।' আইশা ঞ তখন স্বভাবসুলভ অভিমানী হতে 
কাছে মী, আপনি তো সেটাই চান। আমি মরে গেলে তো আপনি অন্য 


£ বরং বলা উচিত -- 
যয যার যাচি রাসূলুল্লাহ ৬ তখন বললেন, “আমারই 


ন্‌ 


সা ধায় রদ, হদী হ়। 


৪২৮|সীরাহ শেষ বড 


রাসূলুল্লাহর ছিল প্রচণ্ড ্বর। এক সাহাবি * রাসূলুল্লাহর মাথায় হাত রেখে 
বললেন, 'ইয়া রাসূলুক্লাহ! আপনার তো পচ বর" রাসূলুল্লাহ & তখন বললেন, 
গাঁ, আমরা নবীরা অন্য যে কারো চেয়ে দ্বিওণ কষ্ট ভোগ করে থাকি।' আল্লাহ আযযা 
ওয়া জাল তাঁদের বেশি ভালোবাসেন, তাই তাঁদের পরীক্ষাগুলো বেশি কঠিন, কষ্টগুলো 


বেশি তীব্র, আর পুরফারও অন্যদের চাইতে বেশি। 


শেষ দিনগুলো আল্লাহর রাসূল $ কাটিয়েছেন স্ত্রী আইশার ঘরে। অন্য স্ত্রীরা ভাতে 
সায় দিয়েছিলেন, কারণ রাসূলুল্লাহ ৬ তখন এতটাই অসুস্থ হয়ে পড়েন যে প্রত্যেকের 
ঘরে যাওয়া তাঁর জন্য খুব কষ্টকর হয়ে পড়ে দু'জনের কাঁধে তর দিয়ে তাকে আইশার 
ঘরে আসতে হয়। শেষ দিনগুলোতে একদিন রাসূলুল্লাহ ষ্$ মসজিদে যেতে চাইলেন। 


শরীরে ঠাণ্ডা পানি ঢালা হলো যেন শরীরের তাপমাত্রা কমে আসে আর তিনি মসজিদে 
যেতে পারেন। রাসূলুল্লাহকে প্র মসজিদে নিয়ে যাওয়া হলো, তাঁর মাথা কালো 
কাপড়ে জড়ানো ছিল। য়াসৃলুল্লাহ $ একা হাঁটতে পারছিলেন না, তাঁর পা মাটিতে ঘষা 
খাচ্ছিল, তাই অন্যের ওপর ভর করে তাঁকে মসজিদে যেতে হলো। 


রাসূলুল্লাহ পু প্রথমেই আল্লাহ আষযা ওয়াজালের প্রশংসা করলেন। এরপর উহুদের 
শহীদদের কথা স্মরণ করলেন, তাদের জন্য সালাত পাঠ করলেন এবং মাগফিরাতের 
দুআ করলেন। এরপর মুহাজিরদের উদ্দেশ্য করে বললেন, 


“হুহাজিররা শোনো, তোমাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিছু আনসারদের সংখ্যা 
কমে আসছে। শরুর দিকে তারাই আমাকে সাহাধ্য করেছে। তোমরা তাদের 
এডি সদয় হবে। কাজেই, তাদের মধ্যে যারা উতম, তাদের সাথে ভালো 
আচরণ কোরো; আর যারা ভুল-ত্রুটি করে, তাদের মা করে দিও /' 


এরপর রাসূলুল্লাহ গু বললেন, 


আল্লাহর বান্দাদের মধ্ো এমন একজন বান্দা আছে যাকে দুনিয়ার শান- 
শওকত অথবা আল্লাহর কাছে হা আছে -- এই দুইয়ের যেকোনো একটি বেছে 
নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে 


নিরররা রর হে মৃত্যুর ফেরেশতা হঠাৎ করে আসে। কিন্তু নবীদের কাছে জান 
বললেন, ‘আমরা তর আৰু বল ও লা ন 
l hs সন্তানরা আপনায় জন্য কুরবান হয়ে যাক!" 


রাসূলুল্লাহ $ আবু বকরকে & থামিয়ে দিয়ে বললেন, 


আবনসায়কে রদুলুরহ ও 18২ 


বানাতাম। কিছু আমার সাথে আর বকরের সম্পরক হলো 
জলোবাসার। তোমরা সির খোলা দরজা ইসলামের আত ও 
তোমরা বক করে দেবে, শুধু আর বকরের দরজা ছাডা/ 


রাসূলুল্লাহ $ তাঁর জীবনের শেষপ্রান্তে এসে সবার সামনে 

র্ঘদা ও সম্মানিত অবস্থান সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন। বলিল হয়া ও 
একটি স্থান, যা অন্তরকে ভালোবাসায় ভরিয়ে দেয়। যদি দুনিয়াতে রাসুলুল্লাহ 
কাউকে বলিল হিসেবে বেছে নিতেন, তাহলে দে স্থানটি আর বকরের হযা। বিন 


বন্ধু, সবচেয়ে আপনজন। 


মসজিদে নববীর সাথে রাসূলুল্লাহর জু ঘর ছাড়াও আরও কিছু সাহবিপের খর 
লাগোয়া ছিল আর সেই ঘর দিয়ে সরাসরি মসজিদে নববীতে প্রবেশ করা যেত। 
সেগুলো ছিল অনেকটা ব্যক্তিগত দরজার মতো। রাসূলুল্লাহ $ বলছেন, কেবলমাত্র 
আবু বকরের দরজাই খোলা থাকবে আর বাকিগুলো বন্ধ হয়ে যাবে। অনেক আলিম 
মনে করেন এই আদেশের মাধ্যমে আল্লাহর রাসূল ষ্ তাঁর ইন্তেকালের পরে আবু 
বকরের খলিফা হওয়ার দিকে ইঙ্গিত করছেন, তবে এটা তাঁর আদেশ ছিল না। 


রাসুলুল্লাহ ও তাঁর উম্মাহকে নিয়ে চিন্তিত ছিলেন। তিনি আশঙ্কা করতেন, তাঁর মৃত্যুর 
পর মুসলিমরা শ্রিন্টান ও ইহুদিদের অনুসরণ করা শুরু করতে পারে। মৃত্যুর চার দিন 
আগে তাই তিনি এই ব্যাপারে ওসিয়ত করে দিতে ঢাইলেন। তিনি বললেন, 


'জাব্রাড়ুল আরব থেকে তোমরা ইহুদি, রিস্টান ও মুশরিকদের বের করে 
দেবে। আর এতিনিধিদলের সাথে আমি যেমন ব্যবহার করতাম, তেমন 
ব্যবহার করবে।' 


ন, তাই ইসলাম 
আল্লাহর রাসূল ্ দ্বীন ইসলামের বিশুদ্ধতা নিশ্চিত করতে চেয়েছেন, সটান 
হাড় অন চে ইন ইসলামের সান দিতে চালনি। তিনি ইছলি ও স্টার 
ব্যাপারে আরও বললেন, 


তারা তাদের নবীদের করের 


“আল্লাহর শানত ইহাদি এবং জিস্টানদের এচি! পর জু 


উপর মসজিদ বালাচ্ছে। তারা তাদের নবীদের 
দিয়েছে” 


৪৩০ |সীরাহ শেক বঙ 


অর্থাৎ, তিনি মুসলিমদের নিষেধ করে দেন যেন তারা তাঁর কবরস্থানকে ইবাদাতের 
স্থান বানিয়ে না নেয়, যে ভুলটা ইহুদি ও খ্রিস্টানরা করেছে। 


জীবনের অন্তিম পর্যায়ে আল্লাহর রাসূল & আরও একটি বিষয়ের ওপর জোর দেন, 
সেটি হলো সালাহ। রাসূলুল্লাহ _& বলেন, সালাতের ব্যাপারে যত্ুশীল হও। তিনি 
মুসলিমদের দাসদের প্রতি যড়শীল হওয়ারও উপদেশ দেন। উপদেশ দেন নারীদের 
ব্যাপারে, যেন তাদের ওপর অবিচার করা না হয়। আর জিহাদের ব্যাপারে বলেন, 


“মানুষ যখন জিহাদ ছেড়ে দেবে, তখনই আপদ হবে/” 


চার দিন আগ পর্যন্ত আল্লাহর রাসূল & সালাতের ইমামতি করেছিলেন। কিন্তু 
উজ তি রা কি 
পারছিলেন না। বারবার বেঁহশ হয়ে পড়ছিলেন। শেষ পর্যন্ত বললেন, আবু বকর & 
যেন ইমামতির দায়িত্ব পালন করেন। কিন্তু আইশা ৬ চাচ্ছিলেন না তার বাবা আৰু 
বকর & সালাতে নেতৃত্ব দিক। তিনি বললেন, ‘ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো খুব 
নরম মনের মানুষ। আমি ভয় পাচ্ছি উনি যদি আপনার স্থানে দাঁড়ান তাহলে হতো 
উনার পক্ষে ইমামতি করাই অসম্ভব হয়ে যাবে।' রাসুলুল্লাহ গু আবার বললেন, ‘আবু 
বকরকে বলো সালাতে ইমামতি করতে।' আইশা ৬ আবারও একই কথা বললেন। 
এভাবে তিনবার। এরপর রাসূলুল্লাহ $ বলেন, ‘তোমরা নারীরা হলে ইউসুফের 
নারীদের মতো। আবু বকরকে বলো সালাতে ইমামতি করতে।" 


ইউসুফের নারীর সাথে ছুলনা দেওয়ার কারণ হলো, আমীঘের স্ত্রী যখন অন্য নারীদের 
দাওয়াত দিয়েছিল, বাহ্যত মনে হবে, সেটা স্রেফ নারীদের জন্য একটা আসর বা 
অভ্গার আয়োজন। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল সবাই যেন ইউসুফকে দেখতে 
পায়। অর্থাৎ, তার মুখের কথা ছিল এক, আর সনের কথা ছিল আরেক। যখন আল্লাহর 
রাসূল ষ্ আৰু বকরকে দিয়ে ইমামতি করানোর আদেশ করেছেন, তখন আইশা 
কারণ হিসেবে দেখিয়েছিলেন তার বাবা খুব নরম মনের মানুষ, তাই তিনি ইমামতি 
করতে গিয়ে হয়তো আকোগপ্রবণ হয়ে পড়তে পারেন, কাজেই তিনি ইমামতি না 
করলেই ভালো। ভবে আসল কারণ সেটা ছিল না। আসল কারণ কী ছিল সেটা আইশা 


হলো, মানুষ হয়তো আল্লাহর রাসূলের স্থানে দাঁড়ানোর জন্য তাকে অপছন্দ করতে 


আইশা ঞ বলেন, খন রাসূলু্লাহ $ অসুহ বোধ করতেন, তখন 
সর নাস, সূ ফালাক) পরে নিের হাতে সু দিয়ে পরী মা 


এ আবনসারাফে রাযুনুক্লহ & 18৩১ 


দিয়েই তাঁর শরীর মুছে দিতেন, কেননা রাসলুল্লাহর & 
বেশি বরকতময় ।'' 


উসামা ইবন যাইদের ৬ সেনাবাহিনী অবস্থান করছি 

রহ হব হয়ে পড়ল উমা ইবন খাইল আও বাইল তে 
আসদেন। রাসূলুল্লাহ & তখন এতটাই অসুহ যে কথা বলার শঙিটুকু লনা 
উসামা ইবন যাইদ & বলেন, ‘রাসূলুল্লাহ & তাঁর হাত উঠিয়ে আমার দিকে ইঙ্গিত 
করলেন, আমি বুঝতে পারলাম রাসূপুল্লাহ পু আমার জন্য দুআ করছেন।' কী মন্ত্র 
আর কষ্টের মাঝেও রাসুলুল্লাহ & উসামা ইবন যাইদের & জন্য দুআ বলহিলেন। 
এতে বোঝা যায় উসামার জন্য রাসূলুল্লাহর পু ভালোবাসা কত প্রবল ছিল। 


মৃত্যুর দু'দিন আগে রাসূলুল্লাহ & কিছুটা সুস্থ বোধ করছিলেন। তিনি মসজিদে 
চাইলেন। দুইজনের কাঁধে ভর করে মসজিদে প্রবেশ করলেন। লে সময় সালাতে 
ইমামতি করচ্ছিলেন আবু বকর &। রাসূলুল্লাহকে $ দেখতে পেয়ে আবু বকর 
পেছনে সরে আসতে চাইলেন। কিন্তু রাসূলুল্লাহ $ তাকে ইঙ্গিতে বোঝালেন যেন তিনি 
সেখানেই থাকেন। এরপর রাসূলুল্লাহ $$ আৰু বকরের ৬ পাশে গিয়ে বসলেন। আৰু 
বকর ৬ তখন সালাতে রাসূলুল্লাহর অনুসরণ করলেন আর বাকিরা আবু বকরের 
অনুসরণ করে সালাত আদায় করলো।'” 


উম্মাহর জীবনে বিষাদতম দিন 


দিনটা ছিল লোমবার। আল্লাহর রাসূল & সেদিন আমাদের ছেড়ে চলে যান। কেমন 
ছিল সেই দিন? ফজরের ওয়াক্তে আবু বকর & মুসলিমদের সালাত পড়াচ্ছেন, 
রাসূলুল্লাহ & তাঁর ঘরের পর্দা সরিয়ে মসজিদের ভেতর তাকালেন। তিনি চোখ ভরে 
তাঁর উম্মাহকে দেখছিলেন। তাঁর উম্মাহ নারিবদ্ধভাবে সালাহ আদায় করছে। 
তাওহীদের যে বীজ তিনি রোপণ করেছিলেন, সেই চারগাছ আজ সুবিশাল বৃক্ষে 
পরিণত হয়েছে। তাঁর দাওয়াহ সফল, তাঁর মিশন সম্প্ণ। মুসলিমরা আজ নিজেরাই 
জামাতহন্ধ হয়ে সালাত আদায় করছে। রাসূলুল্লাহর ষ$ মন এক অপার আনন্দ কানায় 
কানায় পূর্ণ হয়ে গেল। 


তিনি দেখে সাহাবিরাও খুশিতে আত্মহারা 
হয় কি যাসলদ। মা হলি দে উপ আন ইবন 
লিকের && বর্ণনায়, 


“আলা মুলে $ সুখ সোদিল যেন বানের পাতার মতো ঝলমল করছিল 


হাত আইশার ৬ হাতের চেয়ে 


বুধারি, অধ্যায় চিকিৎসা, হাদীস ৫০। 


সি 
সীহ বুখারি, অধ্যায় আজান, হাদীস ৭৭। 


৪৩২|সীরহ শেষ খন্ড 


অন্য বর্ণনায় এসেছে, 
“তাঁর চেহারা দেখে মনে হচ্ছিল যেন এক ফালি চাদ 


বকর & রাসুলুরলাহকে & ইমামতিতে দাঁড়ানোর সুযোগ করে দিতে পেছনে 
ছিলে যাহ ইশারায় জানিয়ে দিলেন তারা মেন নিজেরাই 
সালাত আদায় করে নেন। এরপর রাসূলুল্লাহ $ পর্দা ফেলে আবার ভেতরে চলে 
গেলেন। 


জজ তাঁর উম্মাহর সর্বশেষ যে দৃশ্যটি দেখেছেন সেটি হলো সালাতের 
জামাত। এই দৃশ্য দেখেই রাসূলুল্লাহর & মন আনন্দে ভরে উঠেছিল। নিশ্চয়ই 
তাওহীদের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাহ। 


রাসৃনুল্লাহকে $ দাঁড়াতে দেখে সাহাবিরা ভাবলেন রাসূলুল্লাহর &ঁ শারীরিক অবস্থার 
হয়তো উন্নতি হয়েছে। তাই আবু বকর & অনুমতি নিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখা 
করতে আস-সুনহে চলে গেলেন, সেটা ছিল মদীনার কিছু দূরে। 


সোমবারের ফজর সালাহ ছিল রাসূলুল্লাহর & শেষ সালাহ। আইশার & ভাই আবদুর 
রহমান জজ তাদের ঘরে এলেন, ভার হাতে একটা মিসওয়াক ছিল। রাসূলুল্লাহ $ সেই 
মিসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। মুখে কিছু বলাও তখন কষ্টকর। আইশা ৬ তাঁর 
চাহনি দেখেই বুঝতে পারলেন রাসূলুল্লাহ $ মিসওয়াকটি ব্যবহার করতে চাইছেন। 
তিনি * জিজ্ঞেস করলেন, "আপনি কি এটা চান?” রাসূলুল্লাহ $ ইঙ্গিতে বললেন, 
হাঁ চাই। আইশা % তখন মিসওয়াকটি তার ভাইয়ের কাছ থেকে নিয়ে এর অন্য পাশ 
নরম করে রাসূলুল্লাহকে ষ্ঁ এগিয়ে দিলেন। আইশা &ঃ বলেন, তিনি ষ্ঠ এমনভাবে 
মিসওয়াক করছিলেন যে দেখে যনে হচ্ছিল যেন তিনি একদম সুস্থ। জীবনের একদম 
শেষ প্রান্তে এসেও রাসূলুল্লাহ ্$ মিসওয়াক ব্যবহারের সুন্নাহ ত্যাগ করেননি। 


রাসূলুল্লাহর জর কষ্ট, যন্ত্রণা বাড়তে থাকে। তাঁর কষ্ট দেখে ফাতিমা বলে উঠলেন, 
“ৰাবার কতই না কষ্ট হচ্ছে!” সেই কষ্টের মুহূর্তেও তিনি মেয়ের কথার উত্তর দিলেন, 
বললেন, ‘আজকের দিনের পর তোমার বাবার আর কোনো কষ্ট নেই মা!" 


মৃত্যুর মুহূর্তে আল্লাহর রাসূল $ শুয়ে ছিলেন আইশার & কোলে মাথা রেখে। পানির 
পাত্রে হাত ভিজিয়ে বারবার নিজের মুখ মুছে বলছিলেন, ‘আল্লাহ ছাড়া আর কোনো 
মাবুদ নেই। নিশ্চয়ই মৃত্যু বড়ই কঠিন।'ঝাসুলুল্লাহ ্ ছিলেন সমগ্র মানবজাতির 
সেরা সৃষ্টি, তাঁকেও মৃত্যুযন্্রণা সহ্য করতে হয়েছিল। 


শেষ সময় ঘনিয়ে এল। রাসূলুল্লাহ & ঘরের ছাদের দিকে তাকিয়ে সূরা নিসার একটি 
আয়াত পড়ে আল্লাহর কাছে দুআ করছিলেন, বলছিলেন, 


“হে আল্লাহ! আমাকে অনুর করো নদী; সিদ্দীক; শহীদ ও সৎ ব্যক্তিদের 


আবম 
সি নুহ ও 18৩০ 


সাথে বানের আলা জনুখহ করেছেন। 


হে আলা! আমাকে কমা করে দাও। আমাল 
সবক সাদীর কাছে মিলিত করো? পা রহম করে। আমকে 


মার একেবারে শেষ মুহূর্তে আল্লাহর রাসূল ফু তর নী উপরে তুলে বলছিলেন, 


রাসূলুল্লাহর $ চোখের পাতা ভারী হয়ে এল। রামৃলুল্লাহ ইন্তেকাল 
হো চলে গেলেন তর সর্বোচ্চ সঙ্গী আল্লাহ সুবহানহ ওয়া তালার কাটি 


মুসলিম উম্মাহর জীবনের সবচেয়ে বড় দুর্যোগ ছিল রাসূলুল্লাহর $ মৃত্যু। মুসলিম 
উম্মাহ হারালো তানের সবচেয়ে আপনজনকে। মাথার ওপর ছায়া হয়ে থাকা নেতাকে, 
বাবার মতো বুকের মাঝে আগলে রাখা মানুষটাকে। ভয়ে-কটে-বিপদে-নদে সবাই 
যার কাছে ছুটে যেতো, যার কাছে সবাই নির্বিরে সব সমস্যার কথা বলতে পারত, যিনি 
ছিলেন সবায় আশ্রয়, সেই মানুষটা আজ চলে গেলেন। উম্মাহর জীবনে সবচেয়ে বড় 
ফিতনা সেই দিন। সবচেয়ে অন্ধকার আর বিষাদমাখা একটা দিন। 


সাহৰিরা এই খবর মেনে নিতে পারলেন না। সবাই খুব বড়সড় একটা থাকা খেলেন। 
করো মাথা আর কাজ করছে না। কেউ স্তব্ধ হয়ে গেছে, কেউ নির্বাক হয়ে বসে 
গড়ছে, উঠে দাঁড়িয়ে কথা বলার মতো শক্তিটুকুও যেন আর নেই। কেউ কেউ তো 
ধীতিমিতো অবিশ্বাস করলেন। উমার ইবন খাল্তাব & কোনোভাবেই মানতে পারলেন 
* রাসূলুল্লাহ $ তাদের ছেড়ে চলে গেছেন। মসজিদের দিকে ছুটে গেলেন, উমারের 
পিপি? সবাই মসজিদের দিকে ছুটলো। চারদিকে হাহাকার, হদয়গুো ক্ষত বিক্ষত, 
মা মদীনার বাতাস ভারী হয়ে আছে কায়নায়। রাসূলুল্লাহর & মৃদ্যুর সংবাদ মেনে 
এ সাহবিদের জন্য কতটা কঠিন ছিল সেটা আমরা কখনো অনুভব করতে পাতৰ 
কারণ রাসূলুল্লাহর & প্রতি আমাদের সেই পরিমাণ ভালোবা টিনার 
ই & সাথে বছরের পর বছর থেকেছেন। রূহ ছিলেন ৪ ভাবের সন 
উর নেতা, তাদের পরমর্শদাতা, ভাদের শিক্ষক, তাদের খু এ 
রাসূল! 


আর বলে উঠলেন, 
দানা ' যাননি! ভিন তাঁর রবের সাথে সাক্ষাৎ 
আজান কসম, রাসুলুল্লাহ & মারা 


৪৩৪ |সীরাহ শেষ খ্ড 


করতে গেছেন, মুসা ৬৫ যেমন তাঁর রবের সাথে দেখা করতে চায়িশ দিনের জন্য তার 
সম্প্রদায়কে রেখে চলে গিয়েছিলেন আর এরপর আবার ফিরে এসেছেন। আল্লাহর 
রানুলও তেমনি (ফিরে আসবেন, অবশ্যই আসবেন, আল্লাহর কসম করে বলছি/ আর 
কিরে এসে তিনি তালের হাত-পা ফেটে ফেল্লবেল যারা বলছে তিনি মারা গেছেন। 


উমার ৬ ভাবতেই পারছেন না রাসূলুল্লাহ আর নেই। তিনি ভাবছেন, সব মুনাফিককে 
হত্যা করার আগে রাসুলুল্লাহ মারা যেতেই পারেন না। তরবারি কোষমুক্ত করে অবুঝের 
মতো উমার & হুমকি দিয়ে বললেন, 'যে এ কথা বলবে যে রাসূলুল্লাহ ষ্ মারা গেছে, 
আমি তার মাথা এই তরবারি দিয়ে আলাদা করে দেবো।” 


যে উমার জীবনের প্রতিটা ক্ষেত্রে অসম্ভব দৃঢ়তা দেখিয়েছেন, শক্তি-সাহস আর 
বীরত্বের পরিচয় দিয়ে যাকে সবাই চেনে, যাকে দেখে শয়তানও ভয়ে অন্য পথ 
ধরতো, সেই উমার আজ মুষড়ে পড়লেন। এমন কি হওয়ার কথা ছিল? হ্যাঁ, 
সাহাবিরাও মানুষ। রক্ত-মাংসের জলজ্যান্ত মানুষ। যাদের শরীরে লাল রক্ত আছে 
আছে, যাদের আবেগ আছে, অনুভূতি আছে, দুর্বলতাও আছে। তাই উমারের মতো 
শজ সমর্থ মানুষটাও & সেদিন অবুঝ শিশুর মতো ভেঙে গড়েছিলেন। 


কিন্তু একজন ভেঙে পড়েননি। সেই সংকটময় মুহূর্তে যখন কেউ নির্বাক, কেউ 
হতবিু, তখন একটা মানুষ বটবৃক্ষের মতো সব ঝড় সামনে নিলেন। কে সেই 
মানুষটি? আল্লাহর রাসূলের &ঁ সবচেয়ে কাছের মানুষ, আল্লাহর রাসূলের বন্ধ, ভাই, 
সাহাবি আবু বকর &। নবওয়াতের প্রথম থেকে যেই মানুষটা পায়ে পায়ে রাসূলের & 
মে লেগে ছিলেন, সেই আহ্‌ বকর। আল্লাহর সাসুলের উ সম সুমাহ, সমন্ত শিক্ষা 
যিনি বুক পেতে গ্রহণ করেছেন, সেই আবু বকর। আল্লাহর রাসূলের দাওয়াতের 
সবচেয়ে উত্তম দৃষ্টান্ত, আবু বকর ॥। 


সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়েও তিনি ঈমানী শক্তিতে নিজেকে সামলে নিলেন। 
সমুদ্রে ঝড় উঠলে যেভাবে শক্ত হাতে জাহাজের হাল ধরতে হয়, তেমনি করেই পুরো 
উমাহর হাল ধরলেন তিনি। াসূলাহর & ইন্তেকালের সময়ে আবু বকর & মদীনায় 


পৰিতর। আল্লাহ্র কসম, আল্লাহ আপনাকে দিতীয়বার 

মৃত্যুবরণ করাবেন না। বে 
আপনর জন্য নির্ধারিত ছি, তা সাপ হয় গেছে এরপর আনবেন শা! অহা 
পট ঘর থেকে বেরিয়ে মসজিদে গেলেন। সেখানে তখন উমার * চিৎকার করছিলেন। 
উমারকে থামিয়ে আবু বকর & বললেন, “বসো, উমার, বসো!" 


উমার অনু বকরের ৬ কথায় কোনো ভুক্ষেপ করলেন মা। আৰু বকর ক আবার 


আর লসায় 
গছ লু 18 
৪ 


এন আবু বকরের & কাছে ভিড় জমালো। তখন আবু বকরের, ছেড়ে 
আহ এড বছর পরেও সার করে। তিনি বলো ছ সেই দিনের 


এ মুযামাদের & ইবাদত করে, সে জেনে রাখক -- মুহায়াদ ৪ মার 
আর ইবাদত করতো সে জেনে রাযুক আলাহ চিরগীব, তার মৃতা না আর 


এরপর তিনি কুরআনের একটি আয়াত পাঠ করলেন, 


“মুহাম্মাদ সত আল্লাহর রাসূল ব্যতীত অন্য কিছু নন। তাঁর আগেও অনেক 
রাসূল গত হয়েছেন। তাই যদি তাঁরও মৃত্যু হয়, তবে কি তোমরা পেছনে 
ফিরে যাবে? যারা পেছনে ফিরে যায়, তারা আল্লাহর কোনো ক্ষতিই করতে 
সক্ষম নয়। শীঘ্রই আল্লাহ কৃতজ্ঞদের পুরৃত করবেন।' (সূরা আলে ইমরান, 
৩:১৪৪) 


কথাগুলো শুনে উমার বসে পড়লেন, তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। তার 
ভাষয়, ‘আমি বুঝতে পারলাম আল্লাহর রাসূল ৬ আসলেই আর নেই।' এমন নয় 
উমার কুরআনের এই আয়াত জানতেন না, কিন্তু অডুত শূন্যতার সেই মুহূর্তে আবু 
বকরের && মুখে আল্লাহ তাআলার এই আয়াত যেন ঝাঁকুনি দিয়ে সবার মাঝে সহিৎ 
ফিরিয়ে আনলো। 


আল্লাহর রাসূলের &ঁ সংবাদে উমার ছিলেন দিশেহারা। উসমান হয়ে যান 
কা অলী সবাক শুকিয়ে কোথায় যেন ডলে শিরেছিলেন। কিনতু আর 
বকর & সূরা আলে-ইমরানের এই আয়াতটির অর্থ জানতেন যে, মুসলিমরা আল্লাহর 
ঈন্য বাঁচে, ব্যক্তি মুহাম্মাদের জন্য নয়। মুহাম্মাদ প হলেন আল্লাহর রাসূল, তাঁর 
তা হতে পারে, কিন্তু তার আনীত দ্বীন চলবে কিয়ামত পর্যন্ত। সেদিন মদীনায় কত 


সাহসিকতার মালে যাদি হয় বিপদ আর কক পারিিিতে জার জি ত'ত 
জব জন বকরের সাহসিকতার সবচেয়ে বড় এসাণ হলো রলআদের এই সয়া হার 


1 কেননা রাসুনুললাহর & দাই সন বদি হাল 


2৩৬ | সীরাহ শেষ খণ্ড 


আবু বকর & আল্লাহর রাসূলের শিক্ষার সবটা আমল করেছিলেন, এজনাই তিনি 
হলেন নবী-রাসূলদের পর সর্বশ্রেষ্ঠ মানব। 


রাসূলুল্লাহর দাফন 

রাসূলুল্লাহর জঁ পরিবারের সদস্যরা রাসৃলুয্লাহর & গোসল ও দাফনের দায়িত্ব পালন 
কেন এই কাজে নিয়োজিত হলেন আস ইবন আবদুল মুত্তালিব, অলী ইবন 
আৰি তালিব, আল ফাযাল ইবন শন্দাস, কুসাস ইবন আব্বাস, উসামা ইবন যায়েদ 
এবং রাসূল্লাহর আযাদকৃত দাস শুকরান এঃ। আনসারী সাহাবি আওস ইবন খাওলি 
& আলীকে বললেন, ‘আল্লাহর কসম এবং রাসূলুল্লাহর ওপর আমাদের হকের দোহাই 
দিয়ে বলছি, আযাকে ভেতরে আসতে দিন।' তাকে ভেতরে আসতে দেওয়া হলো এবং 
ভিনি গোসলের সময় উপস্থিত হিলেন। 


আইশা বলেন, ‘গোসলের সময় ভারা বললো, আমরা তো বুঝতে পারছি না, 
রাসূলুল্লাহর গায়ের কাপড় খুলে গোসল দেবো, যেভাবে করে আমরা অন্যদের গায়ের 
কাপড় খুলে গোসল দিই, নাকি কাপড় রেখেই যেভাবে আছে সেভাবে গোসল দেবো। 
যখন তারা এটা নিয়ে বিতর্ক করছিল, তখন আল্লাহ তাদের তন্দ্রাচ্ছন্ন করে দেন, সেই 
তনদরায় তাদের প্রত্যেকের মাথা ঢলে পড়লো। এরপর ঘরের পাশ থেকে একটা 
আওয়াজ এল -- রাসূলুল্লাহর গায়ের কাপড় থাকা অবস্থাতেই তাকে গোসল দাও। কেউ 
জানে না এই বথা কে বলেছিল। তাই তারা রাসূলুল্লাহর জামার ওপর দিয়েই পানি 
ঢালে এবং তারা তাদের হাত না দিয়ে জামার ওপর দিয়ে তাঁর শরীর ঘষে দেয়।" 


গোসল শেষে রাসূলুল্লাহর $ শরীরে তিন টুকরো কাপড় জড়ানো হলো। রালূলুল্লাহর 
ওঁ জানাযার সালাত এক জামাতে আদায় করা হয়নি। আইশার ৬ ঘরে যতটুকু 
জায়গা হতো তত মানুষ আসতো, জানাযার সালাত আদায় করে চলে যেতো। এক 
দলের সালাত আদায় শেষ হলে আরেক দল -- এভাবে সালাত আদায় করা হলো। 
পথম পুরুষরা, তারপর নারীরা, তারপর শিশুরা আর সবশেষে দাসরা। রাস্লুরাহর জু 
সালাতে কোনো ইমাম ছিল না, প্রত্যেকে অলাদাভাবে সালাত আদায় করে। 


রি উমম সালামা & বলেন, ‘আমরা 
রাসুল্লাহর পু মৃতদেহটা bye ছিল যে আমরা 
ad দেখতে পাচ্ছি কি ধর তীর নে হল যা 
বায় ভেঙে পড়ি, চিৎকার করে উঠি। মসজিদ 


| শীবনসয়ছে আসুন 318৩৭ 
॥' এরপর আশহাদু আমা মুহামাদুর রাসূলুল্লাহ 

হা আৰ আয ত হে দক অৱ ক 
পা বিলাল, জান শেষ করতে পারলেন সা। বিলাল ছিলেন আল্লাহর রানের 
মুয়াজ্জিন, রাসূলের মৃত্যুর পর তিনি আর কারো জন্য আজান দেননি। 

৬ ঘরে খনন করা হলো রাসূলুল্লাহর কবর। ননীরা যে স্থানে মৃত্যুবরণ 
পা 
ase তিনটি চাঁদ তার কোণে পতিত হয়েছে। আবু বকর & এই নে 
লেখেন তিনটি “যদি তোমার স্বপন সত্যি হয়, তাহলে ৃহিবীদ বুকে শ্রেষ্ঠ তিন 
বাতির কবর তোমার ঘরে হবে।' যখন রাসূলুল্লাহর & দাফনের সময় এল তখন আৰু 
বকর & বলেন, 'তোমার চাঁদগুলোর মধ্যে এটা হলো সর্বশেষ্ঠ চাদ।" 


রসূদুল্লাহ & মৃতদেহ কবরস্থ করার সময় এল। এই কাজটিও রাসূলুল্লাহর $ 
পরিবারের লোকেরা সম্পন্ন করলেন। কবরে নেমেছিলেন আলী, ফাদল ইবন আব্বাস, 
কুসাম ইবন আব্বাস আর শুবরান ৯%। একটি বর্ণনা অনুযায়ী, রাসূলুল্লাহকে $ 
কবর করার সময় মুগীরা ইবন শু’বা ৬ ইচ্ছে করে তার একটি আংটি কবরের মধ্যে 
ফেলে দেন এবং এরপর সবাইকে বলেন, 'দাঁড়ান, দাঁড়ান। আমার আংটিটা নিয়ে 
নিতে দিন।' এই বাহানায় তিনি ৮ রাসূলুল্লাহ & এর কবরে নামেন যেন তিনি 
রসূলুল্লাহ $ স্পর্শ করা শেষ ব্যক্তিটি হতে পারেন। এরপর তিনি উঠে আসেন। 


দাফনকাজ শেষ করে সবাই একে একে ফিরে এল। তখন ফাতিমা & আনাসকে = 
বললেন, ‘আনাস, তোমরা কীভাবে পারলে আল্লাহর রাসূলের ্ শরীরের ওপর মাটি 
নিক্ষেপ করতে!’ আসলে রাসূলুল্লাহর স্ মৃত্যু, তাঁর গোসল, তাঁর দাফন -- সবই 
তদের জন্য খুবই কষ্টদায়ক ছিল। সেজন্য রাসূলুল্লাহ খু বলেছেন, ‘যখনই তোমাদের 
কারো উপর কোনো বিপদ আসবে, তখন আমার মৃত্যুর কথা স্মরণ করবে।" কারণ, 
একজন মুসলিমের ওপর সবচেয়ে বড় যে বিপদ আসতে পারে, সেটা ইতিমধ্যে ঘটে 
গেছে আর তা হলো আল্লাহর রাসূলের গু জীবনাবসান। আর কোনো মুসিবতই এর 
সাথে তুলনা করার মতো নয়। আনাস ইবন মালিক & ছিলেন আল্লাহর রাসূলের ঘরে 
বড় হওয়া সাহাবি তিনি বলেন, 


"আমার জীবনের সবচেয়ে বিশেষ দিন দুইটা -- একটা সবচেয়ে আনন্দের, আরে 
ক দের পদ না আসার দিন। লিন 
হিল আলোকিত! আর সবচেয়ে কের দিন হলো রাস্লুলাহর & গার হি 
পি বা হেন আধারে ছেয়ে গেল। রাসলুয়াহকে & কর দেওয়ার গর খর 
হত থেকে ধুলো ঝাড়াছিলাম, তখন থেকেই মনে হতে লাগলো, 
আর আগের মতো নেই।" 


সাথে থাকা সাহবিদের জন্য একটা অনারকম অনুভূতি! মান চিনি 


৪৩৮|সরাথ শেষ খন্ড 


চলে গেলেন, তখন তানের মনে হচ্ছিল যেন সবকিছু বদলে গেছে। একদিন আবু বকর 
আর উনার * উম্ম আইমানের & সাথে দেখা করতে যান। উমা আইমান ৬ তাদের 
দেখে কাঁদতে শুরু করেন। তারা জানতে চাইলেন, “আপনি কেন কাঁদছেন?" উন 


আইমান * বললেন, 


"আমি জানতাম আল্লাহর রাসুল & একদিন না একদিন চলেই যাবেন। আদি কাঁদছি 
এ কারণে যে আর কখনো ওয়াহী নাযিল হবে না।' 


ভারা শুধু রাসূলুল্লাহর $ অভাব বোধ করছিলেন তা লয়, তারা রাসূলুল্লাহর ঞ্ মাধ্যমে 
যে ওয়াহী পেতেন সেটার অভাবও অনুভব করছিলেন। 


রাসূলুল্লাহ $ মারা যান হিজরী একাদশ বছরের বারো রবিউল আউয়াল। মৃত্যুর সময় 
রাসূলুল্লাহ & ছিলেন সমগ্র আরবের অবিসংবাদিত শাসক। তিনি এমন একটা সময়ে 
চলে যান যখন অনারবের রাজা-বাদশাহরা তাঁকে সমীহ করতে শুরু করেছে। কিন্তু এই 
প্রতাপ আর প্রতিপত্তি থাকা মানুষটি কোনো সম্পদ রেখে যাননি। মৃত্যুর একদিন আগে 
তিনি সব দাস-দাসীকে মুক্ত করে দেন। সাত দিনার ছিল, সেগুলোও সাদাকা করে 
'দেন। তাঁর একটি বর্ম এক ইহুদির কাছে বন্ধক রাখা ছিল। সেটার বিনিময়ে তিনি কিছু 
যব নিয়েছিলেন পরিবারের জন্য। তিনি রেখে গেছেন কেবল একটি সাদা খচ্চর, কিছু 
অন্তর আর এক টুকরো জমি। এই জমিটিও তিনি মুসাফিরদের জন্য সাদাকাহ করে 
দিয়ে গেছেন। না ছিল সম্পদের বাহার, না ছিল সোনা-রপার বহর, কিছুই না। 


তবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই মানুষটি রেখে গেছেন পৃথিবীর সর্বশেষ পজন্ম। সেই প্রজন্ম 
গড়েছে এক নতুন ইতিহাস। মুসলিম জাতির আগে দুনিয়ার বুকে আল্লাহর মনোনিত 
তি হিল বনী ইসরাঈল তাদেরকে সতপথে টিকিরে রাখার জন্য আল্লাহ তাদের 
কাছে একের পর এক ননী পাঠাতেন। কিন্তু আল্লাহর রাসূল প যে উম্মাহকে রেখে 
গেছেন, লে উর জন্য আর কোনো নবী পাঠানোর নী নেই, শেষ নৰীই 


তাদের জন্য কিয়ামত পর্যন্ত যথেষ্ট। এটা মুদমিম উম্মাহর জন্য এক অভাবনীয় 
সম্যাননা। 


শেষ কথা 


মু পর্ণ জীবনী শুরু থেকে শেষ করার জন্য আমাদের ররর 
আনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুআ করি যেন ভিনি আমাদের ভা! 
মাঝে অন্তর্ভুক্ত করেন, যারা সত্যিই রাসূলুর্লাহকে $ ভালোবাদে। আল্লাহ'জহ তাদের 
জাল যেন জামাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত করেন, যারা রাসূলু্যাহর ও সুমাহ 
রা করে, তাঁর দেখানো পথ আঁকড়ে ধরে এবং নিজেদের মাহ 


করে। 


আল্লাহ আযযা ওয়া জাল যেন আমাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত করেন, যারা 
রাসূলুল্লাহর $ সাথে কিয়ামতের দিন মিলিত হবেন এবং তাঁর হাতে হাটযে 
কাউসারের পানি পান করবেন। আল্লাহ্‌ আযযা ওয়া ভাল যেন আমাদের তাদের মাঝে 
অন্তর্ভুক্ত করেন, যারা রাসূলুল্লাহর $ সাথে জান্নাতে প্রবেশ করার তাওফীক প্রাপ্ত 
হবে। 


প্রিয় পাঠক, রাসূলুল্লাহর ষ্ সীরাহ নিছক সাহিত্যিক রস আস্বাদনের জন্য নয়। মজা 
পাওয়া বা উপভোগের জন্য উম্মাহর আলিমরা সীরাহ লেখেননি। এই সীরাহ নিজেকে 
বদলে দেওয়ার জন্য, নিজেকে রাসূলুল্লাহর & আদলে গড়ে তোলার জন্য। রাসূলুল্লাহ 
& যেভাবে এই উম্মাহকে ভালোবাসতেন, উম্মাহকে নিয়ে চিন্তিত থাকতেন, আমরাও 
নেভাবে এই উম্মাহকে ভালোবাসবো। রাসূলুল্লাহ & আমাদের কাছে ইসলাম পৌঁছে 
দেওয়ার জন্য সারাটা জীবন অতিবাহিত করেছেন। পৃথিবীর সুখ-শান্তি আর সম্পদ 
ভিন তাগ করেছেন শুধুমাত্র এই দ্বীন ইসলামকে আমার-আপনার কাছে পৌছে 
দেওয়ার জন্য। সেজন্য আমাদের উচিত অন্তর থেকে রাসূলুল্লাহর $ প্রতি সবসময় 
কৃতজ থকা। 


যে মানুষ আল্লাহর বান্দার প্রতি কৃতজ্ঞ হয় না, সে আল্লাহর প্রতিও কৃত হতে পারে 
না জয় পৃথিবীতে আমরা রাসূণুল্লাহর $ কাছে সবচেয়ে বেশি খী। আল্লাহর দীন 
লাম নম্পর্কে যা-কিছু-জানি তার সবটাই তো তাঁর & কাছ থেকে ভানি এই খখ 
অমর কষনো পরিশোধ করতে পারবো না, তবে নূন্যতম আমর যেটা করতে পারি 
হলো যাসুলুরাহর & অবদান স্বীকার করা, তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা শীত 
খাট কেরে অনুসরণ করা, তাঁর প্রতি সালাত ও সালাম গেশ করা, তাঁর আলা 
উর কাছে পৌহে দেওয়া আর তর দক রগ জন নি 
॥ 


সন বৰ্ধিত হোক সা্যিদিনা মুহাম্মাদ সাললাযাহ আলাইহি ওযসাললা? টি 
"বং সহাবিদর প্রতি 


অনুর আর্য ক ছটা আলোর eT ঘার অনার্য 
জুন তারকার সয অন[খার। সভার টন আদর সন হাচ্য জুবন রণ 
আল আমীন এন ৩3 পরত সম মানবজাতির FE হলেন 
রহমারচুরিন আন্াার্িন। কখনও সর পরথর। মাত কাব রি, যাখনও 
কর-উহুদর রক্তে ভা জর্মন মারি বীর ঝাডা AG 
সারের মু কদনরা নিতার সদ, কথন বলার সী খনার 
সাধী। যুগর প্রুগ ধর না হয হাজারো পৃষ্ঠা; কত শত ঘটা তোর 
গেছ তার স্মৃতি রামন্তুন। জদয় থে দন চুঁ গেছ ভার ভানো বাস 


জার কর পরও লেখবাছর কলমের কানন আজও ফুরায় যায়নি, 
নিটিযাযানবীলমজর কয়র তৃষা, অমন দর আবেগ আইও 


ভাটি পজজনি। ডারসম্পর্চে আরো একটু জানার আফাজ্গায়। আরো: 1২ 


